স্বামী সারদেশানন্দ 


প্রথম প্রকাশ £ শ্রীরামকৃফ-আঁবিভাব 1তাঁথ 
ফাল্গুন, ১৩৬৬ 


মুদ্ৰক ঃ 
শ্রীপ্রভাস কুমার দাশ 
পেিক্যান প্রেস 
৮৫, বাঁগন বিহার গাঙ্গুলন স্ট্রীট, 
কাঁলকাতা-৭০০০১২ 


বন্দে শ্রীকৃষ্ণচৈতম্যং কৃষ্ণভাবামৃতং হি যঃ। 

আস্বাদ্যাস্বাদয়ন্‌ ভভ্ান্‌ প্রেমদীক্ষামশিক্ষমৎ ৷ 

সৎ El সং 

শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং গীয়ত।ং গীয়তাং মদুদা। 

শচন্তাতাং 'িন্ত্যতাং ভন্তাশ্চৈতন্যচান্র ভামূ তম. ॥ 
জ্ীজ্ীচেতনাচারিতাম.ত 


প্ৰাথনা 


হে চৈতনাচন্দু! 

তোমার অহেতুক করুণা-কিরণ-কণা যাঁহার স্নেহ-পীযুষধাবায় অন্তবে 
প্রাবষ্ট হইয়া লেখককে সঞ্জীবত ও পস্ট কাঁরয়াছে, তাঁহারই পরিতুণ্টর 
আশায়, অক্ষমের এই মহৎ প্রয়াস-পঙ্গুর গার লঙ্ঘনের ন্যায়, সফল করে৷ 
শ্রভো! 


প্রকাশকের নিবেদন 


বহু বৎসর পূর্বে স্বামী সারদেশানন্দজী প্রেমের ঠাকুর শ্রীচৈতন্দেবের 
একখানি জীবনী 'লীখয়াছিলেন। সেই পাণ্ডুলাঁপ পাঠে রামকৃষ্ণ মঠ ও 
মিশনের অনেক সাধু ও ভক্ত মুগ্ধ হন এবং এর্‌প একখানা প্রামাণিক উৎকৃষ্ট 
জীবন সাধারণো প্রকাশিত হওয়া বাঞ্ছিত বলিয়া মনে করেন। 

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধাবণ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী 
মাধবানন্দজী সাগ্রহে উহা প্রকাশের অনুমতি 'দিয়াছেন। মায়াবতী অদ্বৈত 
আশ্রমের অধাক্ষ স্বামী গম্ভীরানন্দজশ নানা কর্মবাস্ততার মধ্যেও গ্রন্থের সমগ্র 
পাণ্ডুলিপি আদ্যোপান্ত দেখিয়া 'দয়াছেন। 

খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক শ্রীবিশ্বরপ্তান চক্রবতীঁ গ্রন্থে প্রকাশের জনা 
শ্রীচৈতন্দেবের দুইখানি ভ্রিবর্ণ চিত্র এবং পৃস্তকের প্রচ্ছদপট অক্কিত 
করিয়াছেন। এতদ্ব্যতীত কয়েকজন সদাশয় বান্তর-বশেষতঃ কলম্বো-প্রবাসী 
শ্রীপ্রীবাস দাস এবং কিকাতাস্থ নাভানা (প্রিন্টিং ওআক্সের অন্যতম পাঁরচালক 
শ্রীগোপালচন্দ্র রায় মহাশয়ের অশেষ আনৃকৃতলো এই সুবৃহৎ গ্রন্থ প্রকাশ করা 
আমাদের পক্ষে সম্ভব হইল । ই*হাদেব সকলেরই নিকট আমরা চিরকৃতজ্ঞ 
থাকিলাম। বরাহনগর পাঠবাডীর কর্তৃপক্ষের সৌজন্য ও সহযোগিতা এ- 
প্রসঙ্গে বিশেষ স্মরণীয়। পুস্তক প্রকাশনকালে তাঁহাদের গ্রল্থাগাব হইতে 
{বাভিন্ন প্রাচীন পথি ও গ্রল্থাদ আ'লাচনার সুযোগ তাঁহারা 'দিয়াছেন। 

পরিশেষে একটি কথা প্রকাশ না কাঁবয়া পারা যায় না। প্‌স্তক-প্রণয়নে 
পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজশর অবদানের পারিমাপ ঝরা আমাদের 
সাধ্যাতীঁত। এই গ্রন্থ-সশ্টির মূল প্রেরণা তাঁনই । 

জিজ্ঞাস ও ভক্ত পাঠক-পাঠিকাগণ গ্রল্থখঁন পাঠে বিন্দুমাত্র উপকৃত হইলে 
আমাদের উদ্দেশ্য ও প্রচেষ্টা সার্থক জ্ঞান কাঁরব। আমাদের অনিচ্ছাকৃত ভ্রম- 
প্রমাদের জন্য পূর্বেই মাজনা চাহিয়া রাখলাম ৷ 

বিনয়াবনত 
সৌম্যানল্দ 
রামকৃষ্ণ মিশন আশ্রম 


শ্ীশ্রীচেতন্যদেব ও প্রেম-ভক্তি প্ৰসঙ্গে 
ভগবান শ্রীরামকৃষ্ণ 


চৈতনা:দবের জ্ঞান সৌরজ্ঞান--জ্ঞান-সূর্যের আলো। আবার তাঁর 1ভতর 
ভান্তচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান, ভন্তিপ্রেম দুইই ছল। 

_শ্রীশ্রীরামকৃ কথামৃত, ভূতীষ ভাগ, 

৯ম খণ্ড, ৪র্থ' পাঁবচ্ছেদ 


কালযুগের পক্ষে ভন্তিযোগ। ভাস্তপথ সহজ পথ। আন্তাঁরক ব্যাকুল 


হয়ে তাঁর নাম গুণগান কর. প্রর্থনা কর, ভগবানকে লাভ করবে কোন সন্দেহ 
নেই।... 


_ শ্রীশ্রীবামকৃষ্ণ কথামৃত, প্রথম ভাগ, 
৪র্থ খন্ড, ৬ষ্ঠ পারচ্ছেদ 


ভান্তর পথ ধরে গেলে ব্রন্মজ্ঞানও হয়। ভগবান সর্বশীস্তমান, মনে করলে 
রক্ষজ্ঞানও দিতে পারেন। ভভ্তেরা খায় ব্ৰহ্মজ্ঞান চায় না। 'আমি দাস, তুমি 
প্রভু" ‘আম ছেলে, তুমি মা’, এই অভিমান রাখতে চায়। ...... 

আর "চান হতে চাই না, চিনি খেতে ভালবাস।' আমার এমন কখন 
ইচ্ছা হয় না যে বাল, ‘আম রক্গ'। আম বাল, "তুমি ভগবান, আমি তোমার 
দাস'। পণ্ণম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাচ্‌ খেলানো চলে । ষষ্ঠ ভূঁম 
পার হয়ে সস্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার সাধ হয় না। আমি তাঁর 
নাম গুণগান করব, এই আমার সাধ। সেবাসেবক ভাব খুব ভাল । আর দেখো, 
গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গংগা কেউ বলে না। 'আঁমই সেই', এ আঁভমান ভাল 
নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে, তার বিশেষ হানি হয়, এগুতে 
পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজে নিজেকে ঠায়. 
নিজের অবস্থা বুঝতে পারে না। 

কিন্তু ভক্তি অমন করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভন্তি না হলে 
ঈশবরলাভ হয় না। প্রেমাভীন্তর আর একটি নাম রাগভান্ত--প্রেম অনুরাগ না 
হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপরে ভালবাসা না এলে তাঁকে লাভ করা 
যায় না। - 
আর এক রকম ভক্তি আছে। তার নাম বৈধাঁভান্ত। এতো জপ করতে 
হবে, উপোস করতে হবে, তাঁ্থে যেতে হবে, এতো উপচারে পুজা করতে 
হবে, এতগৃলি বলিদান দিতে হবে--এ সব বৈধী-ভান্ত। এ সব অনেক করতে 
করতে, ক্রমে রাগভন্তি আসে । কিন্তু বাগভন্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর- 


নয় 


লাভ হবে না। তাঁর উপর ভালবাসা চাই। সংসারবাদ্ধ একেবারে চলে যাবে, 
আর তাঁর উপর ষোল আনা মন হবে, তবে তাঁকে পাবে। 


‘কিন্তু কারু কারু রাগভন্তি আপনা আপান হয়। স্বতঃসিদ্ধ । ছেলেবেলা 
থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে। যেমন প্রহযাদ। 
শবাঁধিবাদীয়' ভীন্ত; যেমন হাওয়া পাবে বলে পাখা করা । হাওয়ার জনা পাখার 
দরকার হয়। ঈশ্বরের উপর ভালবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু 
যাঁদ দাক্ষণে হাওয়া আপন বয়, পাখাখানা লোকে ফেলে দেয ৷ ঈশ্বরের উপর 
অনুরাগ, প্রেম আপান এলে, জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা 
হলে বৈধশকর্ম কে করবে? . 


যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা 
ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদ কাল (Silver nitrate) 
মাখানো থাকে, তাহলে যা ছাঁব পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর 
হাজার ছাব পড়ুক একটাও থাকে না-একটু সরে গেলেই যেমন কাঁচ তেমাঁন। 
ঈশ্বরের উপর ভালবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না।...... | 


ভান্তদ্বারাই তাঁকে দর্শন হয়; কিন্তু পাকা ভান্ত, প্রেমাভান্ত, রাগভান্ত 
চাই। সেই ভান্ত এলেই তাঁর উপর ভালবাসা আসে । যেমন ছেলের মার উপর 

ভালবাসা, মার ছেলের উপর ভালবাসা, স্ত্রীর স্বামীৰ উপর ভালবাসা । 
৪র্থ খণ্ড, ৭ম পাঁরচ্ছেদ 


ঠাকুর মধুর নাম উচ্চারণ কাঁরতেছেন_হাঁর ওঁ, হার ৩, হার ওঁ। মাকে 
বালতেছেন-_ও মা! বন্মজ্ঞান দিয়ে বেহসুস করে রাখিস নে! ব্ৰহ্মজ্ঞান চাই 
নামা। আমি আনন্দ করবো! বিলাস করবো! 

আবার বালতেছেন,_ বেদান্ত জানি না মা-জানতে চাই না মা! মা তোকে 
পেলে বেদ বেদান্ত কত নীচে পড়ে থাকে! 

কৃষ্ণরে! তোরে বলবো, খারে-নেরে বাপ! কৃষ্ণরে বলবো, তুই আমার 


জনা দেহধারণ করে এসোছস্‌ বাপ। 
- শ্রীশ্রীরামকৃ কথামৃত; চতুর্থ ভাগ 
৯ম খণ্ড, ১ম পরিচ্ছেদ 


ঠাকুর আবার ভাবাবিন্ট হইলেন_ভাবাবষ্ট হইয়া বালতেছেন-_ওু ও ৩ 
মা আম ক বলছি! মা আমায় ব্ৰহ্মজ্ঞান দিয়ে বেহ'স করো নামা আমায় 
ব্ৰহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে! ভয়তরাসে! আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে 


দশ 


আমার কোটা নমস্কার! ও যাদের দিতে হয়, তাদের দাও গে। আনন্দময়! 
আনন্দময়! 

_শ্রীশ্রীরামকৃফ কথামৃত, চতুর্থ ভাগ 

১০ম খন্ড. ১ম পারচ্ছেদ 


চৈতন্যদেবের তিনটি অবস্থা হত। (১) বাহাদশা-_তখন স্থূল আব 
সংক্ষেত্র তাঁর মন থাকত। (২) অর্ধবাহ্যদশা-তখন কারণ শরীরে, কারণানন্দে 
মন গিয়েছে। (৩) অন্তর্দশা_ তখন মহাকারণে মন লয় হত। 

বেদান্তের পণ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে । স্থূল শরীর, অর্থাৎ 
অন্নময় ও প্রাণময় কোষ। সক্ষম শরীর, অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ। 
কারণ শরীর, অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ, পণ্চকোষের অতাঁত। 
মহাকারণে যখন মন লীন হত তখন সমাধস্থ।--এরই নাম নার্বিকল্প বা 
জড়-সমাধি।.... ... 


চৈতন্যদেব ভান্তির অবতার; জাবকে তান্ত শিখাতে এসেছিলেন। 


_ শ্রীশীবামকৃণ কথামৃত দ্বিতীয় ভাগ 
১১শ খণ্ড, ১ম পারচ্ছেদ 


চৈতন্যদেব ও গোপীপ্রেম সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উক্তি 


2১ ॥ 


একবার মাত্র এক মহতী" প্রাতিভা সেই 'আঁবাচ্ছন্ন অবচ্ছেদক' জাল ছেদন 
কাঁরয়। উত্থিত হইয়াছিলেন_-ভগবান শ্রীকৃফচৈতন্য। একবার মাত্র বঙ্গের 
আধ্যাত্মিক তন্দ্রা ভাঙ্গিয়াছিল, কিছুদিনের জন্য উহা ভারতের অপরাপর 
প্রদেশের ধর্মজাীবনের সহভাগনী হইয়াছিল। 


একট: বিস্ময়ের বিষয় এই যে, শ্রীচৈতন্য একজন ভারতাঁর কট সন্ন্যাস 
লইয়াছিলেন সুতরাং ভারতাঁ ছিলেন বটে, কিন্তু মাধবেন্দ্রপুরীর শিষ) ঈশ্বর- 
পুরাই প্রথম তাহার ধর্ম-প্রাতিভা জাগ্রত করিয়া দেন। বোধহয় পুরীসম্প্রনায় 
বঙ্গদেশে আধ্যাত্বকতা জাগাইতে বিধাতা কর্তৃক নীর্দন্ট। ভগবান শ্রীরামকৃষ্ণ 
তোতাপুবাঁর নিকট সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন। 


প্রীচৈতন্য ব্যাস-সূন্ধেব যে ভাষ্য লিখেন, তাহা হয় নষ্ট হইয়া গিয়াছে, না 
হয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই।* তাঁহার শিষ্যেরা দাক্ষণাতে।র মাহ 
সম্প্রদায়ের সাহত যোগ 'দিলেন। ক্রমশঃ রূপ-সনাতন ও জীব গোস্বামী প্রভাতি 
মহাপুরুষগণের আসন বাবাজীগণ অধিকার কাঁরলেন। তাহাতে শ্রীচৈতন্যের 
সম্প্রদায় ক্রমশঃ ধবংসাভিমুখে যাইতেছিল, কিন্তু আজকাল উহার পুনরভ্যুথানের 
{চিহ্ন দেখা যাইতেছে । আশা কার উহা শীঘ্রই আপন লুপ্ত গৌরব পুনরদ্ধাব 
কারবে। 


সমুদয় ভাবতেই শ্রীচৈতনে।র প্রভাব পাঁরলাক্ষত হয়। যেখানেই লোকে 
ভীন্তমার্গ জানে, সেইখানেই তাঁহার বিষয় লোকে আদরপূর্বক চর্চা কাঁরয়া 
থাকে ও তাঁহার পুজা কাঁরয়া থাকে । আমার বিশ্বাস কারবার অনেক কারণ 
আছে যে. সমুদয় বল্লভাচার্য সম্প্রদায় শ্রীচৈতন্য সম্প্রদায়ের শাখা মাত্র । কিন্তু 
তাঁহার তথাকাঁথত বঙ্গীয় শষ্যগণ জানেন না তাঁহার প্রভাব এখনও রুপে 
সমগ্র ভারতে কার্য কারতেছে। গকর্‌পেই বা জানবেন? তান নগ্নপদে 
ভারতের দ্বারে দ্বারে বেড়াইয়া আচণ্ডালকে ভগবানের প্রাত প্রেমসম্পন্ন হইতে 
[ভিক্ষা কাঁরতেন। 


[মাদ্রাজবাসিগণের অভিনন্দনের উত্তরে 
আমেরিকা হইতে প্রেরিত বাতা ১৮৯৪ খ্বুঃ অঃ ] 


* সম্প্রতি বঙ্গীয় সাহিত্য পরিষদে একখানি প্রাচীন সংস্কৃত গ্রন্থ পাওয়া গিয়াছে, 
যাহাতে সমগ্র ব্রহ্মসূত্রের না হইলেও বিশেষ বিশেষ সূত্রের ব্যাখ্যা সম্দ্ধে চৈতন্যদেবের 
অভিপ্রায় লিপিবদ্ধ আছে বলিয়া শোনা যায় । 


বার 


॥ ৭ ॥ 


আম এক্ষণে এই আর্ধাবর্ত নিবাসী ভগবান শ্রীচৈতনোর বিষয় উল্লেখ 
করিয়া এই বন্তৃতা শেষ কারব। তিনি গোপাদের প্রেমোল্মত্ত ভাবের আদর্শ 
ছিলেন। (চৈতন্যদেব স্বয়ং একজন ব্রাহ্মণ ছিলেন। তখনকার এক খুব 
পণ্ডিতবংশে তাঁহার জন্ম হয়)। 'তনি ন্যায়ের অধ্যাপক হইয়া বাগ্যুদ্ধে 
লোককে পরাস্ত করিতেন। ইহাই তানি আত বাল্যাবস্থা হইতে জাঁবনের 
উচ্চতম আদর্শ বলিয়া শিক্ষা করিয়াছিলেন। কোন মহাজনের কৃপায় এই 
বান্তর সারাজীবন পাঁরবার্তত হইয়া গেল। তখন তানি বাদ-ীববাদ, তর্ক, 
ন্যায়ের অধ্যাপকতআ সবই পরিত্যাগ কারলেন। জগতে যত বড় বড় ভান্তর 
আচার্য হইয়াছেন এই প্রেমোন্মত্ত চৈতন্য তাঁহাদের অন্যতম। তাঁহার ভাঁন্তর 
তরঙ্গ বঙ্গদেশে প্রবাহিত হইয়া সকলের প্রাণে শান্ত দিল। তাঁহাব প্রেমের 
সীমা ছিল না। সাধ্-পাপী, হিন্দু-মুসলমান, পাবিভ্র-অপাবন্র, বেশ্যা-পাতিত, 
সকলেই তাঁহার প্রেমের ভাগ ছিল । সকলকেই তান দয়া কাঁরতেন; এবং 
যাঁদও ততপ্রবার্তত সম্প্রদায় ঘোরতর অবনাত প্রাপ্ত হইযাছে (যেমন কাল 
প্রভাবে সবই অবনত প্রাপ্ত হইয়া থাকে) তথাপি আজ পর্যন্ত উহা দীরদ্র, 
দুর্বল, জাতিচ্ত, পাতত, কোন সমাজে যাহার স্থান নাই এইরূপ সকল 

বাান্তর আশ্রয়স্থল ৷ 
--ভারতে বিবেকানন্দ 


Lou 


তাঁহার (শ্রীকৃষ্ণের) জীবনের সেই চিরস্মরণীয় অধ্যায়ের কথা মনে 
পাঁড়তেছে, যাহা আঁত দুর্বোধ্য । যতক্ষণ পর্যন্ত না কেহ পূর্ণ রক্ষচারী ও 
পাঁবব্রস্বভাব হইতেছে ততক্ষণ পর্যন্ত তাহা ব্যাঝবার চেষ্টা করাও উচিত নয়। 
সেই প্রেমের অতাদ্ভূত বিকাশ যাহা সেই বৃন্দাবনের মধুর লীলার রূপক ভাবে 
বার্ণত হইয়াছে- প্রেমমাঁদরা পানে যে একবার উন্মত্ত হইয়াছে সে ব্যতীত আর 
কেহ তাহা বুঝিতে অক্ষম। কে সে গোপাঁদের প্রেমজনিত বিরহযন্ত্রণার ভাব 
বুঝিতে সমর্থ যে প্রেম চরম আদর্শস্বরূপ, যে প্রেম আর কিছু চাহে না, যে 
প্রেম স্বর্গ পর্যন্ত আকাঙ্ক্ষা করে না. যে প্রেম ইহলোকের পরলোকের কোন 
বস্তু কামনা করে না। আ'র হে বন্ধুগণ, এই গোপীপ্রেম দ্বারাই সগুণ নিগনিণ 
ঈশবরবাদের একমাত সামঞ্জস্য সাধন হইয়াছে। আমরা জানি মানুষ সগুণ 
ঈশ্বর হইতে উচ্চতর ধারণা করিতে অক্ষম। আমরা ইহাও জানি দার্শানক 
দৃষ্টিতে সমগ্র জগঘ্ব্যাপ- সমগ্র জগৎ যাহার বিকাশ মান, সেই 'নর্গুণ ঈশ্বরে 
বিশ্বাসই স্বাভাবক। এদিকে আমাদের প্রাণে একটা সাকার বস্তু চায়, এমন 


তের 


বস্তু চায়, যাহা আমরা ধরতে পারি, যাঁহার পাদপদ্মে প্রাণ ঢালিয়া 
দিতে পাঁর। সুতরাং ঈশ্বরই মানবস্বভাবের চূড়ান্ত ধারণা। কিন্তু 
যুক্তি এই ধারণায় সন্তুষ্ট হইতে পারে না। এই সেই আতি প্রাচীন, 
দ্রৌপদী যুধিষ্ঠিরের সহিত বিচার করিয়াছলেন_যাঁদ একজন সগুণ সম্পূর্ণ 
দয়াময় সর্বশান্তমান ঈশ্বর থাকেন, তবে এই নরকবং সংসারের আস্তত্ব কেন? 
কেন তিনি ইহা সৃষ্টি কারলেন? তাঁহাকে একজন পক্ষপাতী ঈশ্বর বালতে 
হইবে। ইহার কোনরুপ মীমাংসাই হয় নাই। কেবল গোপাপ্রেম সম্বন্ধে 
শাস্ত্রে যাহা পাঁড়য়া থাক, তাহাতেই ইহার মনমাংসা হইয়াছে । (গোপগণ ) 
কৃষ্ণের প্রতি কোন বিশেষণ প্রয়োগ করিতে চাহত না। তান যে সৃন্টিকর্তা, 
তান যে সর্বশক্তিমান তাহা তাঁহারা জানিতে চাহিত না। তাঁহারা কেবল 
বাঁঝত তিনি প্রেমময়, ইহাই তাঁহাদের পক্ষে যথেম্ট। গোপনরা কৃষ্ণকে কেবল 
বৃন্দাবনের কৃষ্ণ বাঁলয়া বুঁঝিত। সেই বহু অনীকিনীর নেতা, রাজাধরাজ 
কৃষ্ণ তাঁহাদের নিকট বরাবর সেই রাখালবালকই 'ছিলেন। 

“ন ধনং ন জনং ন সহন্দরীং কাঁবতাং বা জগদীশ কাময়ে। 

মম জল্মান জন্মন**বরে ভবতাদ্ভান্তরহৈতুকী ত্বায় ॥” 


- প্রীচৈতন্য 


“হে জগদীশ! আম ধন জন কাঁবতা বা সন্দরী- কিছুই প্রার্থনা কাঁর 
না: হে ঈশ্বর, তোমার প্রত জন্মে জন্মে ষেন আমার অহৈতৃকাঁ ভান্ত থাকে ।” 
ধর্মের ইতহাসে ইহা এক নৃতন অধ্যায়-_এই অহৈতুকী ভান্ত, এই নিষ্কাম 
কর্ম। আর মানুষের ইতিহাসে ভারতক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অবতার শ্রীকৃষ্ণের মুখ 
হইতে সর্বপ্রথম এই তত্ত্ব নির্গত হইয়াছে । ভয়ের ধর্ম, কামনার ধর্ম চিরাদনের 
জন্য চলিয়া গেল; আর মন্[ষ্যহদয়ের স্বাভাবিক নরকভনীতি, স্বর্গসুখভোগেচ্ছা 
সত্বেও এই অহৈতুকণ ভান্ত ও নিম্কাম কর্ম শ্রেষ্ঠতম আদর্শের অভ্যুদর 
হইল। 


এ প্রেমের মাহমা আর কি বাঁলব। এইমাত বাঁলয়াছ যে, গোপনীপ্রেম 
উপলব্ধি করা বড়ই কঠিন। আমাদের মধ্যেও এমন নিবোধের অসম্ভাব নাই. 
যাহারা শ্রীকৃফ-জীবনের এই আঁত অপূর্ব অংশের অদ্ভুত তাৎপর্য বাঁঝতে 
অক্ষম। আমি আবার বলিতোছি, আমাদের সহিতই শোঁণত সম্বন্ধে পম্বদ্ধ 
অশ্চ্দ্ধাত্মা নির্বোধ অনেক আছে, যাহারা গোপীপ্রেমের নাম শুনিলে যেন 
উহাকে আঁত অপবিত্র ব্যাপার ভাবিয়া দশ হাত পিছাইয়া যায়। তাহাদিগকে 
আমি কেবল এইটুকু বালতে চাই, আপনার মনকে আগে [বিশুদ্ধ কর, আর 
তোমাদিগকে ইহাও স্মরণ রাখতে হইবে যে, যান এই অদ্ভুত গোপা প্রেম 


চৌদ্দ 


বর্ণনা কারয়াছেন তিনি আর কেহই নহেন, সেই আজন্মশুদ্ধ ব্যাসতনয় শুক। 
যতদিন হৃদয়ে স্বার্থপবতা থাকে. ততাঁদন ভগবতপ্রেম অসম্ভব। উহা কেবল 
দোকানদার; আমি তোমায় কিছু 1দতোছি, তুমি আমায় কছু দাও। আর 
ভগবান বলিতেছেন, যদি তুমি এরুপ না কর তাহা হইলে তুমি মারলে তোমায় 
দেখিয়া লইব। চিরকাল আমি তোমায় দগ্ধ করিয়া মারব। সকাম ব্যান্তর 
ঈশবর-ধারণা এইরূপ । যতাঁদন মাথায় এইসব ভাব থাকে, ততাঁদন গোপীদেব 
প্রেমজনিত বিরহের উন্মন্ততা লোকে কি করিয়া বূঝিবে ঃ 


“সুরতবর্ধনং শোকনাশনং স্মারতবেণুনা সংজ্ঠুচুম্বিতং। 
ইতররাগাবস্মারণং নণাং বিতর বীর নদ্তেহধরামৃতম ॥” 
- শ্রীমদ্ভাগবত 


“একবার, একবার মাত্র যদ সেই অধরের চুম্বন লাভ করা খায়! যাহাকে তৃমি 
একবার চুম্বন কাঁরয়াছ, চিরকাল ধাঁরয়া তোমার জনা তাহার 'পপাসা বাড়তে 
'থাকে, তাহার সকল দুঃখ চলিয়া যায়, তখন অন্যান্য সকল বিষয়ে আসান্ত 
চলিয়া ঘায়। কেবল তুমিই একমাত্র প্রীতির বস্তু হও 1" 


প্রথমে এই কাম, কাণ্চন, নাম, যশ, এই ক্ষুদ্র মথ্যা সংসারেব প্রাত আসা 
ছাড় দেখি। তখনই-কেবল তখনই তোমরা গোপাপ্রেম কি তাহা বুঝিবে। 
উহা এত বিশুদ্ধ জানিস যে সর্বত্যাগ না হইলে উহা বুঝিবাব চেষ্টা করাই 
উচিত নয়। যতাঁদন পর্যন্ত না আত্মা সম্পূর্ণ পবিত্র হয়, ততাঁদন উহা 
বুঝবার চেষ্টা বৃথা । প্রতি মুহুর্তে যাহাদের হৃদয়ে কাম কাণ্চন যশ্যেলিপ্সার 
বুদ্বুদ উঠিতেছে তাহারাই আবার গোপাপ্রেম বুঝিতে, উহার সমালোচনা 
করিতে যায়! কৃষ্-অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা । এমন 
কি দর্শনশাস্লাশরোমাঁণ গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার নিকট 
দাঁড়াইতে পারে না। কারণ, গীতায় সাধককে ধীঁবে ধারে সেই চরম লক্ষ্য 
মীন্তসাধনের উপদেশ দেওয়া হইয়াছে; কিন্তু এই গোপীপ্রেমে ঈ*বর- 
রসাস্বাদনের উন্ত্ততা, ঘোর প্রেমোন্মত্ততা মাত্র বিদ্যমান: এখানে গ্ুবুশিষ্য 
শাস্ম উপদেশ, ঈশবর-স্বর্গ সব একাকার, ভয়ের ধর্মের িহৃমান্র নাই, সব গিয়াছে 
--আছে কেবল প্রোমান্মন্ততা। তখন সংসারের আর কিছুই মনে থাকে না 
ভক্ত তখন সংসারে সেই কৃষ্ণ-_একমাত্র কৃষ্ণ ব্যতীত আর কিছুই দেখেন না 
তখন তান সর্কপ্রাণীতে কৃষ্ণ দর্শন করেন, তাঁহার নিজের মূখ পর্যন্ত তখন 
কৃষ্ণের ন্যায় দেখায়, তাঁহার আত্মা তখন কৃষ্ণবর্ণে অনুরাঞ্জত হইয়া যায়। 
মহানূভব কৃষ্ণের ঈদৃশ মহিমা ! 


পনের 


+ র্‌ ফু 


মানবভাষায় এরূপ শ্রেষ্ঠতম আদর্শ আর কখনও চাঁত্রত হয় নাই। আমরা 
তাঁহার (বেদব্যাসের ) গ্রল্থে গোপ্পশণীজনবল্লভ সেই বৃন্দাবনের ঘ্রাখালরাজ হইতে 
আর কোনও উচ্চতর আদর্শ দেখিতে পাই না। যখন তোমাদের মস্তিষ্কে এই 
উন্মত্ততা প্রিন্ট হইবে, যখন তোমরা মহাভাগা গোপাীগণের ভাব বাঁঝবে, তখনই 
প্রেম কি বস্তু জানিতে গারিবে। যখন সমগ্র জগৎ তোমাদের দৃষ্টিপথ হইতে 
অন্তাঁহ‘ত হইবে, যখন তোমাদের হৃদয়ে অন্য কোন কামনা থাঁকবে না, যখন 
তোমাদের সম্পূর্ণ চিত্তশুদ্ধি হইবে, আর কোনও লক্ষ্য থাকবে না, এমন কি. 
তোমাদেব সত্যানুসম্ধান স্পৃহা পর্যন্ত থাঁকবে না, তখনই তোমাদের হৃদয়ে 
সেই প্রেমোন্মস্ততার আঁবর্ভাব হইবে, তখনই তোমরা গোপীীদের অহেতুক 
প্রেমের শান্ত বুঝিবে। ইহাই লক্ষ্য যখন এই প্রেম পাইলে-তখন সব 
পাইলে। 


ভারতে িবেকানন্দ 


প্রস্তাবনা 


্রীশ্রীচৈতন্যদেবের জীবন সম্বন্ধে, প্রাচীন ও আধুনিক বহু গ্রচ্থ [বিদ্যমান 
থাকিলেও আমাদের ন্যায় অক্ষম ব্যান্তর এই মহৎ কার্যে হস্তক্ষেপের কারণ 
কি, এই সম্বন্ধে পাঠকগণকে দুই-চাঁরটি কথা বলা আবশ্যক। প্রাচীন পৃস্তক- 
সকল পুস্তক প্রাচীন ভাষায়, প্রাচীন ধরনে লিখিত বলিয়া সাধারণের নিকট 
দুর্লভ এবং দুর্হ। সেই সকল প্রাচীন গ্রল্থ, বিশেষতঃ শ্রীমৎ কৃষ্ণদাস 
কাবরাজ গোস্বাম-বিরচিত সর্বজনমান 'শ্রীশ্রীচৈতন্যচারতাম্‌ড' অবলম্বন 
করিয়াই এই পুস্তক লিখত হইযাছে। যাঁদ কোনও পাঠক এই পুস্তর 
পড়িয়া সেই সকল প্রাচীন গ্রন্থের প্রাত আকৃষ্ট হন তবেই আমাদের হ'ম 
সফল হইবে। 

কিল্তু পরবতী এবং আধ্দীনক বহু পুস্তক সম্বন্ধে বস্তবা এই যে 
এগুলিতে বহু ক্ষেত্রেই চৈতন/দেবের যেরূপ চিন আঁঙ্কত হইয়াছে তাহা? 
ফলে বঙ্গদেশেব সমাজে ও সাহতে) তাঁহার জীবন ও ধম'মত সম্বন্ধে নান। 
অদ্ভুত ও বিপরীত ধারণাব সূ্ট হইয়াছে । আমরা ভুপ্তভোগণ, সেইজনাই 
নিজেদের অযোগ্যতা জানিয়াও এই দুরূহ কার্যে অগ্রসর হইয়াছ এবং প্রাচীন 
আচার্য গ্রন্থকারগণের পদানুসবণ কাঁবয়া তাঁহার বাস্তব চাঁরন্রের কথাণ্চং 
পরিচয় দিতে চেণ্টা কারয়াছ। 

বাংলাদেশে তাঁহার সম্বন্ধে যে সকল ভ্রমাত্মক ধারণা দেখা যায় নিম্নে 


তাহার 'কাঁণ্টং আলোচনা কারয়া পাঠকগণকে আমাদের বন্তব/ বুঝাইতে চেষ্ট। 
কারতেছি। 
(ক) ভাবুকভা-- 


প্রচলিত ধারণা এই যে তান আতিশয় ভাবুক [ছিপেখ, ভাবের ঘো'দ 
সমস্ত জীবন কান্নাকাট কাঁরয়াই কাটাইযাছেন। মহাপুরুষাঁদগর ন্যায় তাহা, 
জণবনে কোন প্রকার অসাধারণ বাস্তত্ব মহত্ব কংবা উচ্চভাব দেখা যায় নাই। 
‘তান বাল্যে চণ্ল, কৈশোরে চপল. যৌবনে বিদ্যামদে মন্ত। তার পরেই ভূতে 
পাওয়ার মত এক অদ্ভুত ধর্মোন্মাদনার আবির্ভাব -আব কান্না! সেই যে 
কান্নার আরম্ভ তাহা আর থামল না: বাকশ জীবন কেবলই কান্না। নিজে 
কাঁদতেছেন, স্নেহময়ী ভননী ও পতিরতা পক্জীকে কাঁদাইতেছেন, অনুগত 
ভন্তদেরও কাঁদিয়াই দন যায়। কাঁদতে কাঁদতে লীলাবসান হইল। কিন্তু 
আজও সে কান্নার রাম হয় নাই। যে তাঁহাকে স্মরণ করিবে তাঁহারই 


সতের 


কাঁদিতে হইবে। তানি কান্নার ধর্মই প্রচার কাঁরয়াছেন। তাই আধ্যানক 
শিক্ষিত বহুলোকের মুখে শোনা যায়--চৈতন্যদেবের জীবন ও ধর্ম জাত'য় 
উন্নতির পাঁরপন্থী। উহার আলোচনাতে তরুণের মন অবসন্ন হয়, নিশ্চেষ্টতা 
আসে, সবল যুবক আত্মরক্ষায় অসমর্থ দুর্বল কাপুরুষ হয়, ইত্যাদি। 
আমরা কিন্তু, প্রাচীন পঢস্তকাদ সহায়ে তাঁহার জীবনালোচনা কাঁরয়া 
দেখিয়াছি অন্যরুপ। শৈশবেই তাঁহাতে অপূর্ব প্রতিভার পাঁরচয় পাইযা 
বিস্মিত হইতে হয়। অগ্রজ সন্ন্যাসী হওয়ায় পিতামাতকে অত্যন্ত দুঃখিত 
দেখিয়া বিচারশীল বালকের সান্ত্বনা; অল্প বয়সে পিতৃহপন হইয়া সংসারের 
গুরুভার স্কন্ধে লইয়া উহার সুপাঁরিচালনা : বিদ্যার্থরূপে অলৌকিক মেধা- 
শন্তির পারচয় প্রদান ও সহপাঠীর দুঃখে সমবেদনা: যৌবনের প্রারম্ভেই 
চতুষ্পাঠাী খুলিয়া যশস্বী অধ্যাপকরূপে অধ্যাপনা, শাস্ত-বিচার, প্রাতিদ্বন্দি- 
পরাজয়, দেশভ্রমণ, ধর্মপ্রচার প্রভাত সকল কার্ষেই তাঁহার অসাধারণ প্রাতভা 
অপাঁরসীম বুদ্ধ, অপূর্ব চিত্র, অতুল কর্মদক্ষতা, মহান হৃদয় ও অলৌকিক 
অধ্যাত্মসম্পদেব পরিচয় পাওয়া যায়। 'চৈতন্যচাঁরতামৃত'কার 'লিখিয়াছেন-- 


“চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার । 
সংহশ্রীব িংহবীর্য সিংহের হহজ্কার ॥ 
সেই সিংহ বসুক জাবের হৃদয় কন্দরে। 
কল্মষ-দ্বিরদ নাশে যাহার হুংকারে॥” 


বাস্তবিকই তান ছিলেন পুরুষাঁসংহ। িংহরাশিতে তাঁহার জন্ম. 
আকৃতি-প্রকৃতিও বীরেন্দ্র কেশরীর ন্যায়। তাঁহাব গ্রীবা, বক্ষস্থল, কাঁটদেশ 
একমাত্র সিংহের সঙ্গেই উপমার যোগ্য ছিল। তিনি যখন জয়ধ্বনি কার তেন 
তাঁহার সিংহরবে গগন বিদঈর্ণ হইত, আবার 'সিংহাবরুমে যখন কাঁতননে নৃত্য 
কাঁরতেন, তখন পদভরে ধরণী যেন টলমল কাঁরত 


“তপ্তহেম সম কান্তি প্রকান্ড শরীর। 
নবমেঘ জান কণ্ঠধ্যনি যে গম্ভীর।৮ 


তাঁহার সিংহনাদে পাষণ্ডের হৃদয়ে ভয়ের সণ্টার হইত, আবার অভয়বাণী 
শুনিয়া পাতিতের প্রাণে আশার আলো দেখা দিত। 

“শান্ত দান্ত নিষ্ঠা কৃষণভন্তি প্রায়ণ। 

ভন্তবংসল সুশীল সর্বভূতে সম॥" 
পশুরাজের িঃশঙকচিত্তে বনন্রমণের ন্যায় তিনিও অকুতোভয়ে বিশাল ভারতে 
প্রায় তিন-চতুর্থাংশ পদরজে ভ্রমণ কারয়া নাস্তিকতা ও অধর্মের প্রভাব 
দমনপূর্বক সনাতন বৈদিক ধর্ম ও ভগবদভাঁক্ত প্রচার কাঁরয়াছলেন। তাঁহার 


আঠার 


জাঁবন বলবার্ধের উৎস, মৃতসঞ্জীবনী সুধা । আমরা এখন নিবর্ধ্য বলিয়াই 
তাঁহাকে বুঝিতে পারি না। 


(খ) গৃহত্যাগ ও সন্ন্যাসের অবৈধতা- 


তাঁহার গৃহত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধেও লোকের মনে নানা প্রকার বিরুদ্ধ 
ধারণা বদ্ধমূল হইয়া আছে। অনেকেই মনে করেন তাঁহার গৃহত্যাগ আতিশয় 
নিষ্ঠুরতার পাঁরচায়ক। তান অত্যন্ত নির্দয়ের মত মাতা ও পত্ষীকে পাঁবত্যাগ 
করিয়া অবৈধ সন্ন্যাস গ্রহণ করিয়াছলেন। এই বিষয়ে বন্তব্য এই, সম্নাস 
তাঁহার মহত্তের ও দয়ার পরাকাচ্ঠা। তাঁহার জীবনালোচনায় ইহা বশেষরূপে 
হৃদয়ঙ্গম হয়। জাবের দুঃখে তাঁহার হৃদয় বিগলিত হইয়াছিল । সেইজন্যই 
তান অনন্যোপায় হইয়া, পরিশেষে নিজের ও আত্মীয়স্বজনের স:খভোগের্‌ 
আশা চিরকালের জন্য বিসর্জন দিয়া, জীবের দুঃখ দূর করিবার জন্য সন্ন্যাস 
গ্রহণ করিয়াছিলেন। তানি স্নেহময়ী জনন ও পাঁতিব্রতা পত্নীর অনূগাঁত 
গ্রহণ করিয়াই গৃহত্যাগ করেন। জীবনের শেষ মৃহূর্ত পর্য্ত জননীর প্রতি 
তাঁহার অসাধারণ শ্রদ্ধাভীন্তর পাঁরচয় পাওয়া মায়। পত্ষীকেও তান খুব 
ভালবাসতেন ও সযত্রে শিক্ষা-দীক্ষা দিয়া তাঁহাকে নিজের উপযুক্ত সহধার্মণী- 
রূপেই গঠন করিয়াছলেন। 


(গ) সন্ন্যাসাশ্রমে নিষ্ঠাহীনতা-_ 


অনেকের মুখে শোনা যায় তান প্রকৃতপক্ষে সন্ন্যাসী ছিলেন না। বাহ্যক 
সন্ন্যাস গ্রহণ করিলেও উক্ত আশ্রমে তাঁহার বিশ্বাস ও নিষ্ঠার কোন পারচয় 
পাওয়া যায় না। শঙ্করাচার্ প্রবর্তিত দশনাম সম্প্রদায় হইতে সন্ন্যাস গ্রহণ 
করলেও উত্ত সন্ন্যাসগণের সাহত তিনি কোন সম্পর্ক রাখতেন না। 
তাঁহাঁদিগের ন্যায় বেদান্ত বিচার কাঁরতেন না, জীবজগতের কারণ মূল সত্তাকে 
এক অখন্ড অদ্বয় 'নার্বশেষ পরব্রহ্ধ বলিয়া মাঁনতেন না, এবং উত্ত সম্প্রদায়ের 
প্রমহংস পাঁরব্রাজক আচার্য সন্ন্যাসশাদগের ন্যায় জীবনযাপন তান কারতেন 
না। এমন কি কোন কোন স্থানে তাঁহার পরবতর্শকালের চিন্রপটে ও মার্তিতে, 
কণ্ঠদেশে তুলসামালা, কপালে হাঁরনামের ছাপ ও তলক, মুণ্ডত মস্তকে 
লম্বমান শিখা এবং স্কম্ধদেশে উপবাঁতশোভিত বৈরাগীবেশও দেখা যায়। 
তাঁহার অনুগামী বলিয়া পরচিত গৌড়ীয় বৈষ্ণবগণ তাঁহাকে মাধবাচার্য- 
প্রবার্তিত বৈষ্ণব সম্প্রদায়ভূন্ত বলয়া আখ্যা প্রদান করেন। আবার বর্তমানে 
বলিয়াও প্রচার করিতেছেন। তাঁহার প্রকৃত পারিচয় প্রাচীন পৃস্তকাঁদ সহায়ে 
নিঃসংশয়ে জানিতে পারা যায়। তান শঙ্করাচার্য-প্রবার্তিত দশনামন সন্ন্যাঁস- 


উনিশ 


সম্প্রদায়ভুন্ত, শ্রীমৎ কেশব ভারতাঁর নিকট যথাবিধি সন্ন্যাস গ্রহণ করেন এবং 
তাহার পূর্বে এই দশনামী সম্প্রদায়ভুন্ত সন্ন্যাসী শ্রীমৎ ঈশ্বরপূরণীর নিকট: 
হইতে মন্তদীক্ষা গ্রহণ করিয়াছিলেন। পুরীতে বাসুদেব সার্বভৌমের সঙ্গে 
এবং কাশণতে প্রকাশানন্দ স্বামীর সঙ্গে বিচারের কথা আলোচনা কাঁরলেই 
তাঁহার বেদান্ত জ্ঞানের পরিচয় পাওয়া যাইবে। তাহা ছাড়া তিনি নিজেকে 
সর্বদাই 'মায়াবাদ সন্যাসী' বাঁলয়া পারচয় দিতেন।২ তিনি যথাবিধি 
আত্মশ্রাদ্ধ, শিখামুণ্ডন, সূত্র ব্জন করতঃ সন্ন্যাস গ্রহণ পূর্বক ভিক্ষান্নে জীবন 
ধারণ করিয়া সন্যাসিগণের সাঁহত সন্ন্যাঁস-সংঘে, আদর্শ সন্ন্যাসীর ন্যায় 
চিরকাল আতবাহত করিয়াঁছলেন। এইজন্য ভন্তগণ তাঁহাকে ন্যাঁস-চ্‌ড়ামাঁণ 
নামে আভাহত কারতেন। সাধন চতুষ্টয়-€১) নিত্যানিতা-বস্তু-ীববেক 
(২) ইহামুত্রফলভোগ-বিরাগ (৩) শমদমাদি ষট্‌ সম্পান্ত ও (৪) মম 
ঞ্ষতা-সম্পন্ন উত্তম আঁধকারীর পক্ষেই বেদাল্তোন্ত জ্ঞানযোগের অধিকার । 
দর্বসাধারণেব পক্ষে ভগবদুপাসনাই মোক্ষলাভের প্রকৃষ্ট উপায়, ইহা বেদান্ত- 
প্রচারক আচা।র্ম শঙ্করেরও অভিপ্রায় এবং চৈতন্যদেবও সেইরূপই মনে 
কাঁরতেন। “সই জন্যই তিনি স্বয়ং সন্ন্যাসী হইয়াও সর্বসাধারণের বিশেষ 
উপযোগী উপাসনামার্গ ও নাম-মাহাত্ম্য প্রচার করেন। আচার্য সনাতন 
গোস্বামীর শিক্ষপ্রসঙ্গে বিশেষরূপে জানিতে পারা যায় যে, তান আচার্য 
শৃঙ্করের ন্যাফই জগংকারণকে 'অদ্বয়-জ্ঞন-তত্তৃবস্তু' বাঁলয়া পাঁরচয় দিয়াছেন । ১ 
শ্রীমৎ বল্লভাচার্ষের প্রসঙ্গে দেখা যায়, তান শঙ্করের মতাবলম্বী অদ্বৈতবাদ' 
আচার্য প্রীধর স্বামীর প্রীমদ্ভাগবতের টশকাকেই প্রামাণ্য বলিয়াছেন। তাঁহার 
অদ্বৈতবাদে বিশ্বাসের ইহাই অখণ্ডনীয় প্রমাণ। তান স্পম্টরূপে ঘোষণা 
7k ১ “দ্বৈত ভুদাভদ্র জান সব মনোধম ! 
এই ভাল এই মন্দ এই সব ভ্রম ॥ 


আমি ত সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম । 
চন্দন পঙ্কজে আমাব জ্ঞান তয় সম ॥” 
_শশ্রীশ্রীচেতন্য5রিতাস্থত 
অন্তালীল:, চতুথ পরিচ্ছেদ 
তাহার শ্রীমুখের এই উক্তি শুনিলে তাহার অন্তরের ভাব পসৃস্পচ্টরাপে বুঝা ষার ॥ অনা 
প্রমাণ নিরর্থক । 
২ “তঅদ্বয জান তত্ববস্ত কষ্ণের স্বরূপ । 
ব্ৰহ্ম আত্মা ভগবান তিন তাঁর রূপ ॥” 
-শ্ৰীশ্ৰীচৈতন্যচরিতা সুত 
আদিলীলা, ২য় পরিচ্ছেদ 


কুড়ি 
করিয়াছেন,_বাক্য মনের অতীত যে বস্তুকে ভাষায় প্রকাশ কবিতে শিয়া, 
উপনিষদ ‘অদ্বৈতৱনহ্ম' বলিয়া তাঁহার আভাস মাত্র প্রদান কারিযাদ্ছন, সমাবধান 
যোগাঁরা যাঁহাকে ‘পরমাত্ম' রূপে নিশি করেন, ভন্তগণ যাঁহাব আঁবাচন্ত্য 
শান্তিতে মোহত হইয়া ‘ভগবান’ রূপে ভজনা করেন. সেই সর্বকাবণেন কাবণ 
গোঁবন্দ শ্রীকৃফ-_এক অদ্বস্ন জ্ঞান-তত্ব-বস্তু। 'বিচাবমুখে জ্ঞানীবা তাঁহাকে 
নির্বশেষ বলেন এবং উপাসক ভন্তগণ তাঁহাকেই সবিশেষবপে ভজনা করেন। 
সন্ব্যাসি-সম্প্রদায়ের সহিত তাঁহার সম্পর্ক বর্ণনা কাবিষা 'চৈতন।চার ঝা ত'কাব 
একটি আঁত সূন্দব চিত্র আঁত্কত করিয়াছেন। পাঠকগণেব অবগাঁতর জন্য 
আমরা এখানে তাহার পরিচয় দিতোছি। 'চৈতন্যচরিতামৃত'কার চৈতন্যদেব 
প্রচারিত ধর্মকে ভন্তিকজ্পতরু রূপে চিন্রত কবিযাছেন। সেই কল্পবৃক্ষের 
মূলস্কন্ধ স্বয়ং চৈতন্যদেব। উপধে তাহা অদ্বৈত-নিতানন্দ রূপে, দুই ভাগে 
বিভন্ত হইয়াছে, পরে সেই দুই স্কন্ধ হইতে অসংখা শাখাপ্রশাখা নির্গত হইয়া 
জগংকে আচ্ছাদন করিয়াছে। সেই ফল খাইযা বিশ্ববাসী প্রেমে মত্ত। এই 
“্উড়ুম্বর বৃক্ষ যৈছে ফলে সর্ব অঙ্গে। 
এই মত ভান্তবৃক্ষে সর্বত্র ফল লাগে॥” 
- শ্রীপ্রীচৈতন্যচারতামৃত 
আদিলীলা, ৯ম পরিচ্ছেদ 
চৈতনার্‌প মূল স্কন্ধের আশ্রয় কি, তাহার পারচয় দিতে গিয়া গ্রন্থকার নয় 
জন দশনামশ সন্ন্যাসীর উল্লেখ করিয়াছেন। ইহা দ্বারাই স্পষ্ট বুঝা যায় 
সন্গ্যাসী সম্প্রদায়ের সঙ্গে তাঁহার সম্পর্ক কিরূপ । 
“্পরমানন্দ পুরী আর কেশবভারতাী। 
ব্ন্ধানন্দ পুরী আর রহ্গানন্দ ভারতাঁ॥ 
বিষ্ণুপুর কেশবপুরী পুরা কৃষ্কানন্দ। 
নৃসংহানন্দতীর্থ আব পুরী সুখানন্দ ॥ 
এই নবমূল নিকসিল বৃক্ষমূলে। 
এই নব-মূলে বৃক্ষ কারল নিশ্চলে ॥ 
মধ্যমূল পরমানন্দ মহাধীর। 
এই নবমূলে বৃক্ষ করিল স্যাস্থিব |” 


তামৃত 


আঁদলশলা, ৯ম পাঁরচ্ছেদ 


তাঁহার সন্ন্যাসাশ্রমে শ্রদ্ধা না থাকিলে অবশ্যই উহা ত্যাগ কাঁরয়া মাধব 
ব্থঝ অন্য কোন বৈষ্ণব সম্প্রদায়ের ভেক গ্রহণ করিতেন সন্দেহ নাই। 


একুশ 
(ঘ) গোঁড়াম_ 


বহ লোকের ধারণা তিনি আতিশয় গোঁড়া সঙকাঁর্ণীচত্ত বৈষ্ণব ছিলেন; 
শিব-শান্ত উপাসনার বিদ্বেষী ত ছিলেনই, এমনাঁক রাধাকৃষ্ণ যুগলর্‌প ও নাম 
ভিন্ন ভগবানের অন্য কোন রুপে ও নামে শ্রদ্ধাভন্তি রাখতেন না। সর্বদা 
‘রাধে রাধে’ বলিয়া চিৎকার কাঁরতেন এবং শ্রীমতী রাধারাণীর সোবকার ভাবে 
আঁবষ্ট থাকিয়া, 'হাসে কান্দে নাচে গায়, প্রেমানন্দে ঝুরে' _দিবারান্র এইরূপ 
ভাব্কগণের সঙ্গেই কাটাইতেন। আমাদের কিন্তু তাঁহার প্রাচীন প্রামাণ্য 
জীবনী পাঠ কারয়া ইহার সম্পূর্ণ বিপরীত ধারণা হইয়ছে। তান অতিশয় 
উদারভাবাপন্ন ছিলেন। তান তাঁহার অনুগামীদগকে সকলের প্রাত 
শ্রদ্ধাপরায়ণ ও সহান[ভূতিসম্পন্ন হইবার জন্য উপদেশ 'দিতেন।৯ শান্তবংশে 
তাঁহার জন্ম-মিশ্রবংশ শান্ত উপাসক ছিলেন। তাঁহার তীর্থ-ভ্রমণকালে 'শিব- 
শান্ত ও অন্যান্য দেবদেবার প্রতি অগাধ শ্রদ্ধাভান্ত দেখিয়া পাঠক 'বাস্মত ও 
পুলকিত হইবেন। সন্যাসীদের চিরআকাজ্ক্ষিত, বিশ্বনাথের আনন্দকাননে 
তিন দীর্ঘকাল বাস করতঃ নিত্য মনিকর্ণকাতে স্নান ও বিশ্বেশ্বর দর্শন 
কাঁরয়াছিলেন। ভগবানের সর্বাবধ নামেই তাঁহার বিশ্বাস ছিল, ইহা তাঁহার 
শিক্ষান্টকের নামমাহাত্ম্য পাঠ কারলেই হদয়ঙ্গম হইবে। 


“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥” 


সর্বসাধারণের মধ্যে ভগবানের এই “ষোল নাম বত্রিশ অক্ষর' তান সর্বদা 
কীর্তন ও প্রচার কারতেন। সুদীর্ঘকাল হইতে সনাতনধর্মের সঙ্গে সঙ্গেই 
রাম’ ও 'কৃষ্ণ নাম সারা ভারতে প্রচালত। সশান্তক ভগবানের উপাসনাও 
সমস্ত দেশ জ্নাঁড়য়াই প্রচলিত আছে। উমা-মহেশবর, লক্ষমী-নারায়ণ, সীতা- 
রাম, রাধা-কৃষ্ণ প্রভৃতি নাম ও রূপের উপাসনা কতকাল হইতে চলিয়৷ 
আসতেছে কে জানে? চৈতন্যদেব উপাসনামা্গের পান্টি ও প্রচার করিয়াছেন 
ইহা নিঃসন্দেহ; কিন্তু ভারতের অন্যান্য প্রদেশে যেখানে তাঁহার প্রভাব 
বিস্তৃত হয় নাই, এমনাক তাহার নাম পর্য লোকে জানে না সেই সকল 


১ “মহানুভবের হয় এই ত লক্ষণ । 
সব্বন্ধেতে হয় তাঁর ইচ্ট দরশন ॥ 
স্থাবর জঙ্গম দেখে না, দেখে তাঁর মৃতি । 
জবন্ধেতে হয় তার ইস্টদেব ক্ফুতি 1” 
এই তাঁহার শিক্ষা। 


বাইশ 


স্থানেও রাধা-কৃফ নাম ও উপাসনা প্রচালত আছে। কাজেই বাঁলতে হয় উহা 
সনাতন ধর্মের অঙ্গরপে বহু পূর্বেই, প্রচারত হইয়াছিল। তবে তান উহার 
উচ্চ আধ্যাত্বক তত্বের অনুভব নিজ জীবনে প্রকটিত করায় উহাতে লোকের 
দৃম্টি সমধিক আকৃষ্ট হইয়াছে। তিনি প্রচার কারয়াছেন 'পৃ্রুষোত্তম ভগবান 
শ্রীকৃষ্ণ পরব্রহ্ম-পরমাত্মা, সং-চিৎ-আনন্দ (সাঁচ্ছদানন্দ)। সেই আনন্দময়ের 
আনন্দ্দায়িনী হনাদিনী শক্তিই প্রীমতী রাধা ।১ ভন্তগণ তাঁহার কৃপাতেই 
পরমানন্দের অধিকারী হন।' সদাসর্বদা ভগবচ্ভাবে পাঁরপূর্ণ থাকলেও তান 
সর্বক্ষণ একভাবে বাহ্যজ্জান বিহীন 'বহবল হইয়াই থাঁকতেন-_ইহা সম্পর্ণ 
অ্রমাত্ক ধারণা । চৈতন্যচারতামৃতে সুস্পষ্ট লিখিত আছে “বাহরঙ্গ দেখে 
প্রভু করেন ভাব সংবরণ॥” আতিশয় অন্তরঞ্গগণ ভিন্ন কেহ তাঁহার অন্তরের 
লুক্কায়িত ভাব জানিতে পাঁরত*না। তান লোকের নিকট আঁতশয় শান্ত, 
সমাহিতমনা, স্থির ধীর ব্যবহারনিপ্‌ণ অচীর্ষের ভাবে অবস্থান কাঁরতেন 
এবং চিত্তের সর্বাবধ সংশয়জাল দূরীভূত করিয়া লমীপাগতগণের প্রাণে 
শান্তপ্রদানকারী অমৃতবরঁ বাণী বিতরণ কাঁরতেন। জীবনের শেষভাগে 
আঁত উচ্চাঙ্গের ভন্তির 'বিকাশ- রাধাপ্রেমের অত্যদ্ভূত মাহমার কথা শোনা 
যায়, তাহা অতিশয় সঙ্গোপনে প্রকাঁটত হইয়াছল। রামানন্দ রায় ও স্বরুপ 
দামোদর তাঁহার আঁতিশয় অন্তরঙ্গ ও তত্বজ্ব এই দুই জন মান্র মহানুভব 
সেই অপূর্ব ভাবের পাঁরচয় পাইতেন। এমনাঁক তাঁহার আতীপ্রয় গৌড়ীয় 
ভন্তগণের রথযাত্রা উপলক্ষে আগমনকালে তান আতশয় সাবধানতার সাঁহত 
অন্তরের ভাব গোপন রাখিতেন। ইহা স্পঙ্টাক্ষরে চৈতন্যচারিতামৃতে 'লাখত 
আছে। 


(৬৩) শ্রাত-স্মৃতিতে অনাস্থা 


বহু লোকের মূখে শোনা যায়_চৈতন্দেব সনাতন বৈদিক ধর্মের 
বিরোধী। শ্রাত-স্মাতি-শাস্তে তাঁহার শ্রম্ধা ছিল না, বর্ণাশ্রম ধর্ম মানিতেন 
না। তাঁহার নামের দোহাই দিয়া বর্তমান সময়ে বহ: ব্যান্তকে সর্বদাই শাস্্রাচার 
লঙ্ঘন করিতে দেখা যায়। এমনকি বাংলা দেশে ইহারই ফলে একটা কথা 
প্রচালত হইয়াছে ‘জাত খোয়ালে বৈষ্ণব হয়'। 
পাঠক তাঁহার জাশবনালোচনায় সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তে উপনত 
হইবেন। দোখবেন, 'তাঁন সমস্ত জীবন শাস্তের অনুশাসন ষোল আনা মানিয়া 
১ “সুখরাপ কৃ করেন সুখ আস্বাদন । 
ভভ্তগণে সুখ দিতে হাদিনী কারণ ॥ 


তেইশ 


চলিবার চেষ্টা করিয়াছেন। কি গাহস্থ্যাশ্রমে, কি সম্যযাসাশ্রমে তাঁহার জীবনে 
শাস্তাচার লঙ্ঘনের, স্বেচ্ছাচারিতার ‘বিন্দুমাত্র পরিচয় পাওয়া যায় না। তান 
সমস্ত জীবন শ্র্দতি-স্মাতাবহিত সনাতন বোঁদক ধর্মেরই অনুষ্ঠান ও প্রচার 
কাঁরয়াছেন। সনাতন ধর্মের বিজয়-পতাকা উদ্ডীয়মান রাখবার জন্য, অধম" 
অনাচার ও অত্যাচারের প্রবল পাঁড়ন হইতে সমাজকে মুক্ত কারবার জন্যই 
তাঁহার আপ্রাণ চেম্টা। তাঁহারই আদেশানুসারে ভান্তমার্গের পুণ্টি এবং 
ভন্তগণের অনুশাসনের জন্য শ্রীমৎ সনাতন গোস্বামী আচার্য গোপাল ভরের 
সহায়তায় শ্রুতি-স্মৃতি-পুরাণ-তন্ত্রাদি অবলম্বনে কালোপযোগা করিয়া এক 
অপূর্ব গ্রন্থ প্রণয়ন করেন। ইহাই গৌড়ীয় বৈষ্ণব সমাজেব প্রামাণিক স্মাতি- 
শাস্ত 'হরিভান্ত-বলাস”। তাঁহার প্রভাবে দেশে বেদ-উপানিষদ-দর্শন-পুরাণাদি 
শাস্প্ের চর্চা বৃদ্ধি হইয়াছিল. ইহার প্রমাণ সংস্কৃত সাহিতে, এখনও 
দেদীপ্যমান। 


(চ) অধমের প্রচার ও সমাজের সর্বনাশ_- 


অনেকে মনে করেন, চৈতনাদেব বাধাকৃষ্ণলীলার নামে স্বীপুরূষের অবৈধ 
মিলন এবং বৈষ্ণব বলিয়া পাঁরাচত অবান্তর সম্প্রদায়সমৃহের প্রতিষ্ঠা ও 
তাহাদের মধ্যে প্রচালত ভজনপ্রণালীর অনুমোদন করিয়া দেশের ও সমাজের 
অধঃপতনের পথ প্রশস্ত করিয়াছেন। এইজন্য অনেকে চৈতন্য-প্রবার্তত ধর্মের 
পরিচয় দিতে গিয়া বলেন, “ন্যাড়া-নেড়ীর কান্ড"। এ-সম্বন্ধে আমরা বিশেষ- 
রূপে অনুসন্ধান করিয়া দোখয়াছি, এই সকল অবান্তর সম্প্রদায় ও তাহাদের 
মধ্যে প্রচলিত ভজনপ্রণালীর সাঁহত শ্রীশ্রীচৈতন্যদেবের কোনই সম্পর্ক নাই। 
তাঁহার নাম উচ্চারণ করিয়া তাহারা নিজেদের পরিচয় প্রদান কারলেও তাঁহার 
জাবনসম্বন্ধীয় প্রাচীন প্রামাণিক গ্রন্থাদিতে উহার বিন্দমান্র সমর্থন পাওয়া 
যায় না । চিরকালই স্বীয় স্বার্থসাধনের উদ্দেশ্যে অনেকে মহৎ ব্যান্তর নাম 
ও গৌরবের আশ্রষ গ্রহণ করে। এইভাবে চৈতন্যদেবের নামের সহিত এই সব 
আচার-ব্যবহারের সম্বন্ধ স্থাপিত হইয়াছে। প্রকৃতপক্ষে তাঁহার পাঁবত প্রভাবে 
সমসামায়ক সমাজদেহ হইতে এই সকল ক্ষত বহুল পরিমাণে আরোগ্য হওয়ায় 
দেশের প্রভূত মঙ্গল সাঁধত হইয়াছিল। 

চৈতন্যদেব কঠোর ত্যাগণ ছিলেন। স্বয়ং ত কামকাণ্চনের সম্পর্কে কখনও 
যাইতেন না, ভন্তগণও যাহাতে সাবধান থাকেন, তজ্জন্য তাঁহার কির্প তাঁক্ষ! 
দৃম্টি ছিল, তাহা দেখিয়া পাঠক অবশ্যই 'বাস্মিত হইবেন। চৈতন্যদেবের 
সময়ে এবং তাঁহার আঁবর্ভাবের বহ: পূর্ব হইতেই দেশের অধঃপাঁতিত বৌদ্ধ 
ভিক্ষু-ভিক্ষুণীগণ তান্তিক বামাচারের নামে অনাচারে কাল যাপন কারতেছিল। 


০০ 


"তাঁহার পাত্র প্রভাবে এ সকল সম্প্রদায়ের অনেকে পর্বত আচার অনুজ্ঠান 
ত্যাগ করিয়া, সনাতন ধর্মের আশ্রয় প্রহণ করে। যাহারা পূর্ব অভ্যাস একেবারে 
ছাঁড়তে পারিল না, তাহারাই গোপনে নানা কুক্রিয়ার অনুষ্ঠান চালাইয়া যাইতে 
লাগল। এই প্রকারে বহু উপধর্ম ও অবান্তব সম্প্রদায়ের সাষ্ট হয়। বাধা- 
কৃষ্ণলীলা সম্বন্ধে চৈতন্যদেবের মতলোচনায় পাঠক জানিতে পারবেন উহা 
হীন্দ্িয়াসন্ত সাধারণ মনুষ্যে ন্যায় স্ব-পুরুষেব পরস্পর আকর্ষণ বা কামান্ধের 
হীন্দ্রয় উপভোগ নহে । শ্রীত “রসো বৈ সঃ” বলিয়া যাঁহার নির্দেশ কারয়াছেন, 
ভান্তমার্গের চবম অনুভব উহাই আনন্দ-চিন্ময়-রসাস্বাদন। চৈতন্যদেব তাহাই 
শ্রীপ্রীরাধাকৃফ-লশলা-স্ফুবণ বাঁলয়া প্রচার কাঁরয়াছেন। রামানন্দ রায়েব সঙ্গে 
আলোচনাতে এবং রূপ-সনাতনের শিক্ষাপ্রসঙ্গে পাঠক তাহার বিশেষ পারচয় 
পাইবেন। তিনি শিখাইয়াছেন,_« 

“অতএব কৃষ্ণেব নাম-দেহ-বিলাস। 

প্রকৃতোন্দিয় গ্রাহ্য নহে হয় চ্বপ্রকাশ ॥ 

কৃফনাম কৃষগূণ কৃষফলীলাবৃন্দ। 

কৃষ্ণের স্বরূপ সম সব িদানন্দ ॥" 


(ছ) জাতাঁয় অবনাঁতি-- 


বিষয়ে বিতৃষ্ণা, সংসারে বৈরাগ্য, নিরভিমানিতা, দীনহীনভাবে জশবন- 
যাপন ও একান্তে অবস্থান করিয়া ভগবদ্‌ভজনের উপদেশ দিয়াছেন বলয়া 
চৈতন্যদেবকে অনেকে জাতীয় অবনাতির কারণ মনে করেন। তাঁহারা বলেন, 
শ্রীচৈতন্য-প্রচারত ধর্ম সমাজের অভ্যুদয়ের পারুপল্ধী। এই বিষয়ের সত্যতার 
অনুসন্ধান কাঁরতে হইলে পাঠককে তাঁহার জীবন ও কার্ষের সবশেষ 
আলোচনা ও তাঁহার আবির্ভাবের পূর্বে ও পরে সম।জের অবস্থার অনুসন্ধান 
কারতে হইবে। চাঁরন্রবান, নিঃস্বার্থ, পরার্থপব, সাত্কপ্রকাতি, আধ্যাত্মক 
বলে বলীয়ান ব্যন্তিগণই মানবসমাজের সংগঠন ও সংরক্ষণ করেন। জ্বার্থাম্থ, 
[শিখেনাদরপরায়ণ, চণ্চলাচত্ত, পাশাঁবক বলে বলাযান ব্যন্তগণ দ্বারা সমাজের 
অবনাতিই ঘ্টয়া থাকে । চৈতন্যদেবের জাীবনালোচনায় পাঠক স্পষ্টই দেখিতে 
পাইবেন, তিনি এবং তাঁহার পার্ধদগণ {ক ভাবে বিদেশী বিধমঁ রাজশাসনের 
প্রবল প্রতাপ, শাস্ত-সম্পদ-সহায় এবং সমাজনেতৃগণের সামাজিক শাসনের 
কঠোরতাকে উপেক্ষা করিয়া আপামর সাধারণে স্বাঁঘ ভাবরাশি প্রচারপুর্বক 
সমাজের অশেষ কল্যান সাধন কাঁরয়াছলেন। 

বর্তমান বাঙাল জাতির ধর্ম-সংস্কতি-ভায়া-সাহত্য-সঞ্গীত-শক্পসম্পদ 
স্হা কিছু গৌরবের সমস্তই চৈতন্যদেবের ভাবরাশিতে পস্ট। তাঁহার প্রভাবে 


পশচশ 


প্রচালভ জন্মগত আঁধকারকে আঁতক্রম করিয়া গৃণ-কর্ম সহায়ে বহু মহানভক 
'গোস্বামী' আখ্যা ধারণপূর্বক সমাজশীর্ষে প্রকৃত ব্রাহ্মণের আসনে সমাসীন 
হইয়াছেন এবং জাতিকে সুপথে পাঁরচালনা কাঁরয়াছেন। তাঁহাদের কণীর্ত- 
কলাপে সারা দেশ পরিব্যাপ্ত। দেশী রাজশাসনকে সমূলে উৎপাটন কারিতে 
না পারিলেও ধর্মের প্রভাবকে খর্ব কয়া চৈতন্যদেবের অন্গামশরা সনাতন 
ধর্মকে রাহনমূস্ত পর্ণচন্দ্রের ন্যায় স্বপ্রাতাষ্ঠত কারয়াছিলেন ইহা নিঃসন্দেহ । 
এমনকি তাঁহারা সমাজকে ধর্মভাবে উদ্বুদ্ধ একতাবদ্ধ ও সংগাঠিত কাঁরয়া 
বিদেশী শাসকের প্রভূত্বহাস ও দেশবাসীর শান্ত-সামর্থ্য বৃদ্ধির সহায়ক 
হইয়াছিলেন। এইরূপে পরবর্তীকালে তাঁহার ভাবপুষ্ট 'হন্দুসমাজে যে 
পশ্চিমপ্রান্তে মল্লভূমে, জঙ্গলের ভিতরে প্রাতম্ঠিত বাংলার শিজ্প-সঙ্গাঁত- 
চিন্র-ভাস্কর্ষ-স্থাপত্য ও সৌন্দর্যের কেন্দ্রভূমি বিফুপুরের ইাঁতহাস আলোচনা 
কারলে। আবার অন্যদিকে পূর্বপ্রান্তে আসামের পর্বতমালার অভ্যন্তরে 
অসভ্য নাগাজাতির সংমিশ্রণে প্রাতিষ্ঠত মণিপুর রাজ্য ও মণিপুরী জাতির 
'শিক্ষা-সভ্যতর ইতিহাস আলোচনা কাঁরলেও চৈতন্যদেব এবং তাঁহার ধর্মের 
প্রভাব দেখিয়া বাস্মিত হইতে হয়। এইরুপে গারো, টিপারা, খাঁসয়া প্রভাতি 
আরও কত পার্বত্য জাত তাঁহার কৃপায় উন্নাত লাভ কাঁরয়াছে কে তাহার 
অননসন্ধান করে? বর্তমানে বাংলার এই দারদ্য-সঙ্কটেও যাহারা পরদেশী 
প্রবল প্রাতদ্বন্থীর সঙ্গে প্রাতষোগ্গতা কাঁরয়া দেশের সমৃদ্ধি বৃদ্ধির চেষ্টা 
কাঁরতেছেন, সেই বাঙালী বৈশ্যকুল সকলেই চৈতন্যদেবের পদ্যাশ্রত। পাত, 
অনার্য অসভ্য, ধর্মহঈন, বিধর্মী অসংখ্য লোক চৈতন্যদেবের কৃপাতেই আজ 
শুদ্রর্‌পে বিরাট 'হিন্দুসমাজের অঙ্গে 'মাশয়া গিয়াছে । তাহাদের মধ্যে কত- 
জন আবার অগ্রসর হইয়া সমাজের শীর্ষস্থান পর্যন্ত আঁধকার কাঁরয়াছেন, 
কে তাহার সন্ধান রাখে! অনুসন্ধিংস পাঠক তাঁহার জীবন ও ধর্মপ্রচারের 
কাছিনী অবগত হইয়া বাংলার ইতিহাস আলোচনা কাঁরলে বুঝতে পাঁরকেন, 
1তান দেশকে ক ভাবে উন্নাতর পথে কতদূর অগ্রসর কাঁরয়াছেন। 

চৈতন্যদেবের সম্বন্ধে দেশ-প্রচালত আরও ভ্রান্ত ধারণা আছে; আমাদের 
প্রস্তাবনা অত্যন্ত দীর্ঘ হওয়ায় আমরা এ সকল আলোচনায় ক্ষান্ত রাহলাম। 
তাঁহার জখবনালোচনায় পাঠকের সেই সকল ভ্রান্তি আপনা হইতেই নিরসন 
হইবে আশা রাখি। 

চৈতন্যদেবের জীবন ও ধর্ম সম্বন্ধে শ্ত্ীত্রীচৈতন্যচাঁরতামৃভ' গ্রন্থই 
সর্বাপেক্ষা অধিক প্রামাণিক বিবোঁচত হয়। এমনাক গোড়ীয় বৈফব সম্প্রদায় 


ছাব্জশ 


উত্ত গ্রন্থ তাঁহার আভন্ন কলেবর শ্রীন্রীবি*্বম্ভর রূপে পাাঁজত হইতে দেখিয়াছি। 
বহুকাল পূর্বে আচার্য কেশবচন্দের প্রেরণায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয় 
বহন পরিশ্রমে 'চৈতন্চারতামৃত'গ্রন্থের অনেক প্রাচীন হস্তাঁলাখত প্রাতালাপ 
দেখিয়া এক নির্ভুল সংস্করণ প্রকাশ করেন এবং উহার খুব আদর হয়। আমরা 
আদশ'রুপে উক্ত গ্রল্থকেই অবলম্বন করিয়াছি। বন্তব্য 'িষয়ের প্রমাণরূপে 
উদ্ধৃত বাক্যে স্থানে স্থানে আমরা পুস্তকের নাম ও স্থান গনেশ করিয়া 
'দিয়াছি। যেসব জায়গায় নাম উীল্লাখত হয় নাই, তাহা সমস্তই 'চৈতন্য- 
চাঁরতামৃত' হইতে উদ্ধৃত। 


চৈতন্যদেবের বাল্যজীবনের খুটিনাটি ঘটনার বিস্তৃত বিবরণ “চাঁরতামৃত'- 
কার দেন নাই। তাঁহার জাবনের, প্রধান ঘটনাসকল অবলম্বনে তাঁহার প্রচারিত 
ধর্মমত বুঝাইবার জন্যই 1তাঁন বিশেষর.পে চেষ্টা কাঁরয়াছেন। উহাই তাঁহার 
গ্রন্থের বোশিম্টা। মহাপুরুষাঁদগের জীবনের সকল ঘটনাই বিশেষত্বপূর্ণ এবং 
ভন্তাঁদগের অতাঁব প্রশীতদায়ক হইলেও সর্বসাধারণ উহাতে বিশেষ লাভবান 
হয় না। তাঁহারা মানবসমাজের কল্যাণকল্পে যে সত্য প্রচার করেন এবং এঁ সকল 
তত্ত্বের মূর্ত বিগ্রহর্‌্পে তাঁহারা যে আদর্শ জীবন যাপন করেন, তাহার সাঁহত 
সম্যক পাঁরাঁচত হইতে পারলেই পাঠকের পরম লাভ। মহামনস্বী কবিরাজ 
গোস্বামী মহাশয় সেইভাবেই অতিশয় দক্ষতার সহিত '্রীশ্রীচৈতন্যচারিতামৃত' 
গ্রন্থ লিপিবদ্ধ কাঁরয়াছেন, এবং এইজন্যই উত্ত গ্রন্থের এত সম্মান। ৯ 


শ্রীল হারদাস গোস্বাম-প্রণীত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াচারত' গ্রন্থ হইতে 
পরমারাধ্যা শ্রীবিষঠীপ্রয়া দেবর লীলাকথা বহুলাংশে সংগৃহীত হইয়াছে। 
উক্ত গ্রন্থকার এ-জন্য আমাদের কৃতজ্ঞতাভাজন। 


১ স্তরীশ্রীচেতন্য-চরিতাম্থতে নিবিশেষ অদ্বৈতবাদ এবং জানমার্পের উপর কটাক্ষ” 
সচক যে দু'একটি বাক্য মধ্যে মধ্যে দেখা যায়, তৎসম্বদ্ধে বক্তব্য যে (১) উহা মূলে 
ছিল বা পরবতী সময়ে প্রবিষ্ট হইয়াছে তাহা সন্দেহজনক ; (২) এ সকল বাক্য 
চৈতন্যদেবের অভিপ্রায় অথবা প্রস্থকারের মত ইহা বিচার্ষ ; (৩) যে সময়ে 
শচরিতাস্থত” লিপিবদ্ধ হয় সেই সময়ে চৈতন্যদেবের সলীগণ প্রায় সকলেই অন্তর্ধান 
করিয়াছেন এবং পরবর্তীগণ সম্াসি-সম্প্রদায়ের প্রভাবমুক্ত হইবার জন্য সর্বতোভাবে 
চেস্টা করিতেছেন-- নিজেদের পৃথক "অচিস্তাতেদাভেদবাদী' বৈষ্ণব সম্প্রদায় রূপে গঠন 
করিয়াছেন ॥ (৪) প্রেম-ভক্তিমার্পের পুষ্টি ও প্রচারই গ্রন্থের প্রতিপাদ্য বস্তু, তদুদ্দেশ্ে 
অপরমতে কটাক্ষ স্বাভাবিক । 


সাতাশ 


এই গ্রন্থ প্রণয়নে ও প্রকাশে পরম পজ্যপাদ আচার্য স্বামধ জগদানন্দ 
মহারাজ বিশেষ সহায়তা ও প্রেরণা 'দিয়াছিলেন। শাস্ত্র সিন্ধান্ত অধিকাংশ 
তাঁহারই নিকট প্রাপ্ত। লেখক তাহার নিকট চিরখাণস। 


নব্যশিক্ষিত পাশ্চাত্য ভাবাপন্ন ষুবকগণের মন চৈতন্যদেবের প্রতি আকৃষ্ট 
কারবার জন্যই_-বিশেষ ভাবে আমাদের এই উদ্যম। প্রাচীন সরাঁসক ভক্তগণ 
ইহা জানিয়া লেখকের দোষ্রুটি ক্ষমা করিবেন ইহাই প্রার্থনা । 
বিনীত 
গ্রন্থকার 


তৃতীয় অধ্যায় 


চতুর্থ অধ্যায় 


পণ্টম অধ্যায় 


সৃষ্ঠ অধ্যায় 


: নবদ্বীপ 


আঁবর্ভাব 


: অধ্যয়ন-অধ্যাপনা 


বিবাহ 


ভ্রমণ 
দীক্ষা 
সাধন ভজন 


নিত্যানন্দের আগমন 
কীর্তন প্রচার 


: বৈরাগ্য 


সন্ন্যাস গ্রহণ 
নীলাচল গমন 


: শ্ীত্রীজশন্নাথ দর্শন ও 


দাক্ষিণাত্য যারা 
রামানন্দ সণ্গে ৩ ন্ুকথা 


: দাক্ষিণাত্য ভ্রমণ 


অঙ্জম অধ্যায় 


নবম অধ্যায় 


একাদশ অধ্যায় 


লীলা সংবরণ 


১২১৯ 
১২৯ 
১৩৬ 
১৩৭ 
১৪৬: 
১৪৬ 


১৫৫ 


২২৬ 


২২৯ 
২৬০ 


২৬১ 


৩০৪ 
৩১১ 
৩১৩ 
৩৩৭ 
৩৩৯ 
৩৪৩ 


প্রথম 'অধ্যার 


১৯ ॥ 
নবদ্বীপ 
“অষ্ট ক্রোশ নবদ্বীপ বসতি সংন্দর। 
স্থানে স্থানে বাপ, পুচ্পবাটী, সরোবর ॥ 
সুরধূনীতীর. বন, পুলিন দৌখয়া। 
কে আছে এমন. যার না জব্ড়ায় হিয়া ॥” 
__ভাঁক্তরক্লাকর 


খজ্টীয় এবাদশ শতাব্দীর শেষ ভাগ, হন্দ:-রাজকুল-“গাঁরব-রাঁব মহারাজ 
বল্লাল সেনের উদয়ে বঃগদেশেব রাজগোরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত 
হইয়াছিল। বর্তমান বঙ্গদেশেব আঁধিকাংশ স্থান এবং হান ও উীডষ্যার কতক 
অংশ. তাঁহার রাজ্যভুক্ত (ছল বিক্রমপুরের অন্তর্গ ত রামপালে তাঁহার রাজধানখ 
[ছিল। কিন্তু গঙ্গাতীরে বাস কারবার জন্য তান নবদ্বীপেও রাজপ্রাসাদ, 
মন্দ্রণাগার, সভামণ্ডপ, পাঁরিষ্দবর্গ ও কর্মচাবীবৃন্দের বাসস্থান, সেন .পাতি- 
সৈন্যমণ্ডলর আবাসস্থল ছাউনি) প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে 
বৈভবশালন দ্বিতীয় রাজধানীতে পাঁরণত করেন । বিক্রমাদিত্যের নবরপ্র-সভার 
ন্যায় বিদ্যোংসাহ বল্লাল সেনের রাজসভাও সবাঁবদা-বভূষিত সব্গুণ- 
সমালঙ্কৃত পাণ্ডতমণ্ডলশীর সমাবেশে সুশোভিত থাঁকিত। শেষজীবনে তান 
আঁধকাংশ সময় নবদ্বীপেই বাস কারতেন। তাহার ফুলে, দেশ-বিদেশের বহু 
{বিদ্বান ব্দাদ্ধমান গুণবান ব্যান্ত নবদ্বীপে সম:বত হওয়ার নবদ্বীপ 'িদ্যাচর্চার 
কেন্দ্ররপে পরিণত হয়। 

বল্লাল সেনের পত্র লক্ষণ সেন সিংহাসনে আরোহণ কবিরা নবন্ধীপেই 
স্থায়ভাবে বাস করিতে থাকলে এ নগর আধকতর সমৃদ্ধ হইয়া রাজার 
নামানুসারে লক্ষণাবতীঁ নামে পরিচিত হইল । পিতার কীতিকলাপের অনু- 
করণকারী পুত্রের আন্দকূল্যে নবদ্বীপের যশঃসোরভ চারদিকে পারিবাপ্ত হইল । 
গুণীজ্ঞানী পাণ্ডতগণের আবাসস্থান নবদ্বীপ ক্রমে বাণীর বরপখঠ রুপে 
পাঁরগাঁণত হইল । 'দিল্লশর পাঠান ব।দশাহগণের পুনঃ পুনঃ আক্রমণের প্রাতিরোধ 
করিয়া সেনবংশ বঙ্গদেশে বহুকাল স্বাধীনভা:ব সগোঁরবে রাজত্ব করিবার পর, 
পাঠান সেনাপতি বক্তিয়ার খিলিজী নবদ্বীপ দখল করেন এবং পাঠানগণ 
গোঁড়নগরে নূতন রাজধানণ প্রতিষ্ঠা কাঁরয়া দেশ শাসন কাঁরতে থাবে'ন। 


২ শীন্ৰীচৈতন্যদেব 


বঙ্গদেশ জয় করিয়া পাঠানগণ এই দেশেই বাস করিতে লাগলেন এবং 
বঙ্ঞভূমিকেই স্বদেশ জ্ঞানে ইহার কৃষি ও শিল্পবাণজ্যের উন্নাতসাধনে যত্নবান 
হইলেন। তাঁহারা নামেমার দল্লীশবরের অধীনতা স্বীকার করিতেন, কখনও না 
স্বাধীনভাবেই চলিতেন। দেশের আভ্যন্তরীণ শাসন, করগ্রহণ প্রভাত কার্য 
গৃববিং হিন্দু জামদারগণই কারতে লাগলেন। বচার-শাসনেব জন্য স্থানে 
স্থানে কাজী নিয়োগ করলেও পাঠান বাদশাহগণ মন্ত্রী, সেনাপাঁতি, নগররক্ষক 
প্রভৃতি উচ্চ রাজপদে জাতি-ধর্ম উপেক্ষা কাঁরয়া বহু সুযোগ্য হিন্দুকে নিষদন্ড 
কাঁরতেন। এইজনা পবাধীন হইলেও তৎকালশন হিন্দুসমাজে বিশেষ সামাজিক 
বিপর্যয় বা অর্থাভাব ঘটে নাই। সেইজনাই নবদ্বীপ হইতে রাজধানন স্থানা- 
“তাঁরত হইলেও উহার সম্‌দ্ধির হান হইল না, পূর্বের ন্যায় ধনী সজ্জনগণের 
সহায়তায় গঙ্গাতরে নবদ্বীপে বাস করিয়া পাণ্ডতগণ শাস্্রর্চা এবং অধায়ন- 
অধ্যাপনা করিতে লাগিলেন। রাজগোরব অন্তাহ্ত হইলেও বিদ্যার গৌরব 
অক্ষু্ন রাহল। 

খুস্টীয় পণ্টদশ শতাব্দীর বঙ্গদেশে নবদ্বীপ বিদ্যাচচগ ও শক্ষা-সভ্যতার 
প্রধান কেন্দ্র । জ্ঞান লাভের জন্য অন্যান্য প্রদেশ হইতে বহ: বিদ্যার্থ নবদ্বীপে 
আগমন করি:তন। তখনকার দিনে মূল্য দিয়া বিদ্যা ক্লয় কারবার প্রয়োজন 
হইত না। অধাপকগণ শিক্ষাদানেব 'বানময়ে ছানুগণের নিকট হইতে কোনরূপ 
পাঁরশ্রীমক আদায় কাঁরতেন না। সমাজ বিদ্যা ীদগের ভার গ্রহণ কাঁরত। 
পশ্ডিত ও বিদ্যার্থগণকে সকলেই পুজা-পার্বণ বিবাহ-্রাদ্ধ প্রভৃতি সামাজিক 
ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে “বিদায়'’ দিতেন। তাহা দ্বাবাই অধ্যাপক ও 
ছান্রগণের সরল সহজ অনাড়ম্বর জীবনযাত্রা স্বচ্ছন্দে নির্বাহ হইত। গঙ্গা- 
তারে সৎসঙ্গে জবন যাপন করিবার উদ্দেশ্যে নবদ্বীপে বহ ধনাঢ্য ব্যান্ত বাস 
করতেন; তাঁহাদের এবং দেশের রাজা-জমিদার এবং ব্যবসায়িকুলের দানে, 
নবদ্বীপে বহু রাস্তাঘাট দেবালয় অতিথিশালা অন্নসন্র প্রভূত প্রাতাম্ঠত ছিল। 

“নানাদেশ হইতে লোক নবদ্বীপে যায়। 
নবদ্বীপে পাঁড় লোক বিদ্যাবস পাশ ॥” 

এইর্‌পে দেশে বিদ্যাবাদ্ধর চর্চা এবং সুখসমাদ্ধি থাকলেও প্রকৃত ধর্ম 
ভাবের অভাবে, লোকের ঘোব মানাঁসক অধঃপতন ঘাঁটয়াছল। অলোঁকক 
উপায়ে ইহলোকে এবং পরলোকে ভোগলাভ, দৈববলে বিঘ7 আতিক্রম, শত্রুনাশ, 
কলেকৌশলে সমাজে প্রতিপত্তি মান-যশঃ প্রাপ্তি ইহাই ছিল তখনকার লোকের 
চিন্তা ও কার্ষের বিষয় । পাণ্ডিত্য, ধন, সুন্দরা-স্ম ও সুপুত্র লাভকেই লোকে 


১ বিদায়-স্বর্ণ-রৌপ্যমুদ্রা, ধাতুপাত্র, বস্ত্রাদি । 


্রীপ্রীচৈতন্যদেব ৩ 


মানবজীবনের সার্থকতা বলিয়া মনে কারত। যেটুকু পূজা-উপাসনা প্রচালত 
ছিল তাহারও একমান্র উদ্দেশ্য ছিল সংসারভোগ লাভ। বেদ উপাঁনষদ প্রভাতি 
মোক্ষশাস্ত্ের আলোচনা ক্রমশঃ হাস পাওয়াতে জীব-জগ্গৎ ও ঈশ্ববেব স্বরূপ 
সম্বন্ধে লোকের মনে নানাপ্রকার অদ্ভুত ধারণার সৃম্টি হইতোঁছল। বন্ধনম্যান্ত 
সম্বন্ধে ধারণা না থাকায় মুমুক্ষৃতা প্রায় লোপ পাইয়াঁছল, ভাই বাসনার 
দাবানলে মানুষের চিত্ত দগ্ধ হইতেছিল। 
"যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মতে জীব হিংসে. এইমত হইল সর্বদেশ।” 
_চৈতন/ভাগবত 
সমাজের উচ্চস্তরে বদাচর্চা শাস্তালোচনা এবং বাহ্যক ধর্মউপাসনার 
ভাব কিয়ৎপারমাণে দেখা গেলেও নিম্নস্তরে কিছুই ছিল না। ভগবানের 
উপাসনা ত দৃবের কথা, তাঁহার নাম ও স্বরূপ সম্বন্ধে কিছু শানবার জাঁনি- 
বার অধিকারও তাহাদের ছিল না। সর্বপ্রকার সামাঁজক স্াবিধায় বণ্টিত, এ 
সকল লোকের অবস্থা একাঁদকে ধর্মহীন, অন্যাদকে বিদ্যা-অর্থ-সহায়-সম্পদ- 
িহাঁন হইয়া দুর্গাতর চরম সীমায় উপাস্থত হইয়াছল। যেভাবে উচ্চবণ 
আঁভজাতেরা ইহাঁদগকে অস্পৃশ্য মনে করিয়া উহাদের সম্পক' হইতে সর্বদা 
দূরে অবস্থান করিতেন, তাহাতে কোন কালেই উচ্চশ্রেণীর সহায়তায় ইহা- 
দিগের অবস্থার উন্নতির আশা ছিল না।১ করুণাময় ভগবান সেই ঘোর 
দৃদিনে এই সকল পাঁতত মানুষকে পাঁরত্রাণের পথ দেখাইবার জন্যই যেন 
অবতীৰ্ণ হইলেন। 


বাংলাদেশ আঁধকার করিয়া রাজসিংহাসনে সমাসীন 1বদেশীয় বজা তণয় 
নবাব-বাদশাহগণ আভ্যন্তরীণ শাসনব্যবস্থায় ও সামাঁজক বিধানে বিশেষ 
হস্তক্ষেপ করিতেন না সত্য; কিন্তু তাঁহাদের ধর্ম, আচার-ব্যবহার লোকের উপর 
ক্মশঃই অধিকতব প্রভাব বস্তার করিতে লাগিল। স্বধমীব প্রতি সক:লরই 
প্রীতি থাকে: আই রাজান.গ্রহ লাভের আকাঙ্ক্ষাতে স্বেচ্ছায় এবং দায়ে পাঁড়ুয়া 
পরেচ্ছায়ও বহন ব্যান্ত রাজার ধর্ম ইসলাম 'কবুল' কারলেন। রাজসাহায্যে 
মৌলবী-ফকিরগণ দেশের সর্বত্র স:প্রাতম্ঠিত হইযা স্বীয় ধর্মমত প্রচার করিতে 
লাগলেন। তাঁহারা সব'জগতের একমাত্র নিয়ন্তা করুণাময় ভগবানের উপাসনা 
সকলের সমান আঁদ্কার ঘোষণা কাঁরয়া সমাজের পাতি নির্যাতিত শ্রেণীর 
লোককে বিশেষভাবে আকৃষ্ট করিলেন। দলে দলে লোক মুসলমান হইতে 


১ এই অত্যাচার-অবিচারে বরং তাহারা বিধর্মীদের আশ্রয় গ্রহণ করিয়া হিন্দুর 
সমাজ-শরীর ক্ষীণকায় করিয়া তুলিতেছিল । 


৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


লাগিল। তাহাতদর প্রচারের ফলে ইসলামের অপূর্ব ভ্রাতৃভাব, সামাজিক সাম্য. 
ধর্মকম-উপাসনাতে সমান অধিকার লোকের চিত্ত আকর্ষণ কারল। হিন্দু 
সমাজের দারুণ সঙ্কটসময়ে, সনাতন ধর্মের সংরক্ষণ ও প্রচারের জন্য এবং 
অজ্ঞ দীনদুঃখী মানবসাধারণকে মনীন্তর পথ দেখাইতে শিক্ষা-সভ্যতার কেন্দ্র 
নবদ্বীপে শ্লীত্রীচৈতনাদেব আবির্ভূত হইলেন। সেই ঘোর দদার্দনে তাঁহার 
আবির্ভাব না হইলে. বাংলাদেশে আজ হিন্দু বালয়া পরিচয় দিবার লোক 
খশুজিয়া পাওয়া যাইত কিনা সন্দেহ । 


॥ ২ ॥ 


এ 


আবির্ভাব 


“চতুর্দিকে লোক ধায় গ্রহণ দেখিয়া। 

গঞঙ্গাস্নানে হাব বাল যায়েন ধাইয়া ॥ 
যার মুখে জন্মেও না বোলে হাঁরনাম। 
সেই হরি বলি ধায় কার গঙ্গাস্নান ॥” 


বাংলা ৮৯১ সনে, ১৪০৭ শকাব্দে, ১৪৮৫ খঙ্টাব্দে, ফাল্গুন মাসে 
দোলপর্ণিমা দিবংস সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ আরম্ভ হইয়াছে, আর দলে দলে লোক 
হরিধ;নি কারতে কাঁরতে গঙ্গাস্নানে চাঁলয়াছে: এমনই সময়ে রান্রর প্রথম 
মৃহৃতে অতি শুভক্ষণে, চতুর্দিকে হরিধনর মধ্যে, নবদ্বীপ আলো কাঁরয়া 
কাঁল-কৃহকান্তক শ্রীশ্রীচৈতন্যচন্দ্রের উদয় হইল . 

চৈতনাদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচীদেবী। শ্রীহট্ 
জেলার ঢাকাদক্ষিণ৯ নামক গ্রাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান। তিনি বাল্যকালে 
বিদ্যাশিক্ষার জন্য নবদ্ধীপে আঁসয়াছিলেন। শিক্ষা-অন্তে নবদ্বীপেই স্থায়শ 
ভাবে বাস করেন। তাঁহার আর একি নাম ছিল 'পদ্রন্দর'! 


১ ঢ্রাকাদক্ষিণ শ্রীহট সহর হইতে ১৫ মাইল পৃবদিকে । জগন্নাথের পিতার নাম 
উপেন্দ্ৰ মিশ্র মাতার নাম শোভা দেবী । উপেন্দ্র মিশ্রের সাত পুত্র । তন্মধ্যে জগন্নাথ 
চতুর্থ । মিশ্র-বংশধররা এখনও টাকাদক্ষিণে বাস করিতেছেন । ঢাকাদক্ষিণে চৈতন্য- 
দেবের অতি প্রাচীন বিগ্রহ প্রতিষ্ঠিত । সেখানে দেশদেশান্তর হইতে বহু দর্শনাথী 
আগমন করেন । ঢাকাদক্ষিণের বর্তমান মন্দির প্রায় ২৫০ বৎসর পূর্বে মুশিদাবাদের 
জনৈক দেওয়ান কতৃক নিমিত হইয়াছিল। কাহারও কাহারও মতে বর্তমান সময়ে 
চাকাদক্ষিণের বিগ্রহই চৈতনাদেবের সর্বাপেক্ষা প্রাচীন আদিমৃতি । 


শ্রীত্রীচৈতন্যদেব & 


ধর্মপ্রাণ জগন্নাথ আঁতশয় সদৃভাবে জীবন যাপন কাঁরতেন এবং পৃজা- 
সন্ধ্যা ও ভগবদারাধনাতেই কাল কাটাইতেন। তাঁহার সহধার্মণী শচীদেবীর 
স্বভাবচ'রন্র চালচলনও সর্বপ্রকারে পাঁতির অনুরূপ ছল। পব পর কয়েকাটি 
কন্যা সন্তান জন্মিয়াই মারা যাওয়াতে দম্পাতব মনোদতখেব সীমা ছিল না। 
পরে ভগবানের কৃপায় বিশ্বরূপ জন্মগ্রহণ করিলে পুরুমূখ দর্শন কারয়া 
তাঁহারা দুঃখের সংসারে সুখের আস্বাদন পাইলেন। ববরপের দেহকা'ন্তি 
অতিশয় সুন্দর ছিল এবং িশুকাল হইতেই তান শাল্তাশম্ট বুদ্ধিমান 
বলিয়া সকলের আতিশয় প্রিয় পাত্র হইয়াছিলেন। 

{বশ্বরুপের ৮ বংসর বয়ঃক্রমকালে পিতামাতার আনন্দ বর্ধন কাঁবয়া 
চৈতনাদেব জন্মগ্রহণ করেন। নবজ্বাত শশুব আকৃতি প্রকাতি দৌখয়া সকলেই 
আনাণ্দিত হইলেন। শচীদেবীর পতা নশলাম্বব চক্রবতর্ট মহাশয় খুব বড় 
জ্যোতিষী; নবদ্দীপেই তাঁহার বাস। দৌহিত্রের জন্মলগ্ন বাঁশ-নক্ষতাদি দোঁখযা 
তাঁহার 'বস্মপ্ন ও আনন্দের অবাধ বাঁহল না। প্রকাশ্যে বাললেন, নবজাত বালক 
সাধারণ মনুষ্য নহে। বহু, সংক্কীতিব ফলে. এক অসাধাবণ মহাপুলুষ জন্াগ্রহণ 
কারিয়াছেন। পরম সুন্দর সদানন্দ বালক আদর-যঙ্জে দিনে দিনে বাঁড়তে 
লাগিল। উত্জবল গৌরবর্ণ শিশুর দেবতুলা মনোহর কাত যে দোখত সে-ই 
মুগ্ধ হইত: একবার দোঁখলে আর ভুলিবার উপায় থাকত না। যথাসময়ে 
নামকরণ হইল। জগন্নাথ নাম রাখলেন “বিশ্বম্ভর'। শচী আদর কাঁরয়া 
ডাকতেন শীনমাই'১ । এই নিমাই নামেই তিনি নবদ্বীপবাসদের [নিকট পাঁরচিত 
হইলেন। তাঁহার গৌর অঙ্গকান্তির জন্য আখ্যা হইয়াছিল 'গৌরাঙ্গ'; আবার 
'হারবোল' বাললেই আনন্দে উল্লসিত হইয়া 'হারবোল' 'হরি:বাল' বলয়া 
মনোহর নৃত্য কারতেন, এজন্য আত্মীয়-স্বজনেরা ডাকতেন 'গৌরহার'। 
তাঁহার সন্্যাস-আশ্রমের নাম 'শ্রীকৃষ্ণচৈতন্য ভারতাী' হইতে সংক্ষেপ নাম 
'চৈতন্যদেব--এবং এই নামেই তানি জগতে 'বাদত। 

সংপ্থ সবল প্রাতিভাবান চণ্ডল বালককে সামলাইয়া রাখার ভন্য শচদেবীকে 
যথেষ্ট বেগ পাইতে হইত। কিন্তু নিমাই যখন যে জিনিসের জন্য মাবদাধ 
কাঁর-তেন, তাহা না পাইলে আর রক্ষা ছিল না। কান্নাকাঁট কারয়া ভূমিতে 
পাঁড়য়া গড়াগাঁড় দিতেন, কখনও বা ঘবেব জাঁনসপর ছড়াইরা ফোলতেন। রাগ 
থামাইবার জন্য শচাঁদেবীকে অনেক সাধ্যসাধনা করিতে হইত । দিম্ট কথায়, 


১ জগনাথ মিশ্রের বাড়ীতে একটি অতি প্রাচীন নিমগাছ ছিল, তাহার নীচে 
নিমাইয়ের আঁতুডঘর নিমিত হয় । তাই তাহার নাম রাখা হইল নিমাই । অথবা 
নিমের নাম স্তনিয়৷ তিজতার ভন্মে যম ইহাকে লইবেন লা এইজন্য এ নাম রাখা 
হুইয়াছিল। সমৃতবৎসাদের সন্তানের এরূপ নাম রাখার প্রথা এখনও প্রচলিত আছে। 


৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


প্রলোভনের জিনিস দিয়া, স্নেহ-আদরে বশীভূত কাঁরয়া বহু কম্টে শচীদেবী 
নিমাইকে শান্ত করিতেন। বয়স বাঁড়বার সঙ্গে সঙ্গে লণলাচণ্টল বালকের 
স্নেহের উপদ্রব বাঁড়য়াই চলল; তাহাতে শচীদেবী অনেক সময় আঁস্থর হইয়া 
উঠিতেন। নিমাই কখনও কখনও মা-বাপের অজ্ঞাতে ঠাকুর-মান্দরে ঢুাকয়া 
ঠাকুরের ফুলের মালা নিজেই পাঁরয়া মাকে ডাকিয়া হাঁসয়া হাসিয়া দেখাইতেন। 
ভয়ে শচীদেবীর প্রাণ কাঁপিয়া উঠিত। পুত্রকে টানিয়া কো:ল লইয়া ঠাকুরের 
কাছে বারংবার ক্ষমা প্রার্থনা কারতেন এবং পূজা ভোগ মানত কারতেন। 
একদিন বাড়ীতে এক সাধু মতিঘি হইয়াছেন। শচঈদেবী আত ভান্তভাবে 
তাঁহার সেবার সমুদয় আয়োজন করিয়া দিলেন। আহারের পূর্বে সজ্জিত 
ভক্ষাদুব্য সম্মুখে রাখিয়া সাধুবর তন্ময়ভাবে স্বীয় ইণ্টদেবতাকে নিবেদন 
কারতেছিলেন , ইতাবসবে নিমাই চাপ চুপি ঘরে ঢুকিয়া খাইতে লাগলেন 
এবং সাধুর গা ঠোলয়া বালুত লাগলেন, “ওগো চেয়ে দেখ না-- আম 
খাচ্ছি।” শচীদেবী নিনাইযের গলার আওয়াজ পাইয়া ছুটিয়া আসলেন এবং 
পুত্রের কাণ্ড দোঁখধা মাথায় হাত দিয়া হায় হায় কাঁরতে লাগলেন। চক্ষু 
মোলয়া সাধু সমস্ত বাপাব দেখিতে পাইলেন, কিন্তু তাঁহার অন্তরে কোন- 
প্রকার ক্ষোভ বা দুঃখ জন্মিল না; বরং প্রিয়দর্শন বালকের মনোমুগ্ধকর 
লীলাখেলায় মোহত হইয়া আতিশষ স্নেহ প্রদর্শন কারতে লাগিলেন। শচ- 
দেবী সাধূকে অনেক স্তুতি মনীতি কাঁরযা পুনরাষ সেবার আয়োজন করিলেন। 


স্বাভাঁবক সন্দব সুস্থ সবল বলক চলতে 'শাঁখয়াই পাড়াপ্রাতিবেশীর 
ঘরে যাতায়াত আরম্ভ কাঁর:লন। নমাইকে কোলে কাঁরয়া সকলেরই হৃদয় 
আনন্দ উ্থালযা উঠিত. এজনা অনেকে স্নেহ কাঁরয়া, সুন্দর খেলনা ও ভাল 
খাবার দিয়া তাঁহাকে ঘরে ডাকিয়া লইয়া যাইতেন। লীলাখেলাপরায়ণ বালক, 
কখনও কখনও স্বেচ্ছায় পাড়াপড়শীর ঘরে উপাস্থিত হইতেন এবং নানার্প 
আবদার কারন; আবার মনোভিলাষ পূর্ণ না হইলে মায়ের ন্যায় উহাঁদগকে 
উত্তযন্ত কবিতে ছাঁড়িতেন না। 


একাদন সন্ধ্যার প্রাক্কালে নিমাই পাড়ায় খরয়া বেড়াইতেছেন, এমন সময় 
তাঁহাকে একাকী দেখিয়া গায়ের মূল্যবান অলঙকারের লোভে এক চোর রাস্তা 
হইতে কোলে তৃলিয়া লইল এবং মিষ্ট কথায় ভুলাইয়া লইয়া চলিল: অন্তরে 
অভিপ্রায়, কোন নিজনস্থানে লইয়া গিয়া উদ্দেশ্য সিদ্ধ কারবে। নিমাই চোরের 
কোলে চুপ কাঁরয়া রাহলেন, আর সে মনোমত স্থান খণক্তবার আশায় এ-গাঁল 
সে-গাল ঘুরতে লাগিল। সন্ধা হয় হয়, নিমাইকে ঘরে না দোয়া পিতামাতা 
আত্মীয়স্লজন সকলেই অতিশয় বাস্ত হইলেন এবং চারিদিকে খুজিয়া নাম 
ধরিয়া ডাকতে লাগিলেন। নিমাইকে কোলে লইয়া চোর ঘাঁরয়া ফারিয়া 


ভ্রীশ্রীচৈতন্যদেব ৭ 


জগন্নাথ মিশ্রের বাড়ীর সম্মুখেই আসিয়া উপাস্থত। ডাক শুনিয়া নিমাই 
চংকার কাঁরয়া উঠিল তাঁহার গলা শরঘানয়া বাড়ীর লোকও সেখানে ছটা 
আ'সিলেন। চোর বেচারী তাড়াতাঁড় তাঁহাকে কোল হইতে নামাইয়া যা 
দোঁড়য়া পলাইল। 

পাড়াব সমবয়সী বালকদের সঙ্গে নিমীইয়ের খুব ভালবাসা । সার।দিন 
তাহান্দর সঙ্গে খেলাধুলায় মত্ত থাকেন। তাঁহার একাঁট খেলা বড়ই প্রর হিল 
এবং তাহা দেখিয়া বযস্কবাও চমৎকৃত হইতেন। সং্গীদিগকে লইয়া মণ্ডলী 
রচনা হইত এবং স্বয়ং উহার মধ্যস্থলে দাঁড়ীইযা তালে তালে হাততালি দিপা 
নিমাই সুমধুৰ স্বরে 'হরিবোল' 'হবিবোল' বাঁলয়া নৃত্য কারতেন এবং সঙ্গঈঈবাও 
আনন্দে পুলকিত হইয়া তাঁহাকে বৌঁড়য়া বৌঁড়য়া এবুপে নৃত্য কাঁবত। 
নিমাইয়েব এই সুমধুর খেলা যে দর্শন কারত ’স-ই মত্ধ হইত। 

ক্রমে নিমাই পঞ্চম বর্ষে উপনীত হইলে জগন্নাথ শুভাঁদনে হাতে-খাঁড় দিয়া 
তাঁহার বিদ্যারম্ভ কবাইলেন। সে-সময়ে নিম্ন পাঠশালায় গুর্‌ মহাশয়কে ওঝা 
বলা হইত। তিনি বালকাঁদগকে বাংলা ভাষা লেখাপড়া, হিসাব ও দলিল 
পণ্রাদ বচনা শিক্ষা দিতেন। নমাই সুদর্শন ওঝাব পাঠশালল ভার্ত হইলেন। 
মেধাবী বালক আঁত অপ সমযেই অক্ষর পাঁরচয কাঁবযা লিখিতে শাখল 
দেখিয়া ওঝাব বিস্ময়ের সীমা রহিল না। জগন্নাথ ও শচীদেবীর অতরও 
আনন্দে পূর্ণ হইল। নিমাইযের দাদা বিশ্ববৃপ তখন ঢোলে শাস্তাদ অধাযন 
করেন: তিনিও পরমাদবে অনুজকে শিক্ষা দিতে লাগি"লন। নিমাই আঁত 
অল্প সময়েই আপনার পাঠ আয়ত্ত কাঁবতেন এবং বাকী সমর সহপাঠশদিগ্ক 
লইয়া খেলাধূলা রঙ্গরসে মত্ত থাঁকিতেন। ওঝার প্রবল ইচ্ছা বুদ্ধিমান বালক 
লেখাপডাতে খুব মনোযোগন হয়: কিন্তু নিমাইয়েব স্বভাব সম্পূর্ণ বিপরীত । 
খেলাধূলাতেই তাঁহার মনোযোগ বেশী, লেখাপড়াতে খুব কম. আর পাঠশাল।স 
এ সামান্য পাঠ শিখতে কোন বেগ পাইতে হয় না। কাজেই খেলাধূলার জনা 
তাঁহার যথেষ্ট সময় মিলিত। 

শচীঁদেবী অত্যন্ত শুদ্ধাচারণী ছিলেন। মিশ্রের গৃহদেবভা রঘুনাথেব 
নিত্য সেবাপূজো, ভোগরাগে যাহাতে কোন প্রকার আঁনয়ম অনাচার না হয়. 
সেইজন্য শচীদেবী অত্যন্ত সাবধান থাক্িতেন। গবীব হইলেও মিশ্রদম্পাত 
আঁতশয় ভক্কিভাবে প্রাণপণ যঙ্গে রঘুনাথের সেবা কাবিতেন। চতুর নিমাই মাঘের 
‘শুচবাই' বুঝতে পাঁরয়া, তাঁহাকে অশুচি-অস্পৃশ্য দ্রবা স্পর্শ করাইবার 
ভয় দেখাইলা, নিজের অভীম্ট সাধনের এক নৃতন পন্থা আঁবচ্কার ক?রলেন। 
কোন আবদার পূরণ না করিলে কিম্বা অনা কোন কারণে মায়েন উপর রাগ 
হইলে নিমাই আস্তাকুড়ে গিয়া বসিয়া থাঁকিতেন, অথবা উীচ্ছিন্ট অশুচি দ্রব্য 


৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


স্পর্শ কাঁরয়া শচশদেবীকে ছংইবার ভয় দেখাইতেন। বাড়ীতে আঁতাঁথ-রাহ্মণ 
ও ঠাকুর-দেবতার সেবা, কাজেই শচাীদেবী ভয়ে শ্রস্ত হইয়া অনুনয় বলয় ও 
স্নেহ-ভালবাসায়, প্রার্থিত বস্তু পূরণের অঙ্গীঁকার করিয়া পুত্রকে বহু কল্টে 
খুনরূত কারতেন। দপতার শাসনকে কিনি ভয় কারলেও মাতার তাড়নাকে 
{নমাই মোটেই গ্রাহ্য কারতেন না। তবে যখন আঁতশয় উত্ত্যন্তা শচীদেবী অনন্যো- 
পায় হইয়া চক্ষের জল ফেলিতেন, তখন নিমাই একনারে গাঁলঘা যাইতেন। মারের 
চক্ষের জল দেখিলে নিমাই আর স্থির থাকিতে পারতেন না, শান্তভাবে গলা 
জড়াইয়া ধরিয়া মাকে খুশী করিতেন। 

নিমাইয়ের আবদারে অনেক সময়ে পাড়াপড়শণীও আঁস্থর হইয়া উঠিত। 
তবে মম্টভাষী প্য়দর্শন বালকের উপর সকলেরই একটা স্বাভাবিক প্রণীত 
ছিল বলিয়া সকলেই তাহা আনন্দে সহ্য কাঁরত। পাড়ায় এক মোদক পাঁরবার 
বাস করিতেন। মিঠাই-সন্দেশ খাওয়ার জন্য তাহাদের ঘরে নিমাইয়ের খুব 
যাতায়াত 'ছিল। অপত্যানার্বশেষে মোদকদম্পাঁত তাঁহাকে ভাল ভাল দ্রব্য 
খাওয়াইয়া প্রম পাঁরতোষ লাভ করিতেন। ॥ 


মিশ্রের বাড়ীর নিকটে জগদীশ ও হিরণ গোবর্ধন নামক দই ব্রাহ্মণ বাস 
কাঁরতেন। একদিন একাদশী ব্রত উপলক্ষে তাঁহারা গৃহদেবতাব জন্য ফলমূল 
মস্টান্ম আয়োজন কাঁরয়াছেন। নমাই তাহা দোঁখয়া ঘরে আঁসয়া ভীষণ 
কান্নাক।টি আরম্ভ কাবলেন। তাঁহাব কান্নাতে অস্থির হইয়া শচীদেবী কারণ 
জিজ্ঞসা করলে পর লিমাই জানাইলেন, উন্ত ব্রাহ্মণের 'ঠাকুবের নৈবেদ্য' চাই । 
শচীদেবী ভীত ও চমাঁকত হইয়া তাহাব মুখে হাত দিলেন এবং উহা আঁত 
অপরাধের কথা বলিয়া বুঝাইয়া শুনাইযা নিরস্ত করিবার চেষ্টা কারলেন; 
কিন্তু নিমাই কিছুতেই শান্ত হইলেন না, কাঁদিয়া মাটিতে গড়াইতে লাগলেন। 
নিরুপায় হইয়া শচীদেবী বাজার হইতে এ সকল দ্রব্য আানাইয়া দিবেন 
বললেন: তাহাতিও নিমাই সন্তুষ্ট হইলেন ন৷ ৷ “জগদীশ পণ্ডিতের বাড়ীৰ 
ঠাকুরের নৈবেদ্য ঢাই।” 'নমাইয়ের কান্নার শব্দে পাড়াপড়শশরা একত্র হইয়া- 
ছিলেন; ক্রমে তাঁহার আবদারের কথা ব্রাহ্মণের বাড়ীতে পেশছিলে, তাঁহারা 
নৈবেদ্য লইয়া আসলেন; তখন নিমাই সন্তুষ্ট হইলেন। 

শিশুকাল হইতেই নিমাই দ্রটিম্ঠ বাঁলম্ঠ ও মেধাবী । সাধারণ অপেক্ষা 
দেহ দটর্ঘ বাহ্‌ আজানুলম্বিত, বক্ষস্থল সংপ্রশস্ত, কতিদেশ ক্ষণধ, বর্ণ 
উজ্জবলগোঁর, বদনমণ্ডল প্রস্ফুটিত শতদলের ন্যায় প্রফুল্ল, নয়নদ্বয় প্রেমে 
ঢলঢল ৷ সমবয়সী সহপাঠীদেব দলবদ্ধ কাঁরিয়া 'সর্দার' নিমাই নবদ্বীপের রাদ্তা- 
ঘাটে খেলা কাঁরয়া বেড়ান। সময় সময় উপদ্রবে লোককে অস্থির .করিয়া 
তোলেন। কিন্তু তাঁহার ভুবনমোহন রূপ. আর পারিতৃপ্তিকর বাণ্ধতে সকলেই 


শ্রীশ্রীচৈতন্যদের ৯ 


মুগ্ধ হয়। গঞ্গাঘাটই তাঁহার প্রধান ক্লীড়াক্ষেত্ন। সাঁঙ্গগণসহ সাঁতার কাটেন, 
ডুব দেন, জলে লাফাইয়া পড়েন। তাঁহার জলখেলার উপদ্রবে স্নানাথারা 
উত্ত্যক্ত হয়। বয়স্ক লোকেরা নিষেধ করিলে আরও বেশী উপদ্রব করেন। 
অত্যন্ত 'বিরন্ত হইয়া কেহ তাড়া কারলে ছুটিয়া পালান। আবার ধরা পাঁড়লে 
অনুনয়-ীবনয় কাঁরয়া লোককে মোহত করেন। আঁত আদরের ধন নয়নের 
মণ বলিয়া শচীদেবী নিমাইকে কঠোর শাসন কাঁরতে না পারলেও, জগন্নাথ 
পুত্রের প্রত পিতার কর্তব্য পালনে ব্রটি করিতেন না। আবশ্যকমত কঠোর 
শাসন. এমনাঁক সময়ে সময়ে গৃহেও আবদ্ধ কিয়া রাখতেন; কিন্তু বাঁদ্ধমান 
বালক অতি সহজেই অব্যাহতি লাভ কাঁরত। 


অন্য সকলের নিকট নানা প্রকার চাণ্চল্য ও দুষ্টামি প্রকাশ কাঁরলেও, 
বশ্বর্পের কাছে নিমাই আঁতিশয় শান্তশিষ্ট থাঁকতেন। অগ্রজের উপর 
মাইয়ের খুব ঢান, দাদাও অনুজকে প্রাণের অধিক ভালবাসেন । জ'ম হইতেই 
'স্থির-ধশীর বশ্বরূপ আঁতিশয় মনোযোগের সাহত শাস্তাঁদ অধ্যয়ন করেন। 
টোলে অধ্যাপকের সঙ্গেই তাঁহার দিবসের অধিকাংশ সময় কাটিয়া যায়। সেই 
জন্য ভ্রাতার প্রাতি বিশেষ যত্ন কারবার সুযোগ পাইতেন না এবং জগন্নাথ মিশ্রও 
সংসারযাত্রা নির্বাহের জন্য কাজকর্ম ব্যপদেশে অনেক সময় বাটীর বাহিরে 
থাকিতেন, কাজেই নিমাই স্বাধীনভাবে খেলাধুলার যথেষ্ট স্মীবধা পাইতেন। 


নিমাইয়ের "ছলেবেলা হইতেই মধ্যে মধ্যে এক অস্বাভাবিক অবস্থা প্রকাশ 
পাইত; তখন তাঁহার বাহ্যক সংজ্ঞা থাঁকত না। কখনও কখনও সেই অবস্থায় 
তাঁহার দেহের দীপ্ত এমনই বাঁড়ত যে দোখয়া লোকের বিস্ময় জন্মিত। আবার 
কখনও এঁর অবস্থায় এমন গভীর তত্বকথা বাঁলতেন যে লোকে অবাক হইযা 
শৃনিত। এইরূপ অবস্থার প্রকাশে পিতামাতা অতিশয় চিন্তিত হইয়া, 
বিজ্ঞজনকে পরামর্শ জিজ্ঞাসা করিতেন। কেহ বলিত, “মুছা, বায় বোগ, 
চাকৎসা করাও ।”" কেহ বাঁলত, “অপদেবতার দৃষ্ট, রোজা ডাক।”" আবার 
কেহ বাঁলত. “কোন দেবতার আবেশ, ঠাকুর-দেবতার পূজা মানাঁসক 
কর।” জগন্নাথ বিশেষ উদ্বিগ্ন না হইলেও, শচীদেবী পুত্রের অমংগল 
আশঙ্কায় আস্থর হইয়া এ সকল উপদেশ যথাসাধ্য পালন কাঁরতেন। িছ_- 
কাল পরে, বারংবার এরুপ অবস্থার উদয়ে ও 'ননাই/য়র কোন প্রকাব শারশীরক 
বা মানসিক অবনাতি, কিংবা সহজ স্বাভাবিক প্রফুল্লতার হাস না দেখিয়া 
শচীদেবীর অন্তরের ভাবনা হাস পাইয়াছিল। 

সেই সময়ে নবদ্বীপের নিকটবতর্য শান্তিপুরে কমলাক্ষ ভট্টাচার্য নামক 
একজনু. জ্ঞানী ব্রাহ্মণ বাস কাঁরতেন। শ্রীহট্র জেলা তাঁহারও জল্মস্থান। শ্রীহট্র 
তখন আতিশয় সম্দ্ধশালশ ও বহু ব্রাহ্মণ বৈদ্য কায়স্থের বাসভূমি ছিল৷ 


৯০ ভ্রীশ্রীচৈতন্যদেব 


শ্রীহটের অন্যতম রাজ্য লাউড় মুসলমান-আঁধকারভুন্ত হইলে সেখানকার বহু 
বিশিষ্ট ও পদস্থ ব্যাস্ত দেশত্যাগ কাঁরয়া গঙ্গাতীরবাসী হন। সেই সময়ে 
লাউড়ের রাজার সভাপাণ্ডত কমলাক্ষ ভট্াচার্যও ২ শান্তিপূরে আঁসয়া বাস 
করেন। মহাপাণ্ডত তত্ৃজ্ঞ ভগবদভন্ত কমলাক্ষ, আচার্য শঙ্করের মতাবলম্বী 
অদ্বৈতবাদী ছিলেন। তানি শঙ্কর-প্রাত্ঠিত দশনামী-সম্প্রদায়ভুত্ত সন্ন্যাসী 
ভস্তাগ্রণী আচার্য শ্রীমৎ স্বামী মাধবেন্দ্র পুরীর নিকট দণক্ষা গ্রহণ করিয়া 
পরমেশবরের উপাসনা ও ধ্যান-ভজনে কাল কাটাইতেন। ভোগ-সুখ লাভের 
কামনায় নানা দেবদেবীর পৃজা-অর্চনাপরায়ণ তখনকার জনসমাজে, জগতের 
সৃম্টি-স্থাতি-প্রলয়ের কারণ সর্বানয়ন্তা এক অন্বয় ভগবানের তত্ব এবং মোক্ষ- 
লাভের জন্য তাঁহার উপাসনাই জীবের একমাত্র কর্তব্য বাঁিয়া প্রচার করার ফলে 
তিনি 'অদ্বৈতাচার্য' নামে পাঁরাচত হইয়াছিলেন। তাঁহার ভীন্তমতা পত্নী সীতা- 
দেবও সরব্প্রকারে পাঁতর অনুগাঁমনী হইয়া তাঁহার সহধার্মণী নাম সার্থক 
কাঁরষাছিলেন। ধনের দুরবস্থা এবং লোকের দুঃখে ব্যাঁথতহৃদয় আচার্য দেশের 
মগ্গলের জন্য সর্বদা ভগবানের নিকট আকুল প্রার্থনা করিতেন। প্রার্থনাকালে 
মধ্যে মধ্যে ভাবাবিন্ট আচার্ধের গম্ভীর 'হুডকার' শুনিয়া মনে হইত যেন জণীব- 
জগতের উদ্ধারের জন্য তিনি ভগবানকে আকর্ষণ কাঁরতেছেন। 


অদ্ধৈতাচার্য এবং জগন্নাথ মিশ্র উভয়ের মধ্যে খুব সোহার্য থাকায়, শচণ- 
দেবী ও সীতাদেবীর মধ্যেও খুব ভালবাসা জাল্মিযাঁছল। সেইজন্য আচার্য- 
দম্পাত মিশ্রপ্‌ৰ ববর্পকে অতিশয় স্নেহ কারতেন এবং জন্মগ্রহণের পর 
হইতেই নিমাইয়ের উপরও উভয়ের স্নেহ-ভালবাসার সীমা ছিল না। শমশ্র- 
পরিবার দাঁরদ্র ছিলেন কিন্তু আচার্যের অবস্থা সচ্ছল ছিল । আচারযপত্রী 'প্রাণের 
'নিমাই'কে বস্ধ অলঙ্কার উপহার দিতে ত্রাট কাঁরতেন না। সুযোগ পাইলেই 
তাঁহারা তাঁহকে উত্তমরূপে খাওয়াইয়া পরাইয়া সাজাইয়া পরমানন্দ লাভ 


চির লাউড় রাদ্ে। রাজ্যের ধ্বংসাবশেষ ও অদ্ৈতাচার্যের বাসস্থান বিগত ১৩০৪ সনে 
বাংলার ভীষণ ভূমিকম্পের পর স্বৃত্তিকার নীচে প্রোথিত ও অরণ্যে আরুত হইয়া 
যায়। কিছুকাল পূর্বে কয়েকজন মহানুভব ব্যক্তির চেষ্টায় সেই জঙ্গল পরিস্কার 
ও প্রাচীন স্থান বাহির করিয়া মন্দির প্রতিষ্ঠিত হইয়াছে! এই সকল উদ্যমীদিগের 
শ্নধ্যে স্বনামধনা কবি পমুকুন্দ দাস অন্যতম । বৎসর কয়েক আগে প্রবল বন্যাতে 
এ অঞ্চলের অনেক মাটি ধুইয়া যাওয়ায় বহ প্রাচীন কীতি ও ধ্বংসাবশেষ বাহির 
হইয়া পড়িয়াছে । অদ্বৈতাচার্যের জন্বস্থানের নিকটবর্তী নদীতীরে বারুণী উপলক্ষে 
প্রতি বৎসর একটি মেলা হয়। প্র সময় বহু লোক দর্শন ও স্লান করিতে আসে । 
প্রবাদ আছে অদ্বৈতাচার্থ তাহার রদ্ধা জননীকে বারু ীষোগে গঙ্গায়ান করাইবার 
জন্য পণ করিয়া তপস্যাপ্রভাবে সেখানে গঙ্গার আবির্ভাব করাইয়াছিলেন। সেইজন্য 
এখনও ‘পণা-তীর্থ' বলিয়া এ স্থান পরিচিত রহিয়াছে। 


প্রীত্রীচৈতন্যদেব ১১ 


কাঁরতেন। অদ্বৈতাচার্যের নবদ্বীপেও একাট বাসস্থান ছিল. মধে। মধ্যে আসিয়া 
সেখানে অবস্থান কাঁরতেন। দেশে তখন' প্রকৃত জ্ঞানী ভগবদভন্ত আত 'বিরল। 
আত অল্পসংখ্যক ব্যক্তিই ভগবানের চিন্তা ও উপাসনা কাঁরতেন। নবদ্বীপের 
মত স্থানেও এরূপ সঙ্জনের সংখ্যা অতি অল্পই ছিল এবং সমাজের আঁধপাঁত 
বিষয়ী লোকের অশ্রদ্ধা অবজ্ঞা ও নির্যাতনের ভয়ে তাঁহারা আত সংগোপনে, 
একান্তে আপনার ভাবে বাস কাঁরতেন। আচার্য অদ্বৈত নবদ্বী'প আসলে এ 
সকল ভভ্তগণের প্রাণ আনন্দে নাচিয়া উঠিত। তাঁহারা আচার্ধের সাঁহত 'মাঁলত 
হইয়া ভগবংপ্রসঙ্গে দিন কাটাইতেন। এ সকল ভন্তগণের মধ্য শ্রীবাস আচায- 
এবং তাঁহার সহোদরগণ, মুকুন্দ, মুরাঁর, শ্রীধর, পৃণ্ডবীক বিদ্যানীধ প্রভাতির 
নাম বিশেষ উল্লেখযোগ্য। 

মাইয়ের দাদা বিশ্বরৃপের স্বভাবচারত্র ও বিদ্যাবাঁদ্ধর বিষয়ে আমরা 
পূর্বে উল্লেখ কাঁরয়াছি। বিশ্বরূপ খুব মনোযোগের সাহত লেখাপড়া কাঁরতে- 
ছিলেন এবং তাঁহার অন্তরে জ্ঞানসণ্জার হইয়াছিল। তান পাশ্ডিত্য-লাভের 
জন্য লালায়ত না হইয়া মানবজীবনের ঢরম সার্থকতা আত্মজ্ঞান লাভের জন্য 
অধ্যাত্মশাস্ত্র অধ্যয়নে তৎপর হইয়াছিলেন। আচার্য অদ্বৈত নবদ্বীপে আনিয়া 
ভক্তসঙ্গে ভগবপ্রসঙ্গে যখন বাল কাটাইতেন, তখন বিশ্বব্‌পও তাঁহাদের সঙ্গে 
যোগ দিতে আরম্ভ করিলেন এবং ক্রমে উহাতে আঁধকতর আকৃষ্ট হওয়ায় 
আঁধকাংশ সময়ই তাঁহার সেখানে কাটতে লাগল । এক এক দন তথা হইতে 
ডাকিয়া আনতে নিমাইকে পাঠাইতেন। আবার নিমাইও কখন কখন স্বেচ্ছায় 
দাদার সঙ্গে অদ্বৈত ভবনে উপস্থিত হইতেন। নিমাইকে পাইলে আচার্য ও 
ভন্তগণের হৃদ আপনা হইতে উল্লসিত হইয়া উঠিত, তাঁহাদের আনন্দের সীমা 
থাকত না। তাঁহাবা অনিমেষ লোচনে বালকের ভাবপর্ণ উজ্জল মুখমণ্ডলেব 
দিকে চাহিয়া এক অনির্ণচনীয় সুখে নিমগ্ন হইতেন। জ্ঞানী আচার্য বিস্মিত 
হইয়া ভাবতেন, নিমাইকে দোখলেই তাঁহার মন কেন এমন হয়৷ [তান বুঝতে 
পারতেন না, কেন 'নমাইকে বার বার কোলে কাঁরতে ইচ্ছা করে ॥ {নমাই দাদার 
হাত ধরিয়া টানিয়া গৃহাঁভমুখে চালতেন, আর ভন্তগণসঞ্গে আচার্য একদুম্টে 
পথপানে তাঁহার দিকে চাহিয়া থাকিতেন, যতক্ষণ দেখা যায় দৃণ্টি ফিরাইতে 
পারতেন না। চতুর বালকও তাঁহাদের মন বুঝিয়াই যেন মধ্যে মধ্যে মুখ 
{ফরাইয়া তাঁহাস্দর দিকে চাহয়া হাঁসতেন। 

নিমাইয়ের বয়স এখন আট বংসর, বিশ্বর্প ষোল অতিক্রম করিঘ়াছেন। 
জগন্নাথ বিশ্বর্পের বিবাহ দিতে উদ্যোগ হইয়া পাত্রীর অনুসন্ধান করিতে 
লাগলেন। কৈশোর অতিক্রম কাঁরয়া যৌবনে পদার্পণ কাঁরতে না কাঁরতেই 


১২ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


বিশ্বরূপের অন্তরে বৈরাগের উদয় হইয়াছল। তান অনিত্য ত্রতাপপর্ণ 
সংসারের অসারতা সম্পূর্ণরূপে হৃদয়্গম কাঁরয়াছিলেন। মায়া-মাহের শৃঙ্খল 
ছেদন করিয়া ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ কারবার জন্য তাঁহার মন ব্যাকুল 
হইয়াছিল। এখন বিবাহের কথায় ভগত হইয়া তান সন্ন্যাসাশ্রম গ্রহণ করিবার 
জন্য এক গভপর রাতে চিরকালের জন্য পিতামাতা আত্মীযস্বজনকে ত্যাগ কাঁরয়া 
গৃহ হইতে পলাষন কাঁরলেন। বহন অনুসন্ধান করিয়াও তাঁহার খোঁজখবর 
পাওয়া গেল না। 

গুণবান যোগ্য পুত্রের অভাবে মিশ্রদম্পীতি শোকে মূহ্যমান হইলেও 
নিজেদের দুখকম্ট উপেক্ষা করিয়া পুত্রের অভ+স্টাসাদ্ধর জন্য কাতরভাবে 
ভগখানের নিকট প্রার্থনা কারতেন। পুত্র আবার ফিরিয়া আসিয়া সংসারী 
হউক এরুপ তাঁহারা কখনও কামনা করিতেন না। তাঁহাদের মহত্ব দোখিয়া লোলে 
বলিত, যেমন পিতামাতা তেমনই পূত্র। স্নেহশীল দাদার অভাবে নমাই 
সন্ন্যাসী হইয়াছেন, আম ঘরে থাঁকয়া তোমাদের সেবা কারব। তান সন্ন্যাস 
হওয়াতে ভালই হইয়াছে, িতৃকুল মাতৃকুল উদ্ধার হইবে।” অল্পবয়স্ক বালকের 
মুখে গভীর জ্ঞানের কথা শুনিয়া তাঁহাদের ‘বিস্ময়ের সীমা থাঁকত না। শচ- 
দেবী পূত্রকে বুকে ধরিয়া হৃদয় শীতল কারিতেন। কিন্তু জগন্নাথের মনে হইত, 
তাঁহার এই পাত্রও সংসারে থাকিবে না। 

[ব*বরূপেব গহতযগের পর নিমাইয়ের স্বভাবেব খুব পাঁরকর্তন হইয়া 
গেল। পূর্বের চাঞ্চল্য ও খেলাধূলা ত্যাগ কাঁরয়া তিনি পড়াশুনায় বেশখ মন 
দিলেন এবং পিতামাতার খুব অনুগত হইয়া অধিকাংশ সময় গৃহে তাঁহাদের 
নিকটেই অবস্থান কারতে থাঁকলেন। 'কছাবাীদন পরে নবম বর্ষে জগন্নাথ 
নিমাইকে উপনয়ন দিয়া ব্রাহ্মণের ধর্ম সন্ধ্যাউপাসনা পৃজা-অচ্চলাঁদ শিক্ষ 
দিতে লাগলেন। প্রাতভাব'লে বালক আঁত অল্প সময়ে, স্‌ন্দররূপে সমস্ত 
আয়ত্ত কারতে লাগল দেখিয়া পিতামাতার অন্তরও আনন্দে পাঁরপূর্ণ হইল। 

মেধ।বী বালক মনোবোগের সাহত লেখাপড়া আবম্ভ করিয়া আঁত অল্প 
দিনেই খুব উন্নতিলাভ করাতে সকলেই আনন্দিত হইলেন, কিন্তু জগন্নাথেন 
মনে প্রবল আশঙ্কার উদয় হইল। স্নেহকাতর বৃদ্ধ ভাবিতে লাগলেন পাঁড়য়া 
শ্যানয়া নিমাইও 'বশ্বরুপেব ন্যায় গৃহত্যাগ কারবে না ত মাইয়ের শুখ 
দেখিয়া তাঁহার বাঁচয়া আছেন, কাজেই নিমাইয়ের সন্াসেব পথ বন্ধ কারবার 
জন্য স্লের আপত্তি অগ্রাহ্য করিয়া মিশ্র তাঁহার পাঠ বধ কাঁরয়া 'দিলেন। 
পাঠশালা ভাঁড়তে নিমাই খুব আনচ্ছা প্রকাশ করিলেও, জগন্নাথ তাঁহাকে 
জোর কারয়া পড়া ছ।্ইলেন। নিমাইয়ের দুঃখ দৌঁখয়া শচদেবীর অন্তরেও 


শ্রীশ্রীচৈতন্যদেব ১৩ 


খুব কষ্ট হইল। বিশেষতঃ মূর্খ হইয়া থাকিলে জীবন আঁতশয় দুঃখে কাটবে 
ভাবিয়া পুত্রের মঙ্গল কামনায় খুব চিন্তিতা হইলেন। 

বিশবর্প গৃহত্যাগ করিবার পূর্বে মায়ের নিকট একখানা পুস্তক রাখিয়া 
বালয়াছিলেন, “নিম বড় হইয়া পাঁড়বে।” পাছে সেই পস্তক পাঁড়ুয়া 
নিমাইও সন্ন্যাসী হয় এই ভয়ে এখন শচঈদেবী সেই পুস্তকখানা নষ্ট কাঁরঘা 
ফেলিলেন। অদ্বৈতাচার্যের সংসর্গে বিশবর্পের মনে বৈরাগ্য সণ্ডার হইয়াছে 
ভাবিয়া শচখদেবী আচার্যের উপর অত্যন্ত বিরূপ হইযাঁছলেন। সময়ে সময়ে 
{তান আচার্যের সম্বন্ধে স্বীয় মনোভাব প্রকাশ কাঁর:তন এবং পাছে নমাই 
আবার তাঁহার সংসর্গে সন্ন্যাসী হয় এই ভয়ে ভীত হইয়া নিমাইকে অদ্বৈতের 
নিকট যাইতে নিষেধ কাঁরতেন। * 

পাঠশালা ছায়া লেখাপড়া কারতে না পাইযা নিমাই আবাব খেলাধুলায় 
মত্ত হইলেন। দিনে দিনে তাঁহার ঢাগুল্য বাঁড়য়া চাঁলল। সমবশসণ বালকদেক 
লইয়া দলবদ্ধ হইয়া নিমাই সারাদিন রাস্তায় ঘাটে হ।টে মাঠে ঘুিয়া বেড়ান 
খেলা করেন। তাঁহার খেলার দোৌরাত্মঘ্যে পাড়াপ্রতিবেশশ অস্থির হইয়া উাঁঠল। 
গঙ্গার ঘাটে তাঁহার জলখেলার উৎপাতে লোকের স্নান-আহদক পজা-অ্চা 
করা দায় হইল ৷ ঘাটের জল ঘোলা করেন, কেহ কিছু বাঁললে গায়ে জল ছটান, 
ডুব দিয়া পা ধাঁরয়া টানেন ইত্যাঁদ। সঙ্গীদের লইয়া আবার লোকের পূজা- 
অচণর সময়ে গণ্ডগোল বাধান, স্লান-আহ্‌কের বিকৃত অনুকরণ করিয়া ব্রাহ্মণ 
পশ্ডিতকে উপহাস করেন। লোকের পূজার নৈবেদ্য চুরি করিয়া খান, আবার 
স্তীলোকের নিকট হইতে সুবিধা পাইলে কাঁড়গ়াও নেন। সুস্থ সূদ্‌ঢ়দেহ 
বালম্ঠ বালককে লোকে সহজে ধাঁরতে পারে না, ছনটয়া পালান, না হষ 
সাঁতার "দয়া গঙ্গা পার হন। আবার কেহ কখনও ধ'রয়া ফেলিলে কাকুতি 
মিনাত করিয়া মুক্ত হন। 


লোকে উত্ত্যক্ত হইয়া মিশ্রদম্পাতির নিকট অভিযোগ করিলে তাঁহারা অনুনয় 
কাঁরয়া পুত্রের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করেন। এইভাবে দন যায়, শচঈ-ক্রগন্নাথ 
পুত্রকে অনেক প্রকারে প্রবোধ দেন, কখনও বা ভয় দেখান, কিন্তু কিছুতেই 
কিছ; হয় না। নিমাইয়ের চাঞ্চল্য খেলাধুলা বাড়য়াই চলিল। শেষে শচীদেবী 
ও আত্মীয়স্বজন মিলিয়া জগন্নাথকে বুঝাইয়া নিমাইকে আবার পাঠশালায় 
পাগইলেন। সঙ্গে সঙ্গে লেখাপড়ায় পূর্বের ন্যায় মনোযোগ আসিয়া নিমাইয়ের 
স্বভাব পাঁরবার্তত হইয়া গেল। 


দ্বিতীয় অধ্যায় 


অধ্যস্সন-অধ্যাপনা-বিবাহ-ভ্রমণ 
দীক্ষা-_সাধন-ভজন 


জগন্নাথের ব্যস হইয়াছে, তদুপার  বশবর্পের সন্ন্যাসে অন্তরে প্রবল 
আঘাত পাইয়। তাঁহাব আয়; ক্ষণ হইয়া আসিল। আঁল্তম সময় নিকউবতাঁ 
হইলে মাতা-পনত মায়া জগন্নাথের দেহ গঙ্গায় লইয়া গেলেন” । অল্তলী 
কারবার সময় নিমাই শোকে আভভূত হইয়া পিতার চরণে মস্তক রাখিরা 
আঁবরল ধারে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। মত্যুশয্যায় শায়িত স্নেহা - 
হৃদয় পন্রবৎসল পতা জগন্নাথ, স্নেহের নিমাইকে বক্ষে ধারণ কাঁরলেন, তৎপরে 
তাঁহাকে গৃহদেবতা রঘুনাথের চরণে সমর্পণ করিয়া রঘুনাথের নাম লইয়া 
সঙ্ঞানে গঙ্গালাভ কাঁরলেন। নমাই 'বাধমতে পিতার ওধর্বদোহক ক্রিয়াঁদ 
সম্পন্ন করিলেন। এখন হইতে তান শোকাতুরা মাতার সেবার জন্য বি.শয 
অবাহত হইলেন। নিজের অন্তরের শোক গোপন কাঁবয়া বালক নিমাই সেবা 
শহশ্রুষা সান্ত্বনা প্রবোধবাক্য দ্বারা মাতাকে সর্বদা সুখী রাঁখবাব চেষ্টা 
কাঁরতেন। শচীদেবীও সর্বপ্রকারে চেষ্টা করিতেন, যাহাতে অল্প বয়সে িতৃ- 
হন বালক দুঃখকম্ট না পায়, অভাবে আভযোগে তাহার চিত্ত না অবসন্ন হয়। 

এখন 'নিমাইয়ের উপর সংসারের সমস্ত দায়িত্ব। অবশ্য শচীদেবকে 
আত্মীয়স্বজনেরা যথাসাধ্য সাহায্য কাঁরতে লাগিলেন, কিন্তু তথাপি অল্প 
বয়সে এইরূপ দাঘ্িত্ব বহন করা কাহারও পক্ষে সুসাধ্য নহে। অল্প বয়সে 
এই গ্রুভার স্কন্ধে পড়লেও নিমাই দুর্বল বা কাতর হইলেন না! তিনি 
ব্রাহ্মণের কর্তব্য সন্ধ্য-বন্দনাদ 'িত্যকর্ম, গৃহদেবতা রঘুনাথের সেবা-পূজা, 
আঁতাঁথ অভ্যাগতের সেবা, শোকার্তা জননীর সেবাশনশ্রুষা, ঘর-সংসার রক্ষা ও 


১ দেহত্যাগের পূর্বে জগন্নাথ নিমাইকে বলিয়্াছিলেন-_ 


“আমার বচনে বাপু কর অবধান ! 
তোমার মায়ের যেন নহে অপমান ॥ 

তোমার অবতারে সর্বলোক পরিভ্রাণ । 
গয়াতে আমার বাপু দিও পিগুদান ৷৷ 


-_-জয়ানন্দরুত চৈতন্যমঙগল 


শ্রীপ্রীচৈতন্যদেব ১৫ 


নিজেদের খাওয়া-থাকার সুব্যবস্থা প্রভূত দায়িত্বপূর্ণ কাজ যথারীতি চালাইয়াও 
খুব মনোযোগের সহিত লেখাপড়া কারিতে লাগলেন। তাঁহার স্বভাবচারন্র 
একেবারে পারবার্তত হইয়া গেল। নিমাই এখন "স্থির ধীর গম্ভীর 'কাজের 
লোক'। 

এই সময়ে পাঠশালার পড়া শেষ কাঁবয়া নিমাই গঙ্গাদাস পণ্ডিতের ঢোলে 
ব্যাকবণ পাঁড়তোঁছলেন। এখন অধ্যঘনে তাঁহার বিশেষ মনোযোগ ৷ গঙ্গাদাস 
ব্যাকরণের খুব বড় পাঁণ্ডত। নিমাইযের অপূর্ব মেধা দেখিয়া পাঁণ্ডতেব 
খুব উৎসাহ হইল. তিনি যঙ্কের সহিত মাইকে শিক্ষা দিতে লাগলেন। সস্প 
বয়সে বিশেষ বৎপান্তর সহিত নিমাই ব্যাকরণশাস্ত্র সমাপ্ত কবিলেন! তাহার 
পব সাহত্য ও অলত্কারশাস্তের জ্ঞনলাভ কাঁরয়া ন্যারশাম্ত্ অধায়নের জন্য 
খ্যাতনামা অধ্যাপক মহেশ্বর বিশারদের টোলে ভার্তি হইলেন। তাঁহার অসাধারণ 
প্রতিভা দেখিয়া সহপাঠী. অধ্যাপকগণ এবং পাঁণ্ডতমণ্ডলী-সকলেরই বিস্ময় 
জন্মিল। সেই সময় দেশে ন্যায়শাস্তেরই সম্মান ও আদর সর্বাপেক্ষা বেশ?। 
বিচারে প্রতিপক্ষকে পরাজিত করাই পাণ্ডিতগণেব একমাত্র কামা ব্তু। ফার্ম 
এইরূপ তকর্যদ্ধ জয়ী হইতেন, সকলেই তাঁহাকে বিশেষ সম্মান কারত এবং 
দেশময় তাঁহাব খ্যাঁত-প্রাতপাঁশুর সীমা থাঁকত না। 

প্রাচীনকালে মাথলাদেশ নব্য ন্যায়শাস্ত অধায়নের প্রধান কেন্দ্র ছিল। 
দেশ-দেশান্তর হইতে বিদ্যাথারা বহু কষ্ট স্বীকার পূর্বক মাঁথলায় গিয়া 
নায়শাস্ত্ে ব্যুৎপত্তি লাভ করিতেন। মিথিলার পশ্ডিতগণ বিদেশ! ছাব্াদগকে 
আদব করিয়া অধ্যাপনা করাইলেও পড়া শেষ হইলে দেশে ফিবিব।র সময় নব 
ন্যায়ের কোন পুস্তক সঙ্গে লইয়া যাইতে দিতেন না। এইব্‌পে তাঁহারা 
বহুকাল পর্যন্ত এঁ শাস্তে আপনাদের প্রাধান্য রক্ষা কারয়া আসিতোঁছলেন। 
িবদেশ পণ্ডিতেরা শিক্ষা সমাপনান্তে দেশে গিয়া পুস্তকের অভাবে ছাত্র- 
দগকে এ শাস্তে উচ্চ শিক্ষা দিতে পারিতেন না। ন্যায়শাস্তে বিশেষ ব্যৎপাত্ত 
লাভের জন্য নবদ্বীপ হইতেও বিদ্যার্থাবা মাথলায় গমন কারতেন। 


চৈতন্যদেবের আবির্ভাবের কিছুকাল পূর্বে নবদ্বীপের জনৈক ব্রাহ্মণকুমার 
ন্যায়শাস্ত অধ্যয়নের জন্য 'মাঁথলায় গমন করেন। অধ্যয়ন শেষে দেশে ফিরিবার 
বালে যখন তাঁহার সমন্ত পুস্তক কা'ড়য়া লওয়া হইল. তখন সেই প্রতিভাবান 
যুবক হাসিয়া বলিলেন, “বংগদেশ হইতে আর কেহ আপনাদের নিকট পাঁড়তে 
আসিবে না৷” গুরুকে প্রণাম করিয়া আশীর্বাদ গ্রহণান্তর বাংলার গৌরব 
অলোঁকিক মেধাবী সেই ব্রাহ্মণকুলাতিল্ক দেশে ফিরিয়া আসলেন । নব্য ন্যায়ের 
প্রধান গ্রন্থসকল তিনি মুখস্থ করিয়া আসিয়াছিলেন। এখন নবদ্বীপে 'ফাঁরয়া 
অসামান্য প্রাতভাবলে ও স্বীয় স্মৃতিশক্তি সহায়ে সেই সকল গ্রন্থ প্রচার 


১৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


করিলেন। নবদ্বীপে নব্য ন্যায়ের টোল হইল, তান ও অপর অধ্যাপকগ্ণ 
ছান্রাদগকে সেই দুর্বোধ্য শাস্ত সহজ সরল ভাবে পড়াইতে লাগলেন। তাঁহার 
নাম বাসুদেব সার্বভৌম। অতঃপর বাঙালী ছাত্রের আর 'মাঁথলায় যাইবার 
প্রয়োজন রহিল না। বাসুদেবের পরে রঘুনাথ, জগদীশ প্রভাত ধাঁমান বাঙাল! 
পণ্ডিতগণ গবেষণাপূর্ণ পুস্তক সকল লিখিয়া এ শাস্ত্রের বিশেষ উন্নতি 
কাঁরলেন। সেই অবাধ বাঙালীরাই ন্যায়শাস্বের পাশ্ডত বাঁলয়া পাঁবাঁচিত হইলেন 
এবং এ শাম্ত অধ্যয়ন কাঁরব।র জন্য অন্যান্য প্রদেশ হইতে শিক্ষার্থীরা বাঙালী 
নৈয়ায়কগণের নিকট আসিতে লাগিলেন। 


নিমাইয়ের ছান্রাবস্থায় নব্য ন্যায়শাস্ত্র নবদ্বীপ নূতন আ'সিধাছে। কাজেই 
উহার আদরও খুব বেশী। প্রতিভাশালী অধ্যাপক ও বিদ্যার্থরা ইহার 
আলোচনা মন্ত। নিত্য নূতন টীকা-টপ্পনশ লিখিত ও সমালোচিত হইতেছে। 
বাদ-বিতণ্ডা, তর্ক-বিতর্ক রাস্তা-ঘাট মুখারত, সর্বসাধারণ এমনাক স্ত্রী- 
লোকেরা পর্য*ত উহাতে মনোযোগ । নিমাইয়ের খুব আকাঙ্ক্ষা একজন বড় 
নৈয়ায়ক হইবেন। সেইজন্য খুব মনোযোগের সাঁহত পড়াশুনা কাঁরতেছেন। 
তাঁহার প্রাতিভাতে সকলেই চমকিত ৷ ছাত্রাবস্থাতেই নিমাই ন্যায়েব একখানা 
প্রধান গ্রন্থের উপর একাটি টীকা লিখিতে আরম্ভ কাঁরলেন। কথাপ্রসঙ্গে 
একাঁদন জনৈক মেধাবী সহপাঠীকে ৯ তাহা হইতে 'কিছ: পড়িয়া শুনাইলেন। 
শুনিতে শুনিতে সেই সহপাঠীর অশ্রু ঝাঁরতে লাগল, দোঁখয়া নিমাইয়ের 
বিস্ময়ের সানা রাঁহল না। নিমাই তাঁহাকে সান্ত্বনা দিয়া বারংবার ইহার কারণ 
জিজ্ঞাসা করিলে তাঁহার ভালবাসায় মুগ্ধ সহপাঠী বললেন, “ভাই, বহু 
পারশ্রম' করিয়া আমিও এ গ্রন্থের একখানি টীকা 'লাখয়াছ. কিন্তু তোমার 
লেখা শুনিয়া মনে হইল, তোমার গ্রন্থ সম্পৃণ হইলে, আমার গ্রন্থ কেহ পাঠ 
কাঁরবে না।” সহপাঠীর দুঃখের কারণ শুনিয়া নিমাই হাসিতে হাসত সেই 
মুহর্তেই নিজের লেখা টাঁকাঁট গঙ্গার জলে ফেলিয়া দিলেন এবং তাঁহাকে 
গ্রন্থ প্রচারে উৎসাহ দিলেন ২। 

কিছুকাল পরে নিমাই অধায়ন শেষ করিলেন এবং জনৈক ধনিকের চন্ডণ- 
মণ্ডপে ব্যাকরণের টোল খুলিয়া ছান্রদগকে কলাপ ব্যাকরণ পড়াইতে আরম্ভ 
কাঁরলেন। তখন তাঁহার বয়স মাত্র ষোল বংসর। অজ্প বয়স হইলেও 'তাঁন 
যখন আঁতশয় দক্ষতা ও গাম্ভীর্যের সাঁহত ছাত্রাদগকে পড়াইতে আরম্ভ 


১ সুবিখ্যাত ন্যায়প্ৰন্থ ‘দীধিতি’র রচয়িতা রছুনাথ ৷ 


২ নিমাই ইতঃপূর্বে ব্যাকরণেরও একখানা টিগপনী লিখিয়াছিলেন এবং বিদ্যাথি- 
গণের নিকট উহা গৃহীত হইয়াছিল । 


শ্্ীশত্রীচৈতন্যদেব ১৭ 


কারলেন, তখন সকলেই অতাব 'বাস্মত হইল । ভাল অধ্যাপক বাঁলয়া শাঁঘই 
তাঁহার খ্যাতি বস্তার হওয়াতে, চতুর্দিক হইতে বহু ছাত্র তাঁহাব নিকট অধায়ন 
কারবার জন্য আসিতে লাঁগল। তখন স্থানভাবে বাঁদ্ধমণ্ত খান নামক 
নবদ্ধীপের অতিশয় সমাদ্ধশালী জামদারের সুবৃহৎ মণ্ডপে তাঁহার টোল 
স্থানান্তরিত হইল । মধ্যে মধ্যে বড় বড় পাণ্ডিতগণের সঙ্গে তাঁহার 'বিচার 
হইত, বিচারে সর্বত্রই জয়লাভ করায় চাঁরাঁদকে নাম-যন্শব বস্তার হইল। 
ফলতঃ অল্পবয়সেই তিনি একজন প্রসিদ্ধ পণ্ডিত বলিযা পাঁরগণিত হইলেন। 
পত্রের গৌরবে শচীদেবীর বুক ফুলিয়া উঠল, তাঁহার আনন্দের সামা 
রাহল না। 

কিছুকাল পরে শচঈদেবী ও, আত্মীয়স্বজনেব আগ্রহে নিমাই শ্রীমতণ 
লক্ষম্ীদেবী নাম্নী এক পরমা সুদরী বালিকার পাঁএিগ্রহণ কাঁরলেন। সুন্দর! 
সংশশলা বালিকা বধকে পাইয়া শচীদেবীর প্রাণ আনন্দে ভবপুব হইল । বধ ও 
যথাসাধ্য সেবাশ-শ্রুষা কাঁরয়া জননীব ন্যায় স্নেহশীলা শাশএডীকে সুখী 
রাখতে চেষ্টা কারতেন। দেশ জীড়িয়া নিমাই পণ্ডিতের খ্যাত প্রাতপাত্ত খাঁদ্ধ 
পাওয়ায় বিদায়-আদায় বাঁড়য়া চঁলল। লক্ষীদেবী বড় হইয়া ক্রমে ক্রমে 
সংসাবেব কাজকর্মের দায়িত্ব গ্রহণ কাঁথলেন। শচীদেবীর পাঁবশ্র:মর অনেক 
লাঘব হইল ৷ তাঁহার দুঃখের সংসার আবার সুখমঘ হইয়া উতনা। ভগবানের 
পাদপদ্মে প্দত্র ও বধূর মঙ্গল কামনা কাঁরয়া এখন তানি পথম শান্তিতে দিন 
কাটাইতে লাগলেন। 

পিতামাতা ও অন্যান্য আল্মীয়স্বজনের সঙ্গে মিলিত হইবার জন্য সস্ত্রীক 
জগন্নাথ মিশ্র মধ্যে মধ্যে শীহট্রে স্বীঘ জন্মভাঁমিতে গদা বাস কারতেন। খবশ্ব- 
র্‌প একট; বড় হইলে তাঁহাকে লইয়া একবাব এইবূপ শ্রীহটে গিয। িহুকাল 
বাস করিয়াছিলেন। নবদ্বীপে ফিরিবর সময় শচীদেবীন গর্ভাবস্থা ছিল। 
জগন্নাথের বৃদ্ধা জননী শোভাদেব স্বপ্ন দৌঁখয়াছিলেন, এক মহাপুরুষ এ 
গর্ভে জন্মগ্রহণ কাঁরংবেন। সেইজন্য বধ-সহ পক বিদায় দিয়া বৃদ্ধা আশশীর্বাদ 
করিয়া বলিয়াছিলেন, “পোঁত্র জন্মিলে যেন তাহার মুখ দোখি।” নবদ্বীপে 
ফিরিয়া আসিবাব পর নিমাই জন্মগ্রহণ করেন: কিন্তু জগলাথ শাঁচিয়া থাকিতে 
বৃদ্ধার সেই আকাকক্ষা পূর্ণ হয় নাই। এখন পূত্রশোকাতুলা আঁতবদ্ধা শোভা- 
দেবীকে আঁন্তিমশয্যাগতা জানিয়া শচীদেবী নিমাই:ক তাঁহার প'র্বকথা 
জানাইলে, জনন'র অভিপ্রায় ও পিতামহার আকাঙ্ষার কথা শুনিয়া নিমাই 
শুভদিনে শ্রীহট্রে যাত্রা কারলেন। 

সেই সময়ে দূরদেশে দুর্গম পথে পদব্রজে ও নৌকায় যাতায়াত যে রুপ 
কম্টকর ছিল, তাহা আমরা এখন কল্পনাও কারিতে পারিব না। নিমাই পশ্ডিত 


২ 


১৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


নানা দেশ ২ গ্রাম, জনপদ দর্শন করিতে করিতে সুদনর্ঘ পথ আঁতরুম করিয়া 
শ্রীহট্রে ঢাকাদক্ষিণ গ্রামে উপস্থিত হইয়া পিতামহ'ীর চরণ বন্দনা কাঁরলেন। 
পরম রূপব।ন, গুণবান পৌন্রকে পাইয়া বৃদ্ধার আনন্দের সীমা রাঁহল না; 
তাহাকে বক্ষে ধাঁরয়া আনন্দাশ্রু বিসজন কাঁরতে কাঁরতে শোভাদেবী বারবার 
আশীর্বাদ কাঁরূলন। নিমাইয়ের খ্যাত প্রাতিপাঁত্তর কথা পর্কেই অনেকের 
কর্ণ গোচর হইয়াছিল; এখন তাঁহার অপরূপ রূপলাবণামাণ্ডিত দেহকান্তি, 
অসাধারণ পাণ্ডিত্য ও বিনয়নম্র ব্যবহার দেখিয়া সকলেই মুগ্ধ হইলেন। নিমাই, 
জ্ঞাত-কুট:ম্বগণের সঙ্গে মিলিত হইয়া পরমানদ্দে কিছুকাল পতপুরুষের 
বাসভূমিতে অবস্থান কারধাছলেন। এ অঞ্চলের বহু পণ্ডিত, অধ্যাপক, 
বিদ্যার্থা তাঁহার সঙ্গে দেখা-সাক্ষাৎ আলাপ-আংলাচনা কাঁবতে আঁসিতেন। 
তাঁহার গভীর পাণ্ডিত্য, সুমিষ্ট বাক্য ও সৌজন্যে সকলেরই চিত্ত আকৃষ্ট 
হইত॥ নিমাইযেব পূর্বপরুষেরা প্রথমে শ্রীহট্রের বরগঙ্গা নামক গ্রামে বাস 
কারয়াছিলেন! নিমাই সেখানেও গিয়াঁছলেন এবং 'চৈতন্যের ঝাড়ী' বাঁলয়া 
সেই গ্রামে এখনও একট স্থান পাঁরাচত আছে। তাঁহার স্বহস্ত-লাখত 
একখানা 'গ্রীশ্রীচণ্ডা' পুস্তক তাঁহার জ্ঞাঁত-বংশীয়গণের দ্বারা এস্থানে সমত্রে 
রক্ষিত ও পূজিত হইত। উত্ত পৃস্তক তান তাহার বৃদ্ধ পিতামহকে স্বহস্তে 
'লাখয়া 'দয়াছিলেন বলিয়া প্রাচীন গ্রল্থাঁদতে উল্লেখ আছে।* 

এই রূপে কিছুকাল শ্রীহট্রে আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দে কাটাইয়া নিমাই 
নবদ্বীপে ফারবার জন) ঝাঁহর হইলেন এবং পুনরায় নানা দেশ নগর দোঁখয়া 
ধীরে ধীরে গৃহে আসিয়া উপাস্থিত হইলেন। শ্ীহট্র-দর্শন ও পূর্ববঙ্গ-দ্রমণে 
তাঁহার প্রায় ছয় মাসের উপব সময় লাগিয়াছিল। 

দেশের প্রাচীন প্রথা ছিল--বিদ্বান পাণ্ডত অথবা অন্যান্য কলাবৎ গুণ 
বান্তগণ দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরিয়া কেড়াইতেন। রাজা জমিদার ও ধনন 
বাঁপ্তগণ এ সকল আগন্তুক গুণশীদগকে সাদব অভর্থনা জানাইতেন এবং 
খাওয়া-থাকার সুব্যবস্থার সহিত স্থানীয় লোকের সঙ্গে ভাবাঁবানময়ের সুবিধা 
করিয়া দিতেন। স্থানীয় পাশ্ডিত গুণণ ব্যান্তগণ্র সঙ্গে এ সকল অভ্যাগতদেব 
যে তরাবচারের প্রাতযোগিতা হইত, তাহাতে দেশে এ নকল বিদ্যা প্রচারের 


১ পদ্মা পার হইয়া ফরিদপুর, বিভ্রমপূর, সুবর্ণ গ্রাম, এগারসিন্দুর, বেতাল 
পরগণা হইয়া এ অঞ্চলের সমস্ত সমৃদ্ধ জনপদ দেখিয়া শ্রীহট্ে গিয়াছিলেন বলিয়া 
কোন কোন গ্রন্থে উল্লিখিত আছে। 


২ অল্পদিন পূর্বে স্থানীয় জনৈক ধর্মোল্মাদ কর্তৃক উক্ত পুস্তক অপহৃত হইয়াছে 
বলিয়া অনুসন্ধানে জানা গেল। 


শ্রীত্রীচৈতন্যদেব ১৯ 


বিশেষ সহায়তা হইত। 'বদায়কালে এ সকল পাণ্ডত ও গুণ? ব্যাক্তগণকে 
পদমর্যাদান;যায়ী শবদায়' দয়া সম্মান 'করারও বাত প্রচালত ছিল। তাহার 
ফলে তাঁহারা চাকুরি না করিলেও অন্নবস্ত্রের অভাবে কম্ট পাইতেন না! 
প্রাচীনপল্থ! ব্রাহ্মণপণ্ডিতগণের মধো এই প্রথার কিণ্চিং পাবচয় এখনও পাওধা 
যার! 


শ্রীহটু-যাতায়াতকালে নিমাই পূ্ববণ্গের বহন প্রাঁসদ্ধ স্থান দর্শন কবিয়া- 
{ছলেন। এ সকল অণ্চলের ভূম্যাঁধকাবী ধন! ব্যান্তগণ এবং খ্যাতনামা অধ্যাপক 
ও পণ্ডিতমণ্ডলাীর সঙ্গে দেখা-সাক্ষাৎ আলাপ-আলোচনাব কালে, তাঁহার 
বদ্যাব্দাদ্ধ পাশ্ডত্যের পরিচয় পাইয়া সকলেই মুগ্ধ হইয়াছলেন। এইরূপ 
তাঁহার নাম বশঃ খ্যাত প্রাতপাঁত্ত ধবস্তৃত হয এবং 'বিদায়-আদায়ে তান বহু 
অর্থ বদ্র তৈজসপন্রাদ লাভ করেন। এই ভ্রমণেব কলে নিমাই দেশেব 
আভ্যন্তরীণ অবস্থা, সমাজের দুরবস্থা, ধর্মেব নামে অধমের প্রসার, পাঁত৯ 
নিম্নশ্রেণীর দুঃখ-দুদশা সম্বন্ধেও বিশেষ অবাহত হইয়াঁছলেন। 


নিমাইয়ের অনুপাঁস্থাত সময়ে তাঁহার (প্রিয়তমা পত্রী লক্ষীদেবীর সর্প- 
দংশনে দেহত্যাগ হইয়াছিল। একে পুত্র বরে নাই, তাহাতে পবন আদরের বধূর 
দেহত্যাগে শচীদেবী শোকে মৃহামান হইঘাছিলেন। নিমাইও দেশ-দেশান্তর 
ঘুরিয়া দীর্ঘকাল পরে বহু অর্থবস্ত্রা্দ সহ ঘরে 'র্ফারয়া প্রিয়তমা পঞ্$গর 
অভাবে অন্তরে ভীষণ ব্যথা পাইলেন। 


বান্তগত সুখদ:ঃখ সত্বেও সংসার আপন বাঁতিতেই চলিতে থাকে । নিমাই 
নবদ্ধীপে ফিরিবার পর, বিদ্যার্থীরা আবার সমবেত হইতে লধাগল এবং তান? 
পৃবেরি ন্যায় বুদ্ধমন্ত খানেব বৃহৎ মণ্ডপে টোল কাঁরশা আবার তাহাদগকে, 
পড়াইতে আরম্ভ কাঁরলেন। ইহার ?কছ্াযীদন পরে তানি পদনদাঘ সকলের 
অনুরোধে শ্রীমতী বিষ্ীপ্রয়া দেবী নাম্লী আব এক পবমা সান্দরী গুণল্তগ 
বালিকাকে বিবাহ কাঁরয়া মায়ের চিত্ত আনান্দভ কারষাছলেন। তাহার বিশেষ 
অনুগত ধনবান জমিদার ব্দাদ্ধমন্ত খান উদ্যোগ হইয়া বিবাহের বায়ভার 
স্বীম স্কন্ধে তুলিয়া লওয়ায় এইবার বিবাহ বিশেষ ঘটা কাঁরয়া সুসম্পন্ন হইল 
এবং ছাত্রমণ্ডলণ, অধ্যাপকগণ ও আম্মীযস্বজনেরা সকলে মালত হইয়া বিবাহ- 
বাসর আনন্দমুখর কগিয়া তুলিলেন। বিষ্দীপ্রঘ়ার [পতাও এন্বর্য শালা 
ছিলেন; সেজন্য প্রাণাধকা একমাত্র দ্দাহতাকে বিস্তর যৌতুক সহ সঃপান্দে 
অর্পণ কাঁরলেন। স্বামীগৃহে আসিয়া পাতিপরায়ণা দেবী বষ্ীপ্রয়া অনন্যমনে 
শাশুড়ী ও স্বামীর সেবাশহুশ্রুষা করতে লাগলেন। এদিকে নিমাই পণ্ডিতের 
টোল ও অধ্যাপনার খ্যাতি বাঁড়য়াই চলিল। এই সময়ে এক 'দাশ্বজয়শ 


২০ শ্রীশ্রীচৈতন্যদেব 


পশ্ডিতকে ৯ কাব্যবিচারে পরাস্ত করায় তাঁহার যশঃ চাঁরাদকে আরও বস্তুত 
হইয়। পড়ে এবং নিমন্ত্রণ বিদায়-আদায় বৃদ্ধি পাইয়া সংসারের অবস্থাও খুব 
সচ্ছল হম । শচীদেবী পূত্র-পূত্রবধূকে লইয়া আবার পরমানন্দে সংসার কাঁরতে 
লাগলেন। 

অদ্বৈতাচার্য, শ্রীবাসাচার্য, মুকুন্দ, মুরারি প্রভাতি ভন্তগণের নাম আমরা 
ইতঃপূর্বে উল্লেখ কাঁরয়াছ এবং বিশ্বর্পের সঙ্গে আচার্ষের সভায় নিমাইয়ের 
যাতায়াত এবং তাঁহার উপর ভন্তগণের প্রীতির কথাও বাঁলয়াছি। বিশ্বর্ূপের 
গৃহত্যাগের সঙ্গে সঙ্গে তাহাদের সঙ্গে নিমাইয়ের সম্পর্ক একপ্রকার ছিন্ন 
হইয়া গেল। নিমাই তাঁহাদেব সঙ্গে না মাশলেও আচার্য প্রমুখ ভক্তগণ তাঁহাকে 
ভুলতে পারিতেন না। তাঁহাদের অন্তরে প্রবল আকাঙ্ক্ষা_ নিমাইয়ের চিত্ত 
ভগবানের প্রা আকৃষ্ট হয়। নিমাই 'য়র পাশ্ডিতয-গৌরব, নাম-যশঃ চারদিকে 
খুব বিস্তুত হওয়ায় লোকে ধন্য ধন্য কাঁরতে লাগল; কিন্তু ভন্তগণ তাহাতে 
সুখ হইতে পাঁবলেন না। তাঁহারা পরস্পর বলাবাল কাঁরতেন-“এমন 
ভগবন্িষ্ঠ মহদ্‌বংশে জন্মগ্রহণ কাঁরয়া নিমাই পণ্ডিত শেষে একটা শীবচারমল্ল' 
হইয়া দাঁড়ইলেন, ইহা বড়ই দুঃখেব বিষয় ।” রাস্তাঘাটে দেখা-সাক্ষাৎ হই:ল 
ভগবংপ্রসঙ্গ উঠাইতে চাঁহতেন, কিন্তু নিমাই ব্যাকরণ, সাহিত্য তকশাস্ত্ 
অবলম্বন কায়া বচার-ীবতর্কে আহবান কাঁরতেন। নিমাই ভগবানের কথাষ 
কান দিতেন না। সঞ্গিগ্ণসহ ঠাট্রাতামাশা রঙ্গরস আরম্ভ করি'তন। ভক্তগণ 
তাই তাঁহাকে দোখলে পাশ কাটাইরা চালবার চেস্টা কাঁবতেন, কিন্তু তাহাতেও 
রক্ষা পাইতেন না! মহাবলবান মাই দৌঁড়িয়া গিয়া পথ আগুলিয়া দাঁড়াইতেন 
এবং নানার্‌্প রঙ্গরসেব কথাবার্তায় বিব্রত কাঁরয়া ' তুলিতেন। 

মুরাল গুপ্তের জন্মস্থান শ্রীহট্রে। প্রাতভালান গৃপ্ত অল্প বয়সেই যথেল্ট 
পাশ্ডিতা অজন কাঁবয়াঁছলেন এবং স্বধর্ম চিকিৎসা ব্যবসায়েও খুব নামযশ 
হইয়াছিল। 'নিমাই'য়র গৃহের পাশেই মরার গৃপ্ডের ঘর। ছেলেবেলা হইতেই 
আলাপ-পাঁরচয়। ম:রাবির বয়স নিমাই অপেক্ষা দশ-বার বংসর বেশী ৷ মুরার 
কিং পাঁ্ডিত্যাভিমানী হইলেও শ্রীরামচন্দের একাঁনম্ট ভন্ত। শিশুকাল 
হইতেই মিমাইকে মুবারি অন্তরের সাঁহত ভালবাসেন: ন্িন্তু নিমাই তাঁহাকে 
স:বিধ পাইলেই উত্তন্ত করিবার চেষ্টা কবেন। মুরারর সঙ্গে দেখা হইলেই 
নিমাই তাঁহাকে 'হ$ন্া বলিষা সম্বোধন কারতেন। মূরারি বিরন্ত হইয়া তাঁহার 
পারচয় জিজ্ঞাসা কাঁরলে নিমাই 'হাঁট্ুয়া' বুলিব অনুকবংণ নানাপ্রকার বিদ্রপ 
তামাশা আরম্ভ কারতেন। নবদ্বীপের আর একজন ভন্ত শ্রীধর, আঁত গরীব 


শ্রীপ্রীচৈতন্যদেব ২১ 


নিরীহ লোক; কলার মোচা থোড় খোলা বোচয়া জশীবকা নির্বাহ করেন। 
শ্রীধর আপনার ঘরে বসিয়া গভীর রাত্রে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীত'ন 
কারতেন। তাঁহার প্রাতবেশী বিষয়ী লোকেবা এইজন্য উপহাস কাঁরিয়া 
বালিত-_ 

“মহাচাষা বেটা ভাতে পেট নাহি ভরে। 

ক্ষুধার জনলায় রাত্রে চে'চাইযা মরে ॥" 

_চৈতন্যমভাগবত 
গরীব বেচারা শ্রীধরের উপর নিমাইয়ের উপদ্রবের সীমা ছিল না। বাজাবে 
'গিয়াই নিমাই তাঁহার কাছে উপস্থিত হন এবং বনামুলো থোড় মোচা লইবার 
জন্য দাবী করেন। শ্রীধর অনুনয়-বিনয় কাঁরয়া নিজের অবস্থার কথা জানাইয়। 
তাঁহাকে নিবৃত্ত ফাঁরতে চেণ্টা করিলেও নিমাই শিছু না লইয়া ফিরেন না। 
শেষে ঠিক হইল, শ্রীধর রোজ তাঁহাকে একখণন্ড থোড় এবং ভোজন কাঁরবানর 
জন্য খোলা বিনা পয়সায় দবেন। শচগদেবী 'নষেধ করার ফলে নিম।ই 
অদ্বৈতাচার্ষের সঙ্গে মিশিতেন না। আচার্যও তাঁহাকে পাণ্ডত্যাঁভমান যুবক: 
মনে কাঁরিয়া পাশ কাটাইয়া চালতেন সত্য, কিন্তু মনে মনে এক প্রবল আকর্ষণ 
অনুভব করিয়া সর্বদা ভগবানের নিকট তাঁহার মঙ্গল ও ভগবদ্‌ডন্তি লাভের 
জন্য প্রার্থনা জানাইতেন। 

কিছুকাল পরে নবদ্বীপে একজন প্রবীণ সন্ন্যাসীর শুভাগমন হইল। 
শান্ত-সমাহিত ঈশবরপ্রেমিক সন্ন্যাসীকে দর্শন কাঁবয়া নিমাই তাহার প্রতি 
আকৃম্ট হইলেন। একাঁদন সন্ন্যাসীকে নিমন্ত্রণ করিনা নিজগ্‌হে আনিয়া »ঈ- 
পূর্বক শ্রদ্ধাভান্ত সহকারে ভিক্ষা করাইলেন। সন্ধান লইয়া জানিলেন, ইহার 
নাম শ্্রীমৎ স্বামী ঈশ্ববপুরী। ইনি শ্রীমং মাধবেন্দ্রপুবীীজ মহাবা জের শিবা 
এবং অদ্বৈতাচাষে'র গুরুশ্রাতা। সন্স্যাসীব সম্গে আলাপ-আলোচন।ন্তে 
নিমাইয়ের অন্তরে খুব তৃপ্ত বোধ হইল এবং সন্ন্যাসীও নিমাইররের ব্যবহারে 
এবং শচণ ও বিষ্ণুপ্রিরার আন্তারক আতিথেয়তায় প্রীত হইলেন। গত্গাস্নান 
ও গঙ্গাতীরে বাস করিবার জন্য পুরীজি মহারাজ নবদ্বীপে আসিয়াছিলেন। 
এই উদ্দেশ্যে তিনি মাসাধিক কান জনৈক সদগুহস্থ ভক্ত ব্রাহ্মণের বাটীতে 
অবস্থান কাঁরলেন। তাহাকে পাইয়া নবদ্বীপব:সী ভন্তগণের প্রাণে অতশব 
আনন্দের সণ্টার হইল। 

শ্রীকৃষ্ণতত্ ও ভক্ত সম্বন্ধে ঈশবরপুরাঁজ সেই সময়ে একখানা গ্রন্থ 
লিখিতেছিলেন। নবদ্বীপেই গ্রন্থখানা সম্পূর্ণ হইল। নিমাই পণ্ডিতের অগাধ 
পাশ্ডিত্যের কথা তাঁহার শোনা ছিল। এখন আলাপ-পাঁরচয় হওয়াতে পুরশীজ 


২২ শ্রীশ্রীচৈতন্যদেব 


গ্রন্থখানা দেখিয়া দিবার জন্য তাঁহাকে অনুরোধ করিলেন। নিমাই আতিশয় 
বিনয় নম্রতা প্রকাশ কাঁরয়া পুরীজিকে জানাইলেন, ভগবততত্ব ও ভন্তিশাস্তে 
তান অনাধকারী, কাজেই গ্রন্থ-সমালোচনার যোগ্যতা তাঁহার নাই। নমাই 
পণ্ডিতের নিরীভমানিঅ ও সৌজন্যে মুগ্ধ হইয়া পুরীজি তাঁহাকে ব্যাকরণগত 
দোষ এবং ভাষার ভালমন্দ বিচার কারবার জন্য অনুরোধ করায়, তান গ্রন্থখানা 
ভাল করিয়া দেখিয়া স্বীয় মতামত ব্যক্ত কীরয়াছিলেন। 

পুরীজি মহারাজেব সঙ্গ ও তাঁহার গ্রল্থ-আলোচনা মাইয়ের মনের উপর 
বিশেষ প্রভাব বিস্তার করিয়াছিল। পাণ্ডিত্য ও তর্ক-বিচারে তাঁহার আর 
পর্বের ন্যায় উৎসাহ রহিল না, অধ্য়ন-অধ্যাপনাতেও অনুরাগ কাঁময়া গেল। 
দিনে দিনে নামষশের উপরও বিরান্তি আসিতে লাগল। এইভাবে কিছুকাল 
গত হইবার পর নিমাই পিতৃপুরুষের পিণ্ডদানের উদ্দেশ্যে গয়াধামে যাত্রা 
করিলেন। তাঁহার আভভাবকস্থানীয় মাতৃষ্বসাপাঁত চন্দ্রশেখর আচার্য, অন্যান 
কয়েকজন আত্মীয় ও ছাৱ সঙ্গী হইয়াছিলেন। পদরুজে নানা দেশ হইয়া 
পশ্চিমবঙ্গ ও বিহারের প্রসিদ্ধ স্থানসকল দেখিয়া ক্রমে তাঁহারা গয়াতে 
উপস্থিত হইলেন। শাস্ত্বাধ অনুসারে তধর্থকৃত্য সম্পাদন, ফল্গুতে স্নান, 
তর্পণ, শ্রাদ্ধ'করিয়া, বিষ্ণুপদে পিণ্ডদান, অক্ষয়বটমূলে দান প্রভাতি এবং গদাধর ও 
গয়েশ্বরীর দর্শন ও পৃজাতে গয়াধামে পরমানন্দে তাঁহাদের দিন কাটিতে 
লাগিল। এই সময়ে শ্রীপাদ ঈশবরপুবী এই পণ্য ক্ষেত্রে অবস্থান করিয়া ভগবদ্‌- 
ভজনে রত ছিলেন। নিমাই এখানে আসিয়া পুনরায় তাঁহার দর্শন পাইয়া খুব 
আনন্দিত হইলেন। ভগবংপ্রেমে বিভোর পুরীজির সঙ্গে আলাপ-আলোচনান্তে 
{মাইয়ের ঘনিষ্ঠতা ক্রমশঃ বাড়তে লাগল । নিমাই পুরী জকে নিমন্ত্রণ কক্মিয়া 
স্বহস্তে রাঁধিয়া ভিক্ষা দেন এবং তাঁহার মুখে ভগবততত্ব ও প্রেম-ভান্তর কথা 
শুনেন। ক্রমে ভগবদভীন্তর আস্বাদ পাইয়া তাঁহার অন্তর সম্পূর্ণ বদলাইয়া 
গৈল৷ শাস্তবিচার তর্ক-বিতর্ক জয়-পরাজয় আঁত তুচ্ছ মনে হইতে লাগিল 
এবং এত কাল এই সকল বৃথা কাজে জীবন কাটাইয়াছেন ভাবিয়া অনুশোচনা 
উপাস্থত হইল। নিমাই শ্রীমং ঈশ্বরপূরীব নিকট শ্রীকৃষ্কমন্তে দীক্ষা লইয়া 
সাধনভজনে নিমগ্ন হইলেন । কিছুদিন পরে গয়ার কার্য সুসম্পন্ন করিয়া তান 
যখন গৃহে ফিরিলেন তখন তাঁহার মাতিগাঁতি, জীবনযাপন-প্রণালশ সম্পূর্ণ 
পাঁরবার্তত হইয়া গিয়াছে-:যেন এক নৃতন মানুষ'। অধ্যাত্মদঘ্টি লাভের 
সঙ্গে সঙ্গ, এইবারের ভ্রমণেও তান দেশের ও সমাজের দুরবদ্থা প্রত্যক্ষ 
কারবার নানা সংযোগ পাইয়াছলেন। 

গৃহে ফিরিবার পর নিমাইয়ের মাতা পত্নী ও আত্মীয়স্বজন সকলেই তাঁহার 
ভাবগ্গতিক ও চালচলন দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া অতন 'বাস্মিত ও 


পরীশ্রীচৈতন্যদেব ২৩ 


শাৎ্কত হইলেন। এখন তিনি ভগ্বংপ্রসঙ্গ ছাড়া অন্য কথা শুনিতে ভাল- 
বাসেন না, পৃজাঅর্চা জপধ্যানেই দিবসের আঁধকাংশ কাল কাটিয়া যায়, রাও 
সাধনভজনেই আঁতিবাহত হয়। সংসারের কাজকর্মে মোটেই মন দেন না, 
অধ্যাপনার ত সময়ই হয় না। লোকের সঙ্গে একেবারেই মিশেন না. নিজনে 
চুপ করিয়া আপনার ভাবে থাকেন। ভগবানের নাম উচ্চারণ কাঁরতে না কাঁরতে 
চক্ষের জলে বক্ষ ভাসয়া যায়। মধ্যে মধ্যে করুণ স্বরে হাহুতাশ করিয়া 
দীর্ঘানঃ*বাস ফেলেন। 


পুত্রের অবস্থা দৌখয়া ভয়ে শ্চীর প্রাণ শুকাইয়া গেল। 'বষ্দাপ্রযাও 
পাঁতির জন্য চিন্তিতা হইলেন এবং নিজের আহারানিদ্্রা ভাঁলয়া প্রাণপণে 'দিবারান্র 
তাঁহার সেবাযত্ব কারতে লাগিলেন। পুত্রকে সুস্থ কারবার জন্য শচদেবী 
নানাপ্রকার চেষ্টা কাঁরলেন, কিন্তু {কিছুতেই কিছ; হইল না, দিনে দিনে তাঁহাব 
ভাবের বৃদ্ধি পাইতে লাগিল ৷ আত্মীয়স্বজন এবং বিজ্ঞ বান্তগণ দেখিয়া শহানয়া 
ঠিক কাঁরলেন, বায়ূরোগ হইয়াছে, সহীচাঁকৎসা কাঁরলে উপশম হইবে। অনেক 
চাকংসাও হইল, মাথায় বহু ঠাণ্ডা তেল মালিশ করা হইল, কিন্তু কোন ফল 
হইল না। ববিদ্যার্থারা পাঁড়বার জন্য আসলে নিমাই তাঁহাঁদগকে অনুনয় 
কাঁরয়া বলিতেন, “বাবা, আমার আর পড়াইবার সাধ্য নাই, তোমরা অন্য 
অধ্যাপকের নিকট যাও।” বিশেষ অনুগত প্রিয় ছাত্ররা 'কছুতেই ছাড়ে না, 
তাঁহাদের অনুরোধে আগ্রহে কখন কখন পডরাইতে বসেন। 'কিদ্তু পড়াইতে 
আরম্ভ কাঁরয়াই ভগবদ্‌ভাবে বিভোর হইয়া যান, পাঠ্যপুস্তকের বিষয় ছাঁড়নত্রা 
ভগবৎপ্রসঙ্গ করিতে থাকেন। দুঃখিত হইয়া ছাত্রগণ একে একে 'বদায় লইল, 
টোল ভাঙ্গয়া গেল। নিমাই নিশ্চিন্ত চিত্তে একাগ্রমনে কঠোর সাধনভজনে 
ডুবিলেন। শচদেবীর অন্তরে বিষম উদ্বেগ, পাছে নিমাইও বিশবরূপের মত 
সন্ন্যাসী হইয়া পলাইয়া যায়। তানি চোখের জল ফেলিতে ফোঁলতে দিনরাত 
করজোড়ে ভগবানের নিকট 'নিমাইয়ের জন্য প্রার্থনা করিতে লাগলেন । 


নিমাই পাণ্ডিতের আশ্চর্য পাঁরবর্তনের কথা নবদ্বীপমর রাষ্ট্র হইল। 
নিমাইয়ের অধ্যাপক গঙ্গাদাস পণ্ডিত খবর পাইয়া অতাঁব দুঃখিত হইলেন 
এবং একদিন আসিয়া তাঁহাকে বুঝাইতে চেষ্টা কারলেন। গঞঙ্গাদাস প্রবোধ 
দিয়া নিমাইকে বাঁললেল, “নিমাই, তুমি নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্তান, পণ্ডিত ; 
অধায়ন-অধ্যাপনা ছাড়িয়া দিবারান্র 'কৃষ্ণ কৃষ্ণ কারতেছ কেন? ছান্লগণকে পড়া, 
সংসার দেখ, স্বধর্ম পালন কর, তাহাতেই চতুর্বর্গ লাভ হইবে৷" নিমাই 
করজোড়ে অনুনয় করিয়া অধ্যাপককে বলিলেন, “আচার্য! আমার ত ইচ্ছা 
সংসার রক্ষা হয়, কিন্তু দি কারব ১ আমার মন আর আমার বশে নাই, কে যেন 
আমাকে জোর কারযা অন্যদিকে লইয়া যাইতেছে। আপনারা আমায় ক্ষমা 


২৪ শ্রীত্রীচৈ তন্যদেব 


করুণ, সাধ্য থাঁকলে অবশ্যই আপনাদের আদেশ পালন কাঁরতাম , কিন্তু উহা 
আমার শান্তর অতীত ।' বুঝাইয়া শুনাইয়া কোন ফল হইল না দেখিয়া গঞ্গা- 
দাস দুঃখিত চিত্তে বিদায় লইলেন। 


কৃষ্ণানন্দ আগমবাগীশ নিমাইয়ের সহাধ্যায়ী, নবদ্বীপের একজন প্রাসদ্ধ 
ব্যান্ত। তিনি একাদন আসিয়া নিমাইকে ক্রিয়াকাণ্ডের প্রশংসা শুনাইংলন এবং 
কৃষ্ণনাম কৃষ্ভান্তব বাড়াবাঁড় ত্যাগ কাঁবয়া গাহস্থা ধর্মে মনোযোগী হওয়াব 
জন্য সদুপদেশ দিলেন। ভগবদভান্তির বিরোধ ডীন্তসমহ শুনিবা মাইয়ের 
মহা বিরক্তি আসিল । তান উত্তেজিত হইয়া পাঁণ্ডিতকে বিদায় দিলেন কৃষ্ণানন্দ 
রাগিয়া চলিয়া গেলেন এবং লোকের নিকট প্রচার করলেন, 'শনমাই পাঁণ্ডিত 
পাগল হইযা গিয়াছে ।" 

নিমাইয়ের ভাবান্তবের কথা শুনিযা, অদ্ৈতাচার্য, শ্রীবাস, মুকুন্দ, মুর, 
দামোদর, শ্রীধর ও তাঁহার সহাধায়শ বিশেষ অনুগত বালাবন্ধ, গদাধর, জগদা- 
নন্দ প্রভাতি ভন্তগণ দেখিতে আসলেন। মাইয়ের কথাবার্তা শ্ীনযা এবং 
ব্যবহার চালচলন দেখিয়া তাঁহাদের অন্তর পুলাকিত হইল । তাঁহারা স্পম্টর্‌পে 
বাাঁঝতে পারলেন 'িমাইয়েব অন্তরে অতি উচ্চস্তরের ভাব-ভান্তর বিকাশ 
হইয়াছে । তাঁহারা আনান্দত হইয়া নিমাইয়ের সঙ্গে ভগবংপ্রসংগ আরম্ভ 
কাঁরলেন। তাঁহাঁদগকে পাইয়া 'নমাইযেব প্রাণ উল্লাসত হইল। অত্যন্ত 
আপনার জন মনে করিয়া নিমাই ভন্তগণকে আদর-আপ্যায়ন ও সম্মান প্রদর্শন 
করিলেন। অদ্বৈতাচার্য ও শ্লীবাসাচার্যাঁদ প্রবীণ ব্যান্তগণ শচীদেবকে আশ্বস্ত 
করিয়া বাল'লন, “মাইয়ের এই অবস্থার জন্য চিন্তিত হইবার কোন কারণ 
নাই, উহা মস্তিত্কের বিকার কিংবা পাগলামি নহে, উহা অতি দুলভ বক্তু। 
ভগবানের বিশেষ কুপাপ্রাপ্ত উচ্চাঁধকারী বান্তগণই তীর সাধনভজনের ফলে 
এই দেববাঞ্ছত অবস্থা লাভ করেন। উহা ভগবদভক্তিব চিহ্ন: কিছুদিন পরে 
শান্তভাব অবলম্বন কারবে।” বয়স্ক আঁভজ্ঞ শ.ভানধায়ন ব্যাক্তগণের কথায় 
শচনর মন কিপ্চিং শান্ত হইল। 


ভগ্বদৃভন্তিতে ?বভোর অনন্যচন্ত মাই একাগ্রমনে সাধনভজনে নিবিষ্ট 
হইয়া দিনে দিনে নানাপ্রকার উচ্চ উচ্চতর অবপ্থা সকল অনুভব করিতে 
লাগলেন। মনপ্রাণ দিব্যানন্দে পারপূর্ণ হওয়ায় ব্যাকুলতা ও বিষগ্রভাব ধীরে 
ধীরে কাঁময়া গেল, চিত্ত প্রশান্ত হইল। তাঁহার অদ্ভূত অবস্থা ও ভগবদতভীন্তির 
উপলব্ধি কাঁরয়া নবদ্বীপবাসশ ভন্তগণের চিত্ত বিশেষভাবে আকৃষ্ট হইল! 
পরমানন্দিত হইয়া তাঁহারা নিমাইয়ের সঙ্গলাভের জন্য ঘন ঘন যাতায়াত 
আরম্ভ কাঁরলেন। ভন্তগণ-সত্গে নিমাইয়েরও খুব আনন্দ হয় । পুতকে আনাঁন্দিত 


শ্রীশ্রীচৈতন্যদেব ২৫ 


দেখিয়া শচাঁদেবাঁর প্রাণ অনেকটা ঠান্ডা হইল, বষ্কুপ্রিয়াও অন্তরে স্বস্তি 
অনুভব করিলেন। 


ক্রমে ক্রমে ভগবতপ্রসঙ্গে ও ভজন-কীর্তনে নিমাইয়েব নানাপ্রকাব অদ্ভুত 
ভাবাবেশ দে'খয়া ভন্তগণের বিস্ময়ের সামা রাঁহল না। তাঁহারা তাঁহাকে 
অতিশয় শ্রদ্ধা-ভান্তি প্রদর্শন পূর্বক সেবাযত্ব আরম্ভ কাঁরলেন। 'তাঁনও ক্রমে 
ভগবানের ভাবে ষোলআনা তন্ময় হইয়া গেলেন। তাঁহার পূর্বের স্বভাব ও 
চেহারা সম্পূর্ণ বদলাইয়া গেল। উচ্চ উচ্চ অবস্থার মুহুসর্বহুঃ প্রকাশে, তাঁহার 
সুন্দর বদনমণ্ডল এখন সর্বদাই দিব্য জ্যোতির্ময় বাঁলয়া মনে হইত। ফলে 
বহু লোক তাহার প্রাতি আকৃষ্ট হইলেন। তাঁহার সুমধুব উপদেশে ও অসাধারণ 
প্রেমভাবে লোকের চিত্ত মোহিত “হইল । দিনে দিনে ভন্তসংখ্যাও বাড়িতে 
লাগল । বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলেই এখন বুঝিলেন, নিমাই পাণ্ডিত 
এক অসাধারণ মহাপুর্ষ। এখন হইতে ভন্তগণ-সঙ্গে মিলিয়া নিমাই ভগবৎ- 
প্রসঙ্গ ও ভজন-কীর্তনে পরমানন্দে দন কাটাইতে লাগলেন। ভভ্তগণের 
সমাবেশে, তাঁহাদের ভান্ত-ভালবাসাতে এবং অযাঁচত দানে-উপহারে, শচশ- 
দেবীর ঘরে এখন নিত্য উৎসব। মধ্যে নধেয আবার 'বাশন্ট ভন্তগণের গৃহেও 
ভন্তসঙ্গে মিলিত হইয়া নিমাই আনন্দোৎসব কাঁরতে লাগিলেন। ভভ্তদের 
সাহত নিমাই ও তাঁহার পারবারবর্গের নূতন ও মধুরতব সম্বন্ধ স্থাঁপত 
হইল। 

অদ্বৈতাচার্ষের প্রীতি জননীব পূর্ব মনোভাব ও উন্তিসমূহ স্মরণ কারয়া 
নিমাই একদিন শচীদেবীকে আচার্যের নিকট ক্ষমা চাহিবার জন্য অনুরোধ 
করায়, তিনিও পূব ব্যবহারের জন্য দুঃখিত ও অনুতপ্ত হইয়া প্রকাশ্যভাবে 
তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা কাঁরলে--আচার্য শচীদেবীর কথা ও ব্যবহারে 
আতিশয় লাঁ্জত ও নিজেকে অপরাধ" জ্ঞান কাঁবয়া বারবার তাহাকে প্রণাম ও 
আশীর্বাদ ভিক্ষা করিতে লাগলেন । সেইাদন হইতে মিশ্র পাঁরবারের সত্যে 
আচার্য পাঁরবারের ঘাঁনষ্ঠতা আবার বাঁড়য়া চলিল। 


মুরার গৃপ্ত, মুকুন্দ, শ্লীধর, গদাধর, জগদানন্দ, দামোদর প্রভাতি অন্তবঞ্গ 
ভন্তগণ এখন হইতে সম্পূর্ণভাবে নিমাইকে আত্মসমর্পণ করিলেন। তাঁহার 
পবিত্র সংসর্গে তাহাদের প্রাণ আনন্দে উথলিয়া উঠিল। অধিকাংশ সময়ই 
নিমাইয়ের সত্গে থাকা এবং তাঁহার আঁভিপ্রায়মতে জীবনযাপন ও সর্বতোভাবে 
তাঁহার আদেশপালন, ইহাই ভন্তগণ নিজ নিজ জাবনের উদ্দেশ্য বাঁলয়া গ্রহণ 
করিলেন। 


শ্রীশ্রীচৈতন্যদেব 


ভন্তগ্রণ-সঙ্গে মিলিত হইয়া, নিমাই নবদ্বীপে ভাস্তপ্রেমের এক প্রবল স্রোত 
প্রবাহিত কাঁরলেন। সমাজ আলোঁড়ত হইল, জনগণের চিত্তে নূতন জাগরণের 
সাড়া পাঁড়ল। এই সময়ে শ্রীমং হাঁরদাস ও প্রভুপাদ নিত্যানন্দ আসিয়া মিলত 
হওয়ায় এই ভাঁন্ত স্রোতাঁস্বন' প্রবল তরঙ্গান্বিতা হইয়া দ্বিগুণ বেগে ছুটিয়া 


দুই কূল ভাসাইয়া বহিয়া চলিল। 


২৬ 


তৃতীয় অধ্যায় 


হরিদানসের কথা--_নিত্যানন্দের আগমন 
কীর্তন--প্রচার 


হাঁরদাস ঠাকুর অথবা ‘যবন হাঁরদাস' প্রথম জীবনে মুসলমান ছিলেন! কেহ 
কেহ বলেন, মুসলমানের ঘরেই তাঁহার জন্ম; আবার অন্যেরা বলেন, রান্ম্ণ- 
সন্তান, কিন্তু শৈশবে পিতৃমাতৃহীন অসহায় অবস্থায় এক সহৃদয় মূসলমান 
দম্পাত কর্তৃক লালিত পালিত ৷ জম যাহার ঘরেই হউক ছেলেবেলায় তান 
মুসলমান ছিলেন, এ বিষয়ে সন্দেহ নাই। বয়স বাঁড়বার সঙ্গে সংঙ্গে তাঁহার 
অন্তরে ঈশবরভন্তি ও হাঁরনামে প্রবল অনুরাগ জন্মিয়াছল এবং ক্রমে ক্রমে 
উহা বৃদ্ধি পাওয়ায় তান সর্বক্ষণ উচ্চৈঃস্বরে হারনাম জপ কাঁরতে আরম্ভ 
করেন। তাহাকে আত্মীয়স্বজন পাড়া-প্রাতবেশশ সকলে নিষেধ কাঁরল, অনেক 
বুঝাইল, কিন্তু তিনি কিছুতেই হারিনাম ছাড়লেন না। শেষে বিরন্ত হইয়া 
তাহারা কাজীর নিকট নালিশ কাঁরল। কাজও হাঁরনাম কারভে নিষেধ 
কাঁরলেন, গুরুতর শাস্তির ভয় দেখাইলেন; কিন্তু কোন ফল হইল না৷ হারিদাস 
পূর্বের মতই 'দবারান্ন উচ্চৈঃস্বরে হারনাম জপ কাঁরতে লাগিলেন। পাঁরশেষে 
কাজী আঁতশয় ক্রুদ্ধ হইয়া 'হুকুম' দিলেন, “এই ধর্মত্যাগীকে বেত মারতে 
মারতে বাইশ বাজার ঘুরাইয়া আন, যতক্ষণ হরিনাম না ছাড়ে, ততক্ষণ বেত 
মারা থামাইও না।" জল্লাদগণ হুকুম তামিল কারবার জন্য হরিদাসকে ধারয়া 
দেহ হইতে রন্তু ঝারতে আরম্ভ কাঁরল, গান্রচর্ম উঠিয়া গেল, কিন্তু হ?রনাম 
বন্ধ হইল না। 

তাঁহার মন 'হার'তে সম্পূর্ণ তন্ময় হওয়ায়, বেন্রাঘাতের কষ্ট কিছুই 
অনুভব কাঁরলেন না বরং ভাবোজ্জবল মুখমণ্ডলে স্নিগ্ধ মধুর হাসিরেখা 
ফুটিয়া উঠল । তাঁহার আবিচল নিষ্ঠা, আশ্চর্য তাতিক্ষা ও অপূর্ব ভাঁন্ত দেখিয়া 
সকলের হৃদয় স্তম্ভিত হইল: যাহারা বেত মাঁরতোঁছল, তাহারা অন্তরে ভর 
পাইয়া আর মারতে সাহস কাঁরল না। কাজও শঙ্কিত হইয়া ছায়া দিতে 
বলিলেন এবং ভাত চিন্তে হারদাসের নিকট ক্ষমা চাহিয়া তাঁহাকে অন্যত্র চলিয়া 
যাইতে বাললেন। তাঁহার পূর্বের নাম কি ছিল জানা যায় না, কিন্তু সেদিন 
হইতে 'ষবন হরিদাস' নামে পাঁরাঁচিত ' হইলেন। ভন্তগণ শ্রদ্ধা করিয়া নাম 
দিয়াছেন ‘ঠাকুর হরিদাস।" 


২৮ নীশ্ৰীচৈতন্যদেব 


হাঁরদাস নিজ জন্মস্থান যশোহর জেলায় বৃঢ়ন গ্রাম পারত্যাগ কাঁরয়া 
দূরবর্তী এক গ্রামের প্রান্তদেশে জঙ্গলের ধারে ক্‌টির বাঁধিয়া মনের আননন্দ 
উচ্চৈঃস্বরে তিন লক্ষ হারনাম জপ কাঁরয়া দিন কাটাইতে লাগলেন। তাঁহার 
ভাবভন্তির কথা সর্বত্র প্রচারত হওয়ায় বহ লোক তাঁহাকে দর্শন কাঁরর্তে 
আ'সত। ক্রমে কমে বহুলোক তাঁহার প্রীত আকৃষ্ঠ হইল এবং শ্রদ্ধাভান্ত প্রকাশ 
কাবতৈ লাগিল৷ এইর্‌পে অল্পকাল মধ্যেই সেই অঞ্চলে তাঁহার খ্যাত বিস্তৃত 
হওয়াতে, সেখানকার প্রবল প্রতাপান্বিত জমিদার রামচন্দ্র খাঁর অন্তরে ভীষণ 
ঈর্ধার উদ্রেক হইল ৷ রামচন্দ্র মনে মনে ঘান্ত স্থির কাঁবয়া হরিদাসের প্রভাব 
‘নষ্ঠ এবং লোকের চক্ষে তাহাকে হান প্রতিপন্ন কারবার জন্য একটি দুম্টস্বভাবা 
স্ত্লোককে নিষ্দন্ত কাঁরলেন। রামচন্দ্রের প্ররোচনায় এবং অর্থের প্রলে'ভনে এ 
দুষ্টা নারী হাঁরদাসকে কুপথগামণী কারবার জন্য একাঁদন গভনব রাত্রে তাঁহার 
কুঠিয়াতে উপস্থিত হইল। হারদাস আপন মনে বাঁসয়া একাগ্রাচত্ডে হারনাম 
কারতেছেন, এমন সময় স্তব্ীলোকটি তাঁহার সম্মুখে গয়া প্রণাম কাঁরয়া 
দাঁড়াইল। হরিদাস চক্ষু মেলিয়া তাহাকে দৌখয়া ইঙ্গিতে বাহিরে বাঁসবার স্থান 
দেখাইয়া দিলেন। সেখানে বসিয়া সে অপেক্ষা কাঁরতে লাগল । এদিকে হরিদাস 
হারনামে তন্ময় হইলেন। স্বীলোকাঁটর কথা আর মনেই বাঁহল না। সেখানে 
বাঁসয়া সে অনেকক্ষণ অপেক্ষা কারল। ভাবল, হারদাস জপ শেষ করিয়া 
অবশ্যই আহার নিকট আসবেন. কথাবার্তা বালবেন: কিন্তু হারদাসের জপও 
শেষ হয় না কিছ বলেনও না। স্তীলোকটি বিরস্ত হইয়া শেষে তাহার নিকট 
শিয়া দাঁড়াইল এবং নিজেই কথাবার্তা বাঁলয়। তাঁহাকে ভুলাই বার চেষ্টা করিল। 
হরিদাস আবার তাহাকে বাহরে গিয়া জপ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা 
করিবার জন) হাঁঞ্গত কবিলেন। সে সাধূব ইঙ্গিত উপেক্ষা কাঁবতে পারল 
না; নিরুপায় হইয়া আবার বাঁহরে আসল এবং বসিয়া বাঁসয়া দপ শেষ 
হওয়ার অপেক্ষ। কবিতে লাগিল। এইভাবে সমস্ত রাত্ি কাঁটিরা গেলেও হাঁর- 
দাসের জপ শেষ হইল না, তিনি আসন ছাঁড়রাও উঠিলেন না। ভোরবেলা 
বিষগ্নচিত্তে স্তীলোকঁটি স্বস্থানে প্রস্থান ক? হল। 

রামচন্দ্র খাঁ তাহার মুখে সমস্ত ঘটনা শুনিয়া আরও কুপিত হইলেন এব? 
দ্বিগুণ উৎসাহ দিয়া পরবাত্রে আবার তাহাকে পাঠাইলেন। সেইাদনও সন্ধ্যার 
পরেই অভাগিন? কুঠিয়াতে উপাস্থও হইয়া মধুর বাক্যে হাবভাবে হরিদাসকে 
মোহিত করিতে চেষ্টা কারল, কিন্তু কোন ফল হইল না৷ হরিদাস পূর্ব দিনেরই 
ন্যায় তাহাকে বাহিবে বাসবার জন্য ইঙ্গিত করিয়া আপন ভজনে নিমগ্র 
হইলেন। বাহিরে সেই নারী হরিনাম শুনিতে শুনিতে সমস্ত রাত্রি জাগিয়া 
হরিদাসের অপেক্ষা করিতে লাগিল; কিন্তু জপও শেষ হইল "1, তান কোন 


ন্রীপ্রীচৈতনাদেব ২৯ 


কথাও বাঁললেন না। ভোর হইতেই সে পলাইয়া গয়া রামচন্দ্র খাঁকে নিজের 
দুঃখের কাঁহনী জানাইয়া স্বীয় অক্ষমতা জ্ঞাপন কাঁবল। অত্যন্ত ঈর্ষাপবাষণ 
রামচন্দ্র১ ক্ষান্ত হইলেন না। নানা প্রলোভন দেখাইয়া, ফন্দী যুক্তি শখাইনা 
স্রঁলোকটিকে পরের দিনও আবার পাঠাইলেন। বাতি হইতে না হইতেই 
অভাগিন সাজিয়া গাঁজয়া পুনরায় হাঁরদাসের কৃঁঠয়ায় গিয়া হাঁজর হইল। 
আভপ্রায়-অদ্য জপের আসনে বাঁসবার পূর্বেই হাঁরদাসকে স্ববশে আনয়ন 
কাঁরবে। দুষ্টা নারী নানাপ্রকারে তাহার মন ভুলাইবাব চেস্টা কাল. ?কন্তু 
শান্ত সমাহতমনা হারদাসেব চিত্ত বিন্দুমাত্রও চণ্চল হইল না। তান তাঁহান 
স্বভাবাসদ্ধ মধুব বাকো স্ব্ীলোকাঁটর মন বশীভূত কারলেন এবং পরব পর্ব 
দিনের ন্যায় বাহিরে বসিয়া হারনাম শানবার ইঙ্গিত কাঁরলে সেও মন্ত্চালি তবং 
তথায় গিয়া উপবেশন করিল। আপন আসনে বসিয়া হারদাস যথা যমে 
উচ্চৈঃস্বব্রে হারিনাম আরম্ভ করিলেন, আর বাহরে বসিয়া সেই সুমধুর ধান 
শুনিতে শুনিতে স্তীলোকটিরও মনের ভাব পারবার্তত হইতে লাগল। 

পর পব তিন রাত্রি সাধ্যমত নানারৃ্প চেষ্টা কাঁরয়াও হবিদাসের চিত্তে কোন 
প্রকার বিকার জন্মাইতে না পারিয়৷ এবং সমস্ত রাত্রি জাগিয়া একাসনে বাঁসিষা 
তন্ময়ভাবে ভগবানেব নামজপে অদ্ভূত 'িষ্ঠা দেখিবা তাঁহার প্রতি স্তীলোকাটব 
গভনীর শ্রদ্ধার উদয় হইল । নিজের জীবনকে সে ধন্দাব দিয়া স্বকৃত দুজ্কর্মের 
জনা অনুতাপ ও অনুশোচনা আবম্ভ করিল এবং বারি প্রভাত হইলে জপ 
সাঙ্গ করিয়া হাবদাস যখন আসন ছাঁড়রা উঠিলেন তখন সে নাকুলঙাবে 
কাঁদিতে কাঁদতে তাঁহার চরণে পড়িয়া স্বীয় অপরাধের নিমিত্ত ক্ষমা চাহতে 
লাগিল । সাধু হবিদাস তাহাকে কৃপা কারলেন-_ সুমধুর বাকো সান্তনা প্রদান 
পার্বক সদৃভাবে ভবন যাপন ও হরিনাম করিবার জন্য উপদেশ দিলেন। 
অভাগিনীর সৌভাগোর উদয় হইল। সে পূর্ব স্বভাব চালচলন সমস্ত ত্যাগ 
করিল, বিষয়সম্পান্ত গরীব-দুঃখাঁকে দান কবিয়া দিল এবং আঁত দশনহখন 
ভাবে জীবন যাপন ও ভজন-সাধনে কাল কাটাইতে আরম্ভ কিল। তাহার 
মতিগাঁতর এইরূপ অদ্ভূত পারবর্তন দেখিয়া সকলে ভাশ্চর্য হইয়া গেল. 
এবং অনুসন্ধান করিয়া ক্রমে সমস্ত ব্যাপার অবগত হইয়া আবও বিস্মিত 
হইল। 

এই ঘটনার কথা প্রচার হওয়ায়, হারদাসের উপর লোকের শ্রদ্ধা খুব বাঁড়য়া 
গেল৷ বহু লোক সদাসর্বদা তাঁহাকে দর্শন করিতে ও উপদেশ শুনিতে আসায় 


১ মুসলমান পাসনকর্তার কোপে গড়িয়া সাধুবিদ্বেষী রামচন্দ্রের শেষজীবনে 
বিষয়সম্পত্তি সমস্ত নষ্ট হয় এবং তিনি অতিশয় দুঃখ-দুর্দশা ভোগ করেন । 


৩০ শ্রীশ্রীচৈতন্যদেব 


ক্রমশঃ ভিড় বাঁড়য়া চলিল। তাহাতে সাধনভজনের 'িঘএ হয় দেখিয়া হারদাস 
সেই স্থান ত্যাগ করিয়া চাঁলয়া গেলেন! তাঁহার পাঁরত্যন্ত কুঠিয়াতে সেই 
স্শলোকটি জরণবনেব অবাশস্ট কাল বাস করিয়া কঠোর সাধনভজনে কালাতি- 
পাত করিয়াছিল। 

হারদাস সেই স্থান ত্যাগ কাঁরয়া পাঁরব্রাজকের ন্যায় ঘ্াঁবয়া ঘদারয়া 
কাটাইতে লাগিলেন, কিন্তু “তন লক্ষ হরিনামকীর্তন' ও তাঁহার সেই অদ্ভুত 
ভজনানষ্ঠা ছাড়লেন না। সেই সময় দেশে প্রকৃত ধার্মিক সাধ, মহাত্বার দর্শন 
বড় দুর্লভ ছিল। লোকেও এইরূপ ব্যান্তর বিশেষ আদরযত্র কাঁবতে জানত 
না। শান্ত-সম্পদ লাভের জন্য, এঁহিক সুখভোগ, মান-প্রাতিষ্ঠার জন্যই সবলে 
লালায়িত ছিল। ভগবানের চিন্তা, জপ-্ধ্যান, নিষ্কাম প্রেম-ভন্তির সাহত 
ভগবানের উপাসনা লোকে ভূলিয়া গিয়াছল: কাজেই হবিদাসের মাহমা কে 
বুঝবে” নানা দেশ ঘাঁরয়া কিছুকাল পরে হরিদাস শান্তপুরে উপস্থিত 
হইলেন এবং গঞ্গাতীরে অতি মনোরম অনুকূল স্থান পাইয়া সেখানে আসন 
লাগাইয়া, আপন ভাবে ভজন আরম্ভ কাঁরলেন। সেই সময়ে অদ্বৈতাচার্য 
শান্তিপুরে বাস কারিতেন, হঁিদাসকে দেখিয়। তাঁহার আনন্দের সীমা রাঁল 
না। তান হরিদাসকে শান্তিপুরে স্থায়ী ভাবে বাস কাববার জন্য অনুরোধ 
করিলেন এবং গঙ্গাতরে আঁত নিন স্থানে ভজনের উপযোগী একটি গুহা 
প্রস্তুত করাইরা দিলেন। আচাষই হারদাসের অন্নবস্ত যোগাইতে লাগলেন। 
ভান্তমান আচার্যকে পাইয়া হবিদাসেরও খুব আনন্দ হইল । আচার্যের সঙ্গে 
ভগবৎপ্রসঙ্গে ও ভগবদ্‌ভজনে তৃপ্তিলাভ করিয়া (তান পবমানন্দে গঙ্গাতঈবে 
বাস কাঁরতে লাগলেন। হাঁরদাসকে আচার্য আঁতিশয় শ্রদ্ধাভান্তি কারতেন। 
এমনকি নিজে মহা নিষ্ঠাবান ব্রাহ্মণ হইয়াও শিতার মৃত্যুতাথতে বাসার 
একোদ্দন্ট শ্রাদ্ধের অন্ন হরিদাসকে খাওয়াইয়া পরম পাঁরতোষ লাভ কারিতেন। 
দীনতার প্রতিমর্ত হারদাস সেই অন্ন গ্রহণ কারতে আতিশয় সঙ্কোচ বোধ 
কাঁরলেও আচার্ষের অত্যধিক আগ্রহে ও অনুরোধে অস্বীকার কাঁরতে পারতেন 
না। তৈজীয়ান আচার্য প্রচলিত প্রথা ও সমাজাবধি উপেক্ষা করতঃ শাস্দ্রের 
প্রকৃত মর্ম '্রাহ্মণ্য-গুণ-সম্পন্ন ব্যক্তিই যথার্থ বাহ্মণ' এই সত্য অনুসৰণ 
কাঁরতেন। ক্রমশঃ 'নদের নিমাই'য়ের মাহমা. ভাব-ভান্ত ও কর্তনের কথা হাঁর- 
দাসের কর্ণ গোচর হইল! আচার্ধের মুখে নিমাইয়ের বিশেষ পরিচয় পাইয়া 
হাঁরদাস আকৃষ্ট হইলেন এবং নবদ্বীপে আসিয়া তাঁহার সহিত 'মালত হইলেন? 
হাঁরদাসকে পাইয়া নিমাইয়েরও আনন্দের উৎস উথলিয়া উঠিল। 


শ্রীমৎ নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলার একচন্তা গ্রাম। তিনি ব্লাহ্মসন্তান। 
তাঁহার পিতার নাম মুকুন্দ ওঝা (ডাক নাম হান্ডাই পশ্ডিত). মাতার নাম পচ্মা- 


শ্রীত্রীচৈতন্যদেব ৩১ 


বত । পূ্বাশ্রমে নিত্যানন্দের নাম ছিল কুবের। কাঁথত আছে বাল্যকালে জনৈক 
সন্ন্যাসী তাঁহাকে তাঁহার পিতামাতার নিকট হইতে ভিক্ষা চাঁহয়া লইয়া গয়া- 
ছিলেন। খুব সম্ভবতঃ সেই সন্ধ্যাসীই তাঁহাকে শনত্যানন্দ' নামে দেন। গৃহ- 
তাগের পর তিনি সাধনভজন ও তীর্থসমূহ-দর্শন-ব্যপদেশে সমগ্র ভাবতবর্ষ 
পাঁরভ্রমণ কাঁরয়াছলেন। 


সকলের নিকট তান অবধূৃত বাঁলয়া পাঁরাচিত। তাল্দিক সন্ন্যাঁসগণকে 
অবধৃত বলা হয়। তাঁহাবা প্ররজ্যা গ্রহণ পূর্বক ষদচ্ছা বিচরণ করেন, আবাব 
ইচ্ছা হইলে গৃহস্থের ন্যায় বিবাহ কাঁরয়া স্তরপুত্র লইয়া সংসারধর্ম পালন 
করেন। অবধৃতশ্রেম্ঠ নিত্যানন্দ শেষকালে চৈতন্যদেবের আভিপ্রায় বুঝিয়া পত্ধী- 
গ্রহণ পূর্বক গাহস্থ ধর্ম পালন কারিয়াছিলেন। বিবাহ কারবার পূর্বে বঙ্গদেশে 
ধর্মপ্রচার কালে তাঁহার যেরূপ পোশাক-পরিচ্ছদের বর্ণনা ও মূল্যবান বস্ত্র 
অলঙ্কারাদ ধারণের কথা শ্রীচৈতন্যভাগবতাঁদ গ্রন্থে দেখা যায়, তাহা হইতে 
স্পষ্ট প্রমাণ হয়, তিনি তান্তিক অবধূত সন্ন্যাসী ছিলেন। তাঁহার পাঁরৱাজক- 
জীবনের সঙ্গী, অবধুতের অবলম্বন_নীলকণ্ঠ মহাদেব (শিবালগগ) এবং 
তারা-যন্ত্র এখনও তাঁহার আন্বসস্থান খড়দহে তাঁহার বংশধরগণ কর্তৃক পাঁজত 
হইতেছেন। আবার এইরূপ একশ্রেণীর ত্যাগী পাঁরৱাজক আছেন যাঁহারা 
জ্ঞানের আঁত উচ্চস্তরে আরুঢ় হইয়া বাহ্যক পোশাক-পাঁরচ্ছদ, আহার-বিহারে 
কোন বিশেষ রীতিশনয়মেব অপেক্ষা রাখেন না এবং বালকবৎ পরমানন্দে বিচরণ 
করেন। তাঁহাদিগকেও অবধূত বলা হয়। যোগিশ্রেন্ঠ দত্তাত্রেয় অবধৃতমণ্ডলীর 
অগ্রণী ছিলেন। নিত্যানন্দও এইরূপ উচ্চকোটার মহাত্মা ছিলেন এবং দত্তাৱেরেৰ 
ন্যায় তাঁহারও অবধূত নামে পাঁরচিত হওয়া বিচিত্র নহে।৯ 

তাঁ্থ ভ্রমণকালে, কোন স্থানে নিমাইয়ের দাদা 1ব"বরূপের সঙ্গে নিভা- 
নন্দের দেখা হয়। বিশবরূপ তখন কোন দশনামী সন্াসীর নিকট হইতে সন্ন্যাস 
গ্রহণ করিয়া স্বামী শঙ্করারণ্য নামে পাঁরচিত হইয়াছিলেন। সমান বয়স বলয়া 
ও স্বভাবের মিল থাকায় উভরের মধ্যে খুব প্রীতির সণ্টার হইয়াছিল। এই 
সুযোগে নিত্যানন্দ, শঙ্করারণ্যের পূর্বাশ্রমের নাম-ঠকানা ও মা বাপ ভাইয়ের 
কথা সমস্ত শুনিয়া লইয়াছলেন। পরিভ্রমণ কাঁরতে কাঁরতে বঙ্গদেশে আ'সয়া 
এখন তাঁহার বন্ধুর পূর্বাশ্রম ও পাঁরবারবর্গের কথা মনে পাঁড়ল এবং তাঁহা- 
দিগকে দেখিবার ইচ্ছা হইল। নিঠ্যানন্দ নবদ্বীপে উপাস্থিত হইলে প্রীবাসাচার্য 


১ “যো বিলঙ্ঘ্যাশ্রমান্‌ বর্ণানাত্বন্যেব স্থিতঃপৃমান্‌। অতিবর্ণাশ্রমী যোগী অবধৃতঃ 


স উচ্যতে ॥” “অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ ধৃতসংসারবন্ধনাৎ, তত্তুমস্যথ-সিদ্ধ ব্বাদবধূতোহ- 
ভিধীয়তে ॥? 


৩২ শ্রীত্রীচৈতন্যদেব 


তাঁহাকে পাইয়া আঁত আদরে আপনার গৃহে লইয়া গেলেন। 'নত্যানন্দের আঁত 
উচ্চ অবস্থার পারিচয় পাইয়া শ্রীবাসের মনে খুব আনন্দ হইল ৷ তাঁন অতিশয় 
্রদ্ধা-ভক্তি সহকারে তাঁহার সেবা-পাঁরচর্ধা করিতে লাগলেন শ্রীবাসের পত্নী 
মালনশ দেবশও পরম ভান্তমতশ ছিলেন। নিত্যানন্দের বালকবং স্বভাবে তান 
আনাঁন্দত হইয়া তাঁহাকে নিজ সন্তানের ন্যায় স্নেহে সেবা কাঁরতেন। 

নিত্যানন্দ যখন নবদ্বীপে আসিলেন তাহার কিছ পূর্ব হইতে নিমাই দেশে 
হাঁরনাম কর্তনের প্রবল আন্দোলন আরম্ভ করিয়াছেন। নবদ্বীপে পেশছিবার 
পূর্বেই সে কাহিনী নিত্যানন্দের কর্ণগোচর হইয়াছিল।১ এখন তাঁহার সাক্ষাৎ 
পরিচয় পাইলেন। প্রেমানন্দে মত্ত নিতাই নিমাইয়ের সঙ্গে মিলিত হইলেন। 
উভয়ই উভয়কে পরমাদরে গ্রহণ করিলেন, উভয়ের প্রাণে আনন্দসিম্ধু উত্থালখা 
উঠিল; ভন্তগণেরও উল্লাসের সীমা মহল না। নিত্যানন্দ শচীদেবীকে দর্শন 
কাঁরয়া মাতৃ সম্বোধনে পাদবন্দনা করিলেন। শচীদেবী 'বিশ্বরূপের সঙ্গে 
নিত্য।নন্দের সাদৃশ্য দেখিয়া এবং তাঁহার মূখে ব*্বরূপের সংবাদ পাইয়া 
বিশবরূপেরই মত পন্রজ্ঞানে তাঁহাকে আদর কারতে লাগলেন। নিমাইও 
তাঁহাকে স্বীঁর অশ্রজের ন্যায়ই জ্ঞান কবিতেন। শচদেবী তাঁহাকে ডাকতেন 
শনতাই' এবং সেই নামেই তাঁহার পাঁরচয় হইল। এখন হইতে ?নমাই-নিতাই 
দুই ভাইকে লইয়া ভন্তগণ শচীদেবীর গৃহে আনন্দের হাট বসাইলেন। নিমাইকে 
দেখাশুনা করিবার, বিশেষতঃ কীর্তনের সময় ভাবাবস্থায় তাঁহার দেহরক্ষার 
ভার নিতাইয়ের উপর দিয়া শচীদেবীর প্রাণে অনেক স্বাস্ত হইল । নিতাই 
ছায়ার নায় সর্বদা নিমাইয়ের সঙ্গে সংগে থাঁকিতেন। ভাবাবেশে তাঁহার দেহ 
যাহাতে ভূলুশ্ঠিত না হর. সেজন্য কাঁত'নের সময় নিতাই নিমাইয়ের পশ্চাতে 
থাকিয়া দুই হাত মেলিয়া আগলাইয়া রাঁখতেন। 

শচঈদেবীব গৃহে এখন নিত্য মহোৎসব। ভগবংপ্রসঙ্গ সেবা-পুজা পাঠ- 
কাঁত'ন লাগিয়াই আছে। চারদিক হইতে লোক আসিতেছে, নিত্য নূতন ভন্ত 
হইতেছে । কত লোক কত জিনিসপত্র লইয়া আসে । রঘুনাথের কৃপায় কিছুমার' 
অভাব-অনটন নাই। ভন্ত মাহলাগণের সঙ্গে মালিতা হইয়া িষ্যাপ্রয়াদেবী 
শাশুড়ীর চালনাধশনে এবং স্বামীর আভিপ্রা় অনুসারে সানন্দে রম্ধবনাদি 
কাষেরি দ্বারা ও অনাপ্রকারে সকলের স্বাচ্ছন্দা বিধানে আত্মনিয়োগ করিলেন। 

নিমাই ভন্তগণের সঙ্গে মিলিত হইয়া প্রাত রাত্রে ভগবংপ্রসঞ্গ ভজন- 
কীর্তনে অনেক সময় আতবাহত কাঁরতেন। যাহাতে বাঁহমখ লোক আঁসয়া 
নিজেদের ভাব ভঙ্গ না করে. সেজন্য সাবধান হইয়া তাঁহারা বাহিরের লোককে 


১. কাশীধামেই তিনি এই খবর পাইয়াছিলেন বলিয়া শুনা যায় 


হারুদাসের কথা- নিত্যানন্দের আগমন- কণর্ত” প্রচার ৩৩ 


এওঁ সভায় প্রবেশ করিতে দিতেন না, গোপন ভাবেই উহার অনুষ্ঠান হইত। 
শ্রীবাসাচার্যের গৃহ আতি নির্জন দৌখয়া ?কছুকাল পরে নিমাই সেইখানেই 
ভজনের স্থান নিদিষ্ট কাঁরলেন এবং প্রাত রাত্রে অন্তরঙ্গ তন্তগণসঙ্জো শ্রীধাস- 
অঙ্গনে উপাস্থত হইয়া ভজন-কঈর্তনে পরমানন্দ সম্ভোগ কাঁবতে লাগিলেন । 
এইর্‌পে প্রায় সম্বৎসর ব্যাপিয়া প্রত রাত্রে শ্রীবাসের গৃহে তন্তামলন ও ভজন- 
কর্তন হইয়াছল। সেই স্থানে ভন্তগণসঙ্গে ভজন-কীর্তনে নিমাইযের দেহে 
কত 'বাচন্র ভাবের বিকাশ হইত তাহার ইয়ত্তা নাই। মুদ্ধাচত্ত শুন্তগণ সেই 
সকল অলোঁকক দৃশ্য দেখিয়া জীবন সফল মনে কারতেন। কখনও কখনও 
ভাবে নিমাই বাহ্যজ্ঞানশূন্য হইতেন। তখন তাঁহার বদনমণ্ডল দিব্য প্রভায় 
উজ্জন্ল হইয়া দর্শকেন নয়নমন্‌ সার্থক কাঁরত। কিন্তু বাহজ্ঞান না থাকায় 
আত্মীয়-স্বজনের প্রাণে আশঙ্কা জাগিত। বিশিষ্ট ভন্তগণ তখন যে ভাব 
অবলম্বনে তাঁহার মন অন্তর্মখী হইয়াছে, তাহা ব্াঝয়া ৩দনুসারে ভগবানের 
নান শুনাইতেন, এইরূপে ধারে ধীরে আবার বাহ্যজ্জন ফিবিয়া আসিত। 
নিমাইয়ের ইচ্ছানুসারে একবার আষাঢ়-প্‌ার্ণ মা বা গুরুপবর্ণমা (ভগবান 
বাসের আঁবভাব-তাঁথ) উপলক্ষে প্রীবাস-ভবনে ব্যাসপ্‌জার আয়োজন হইয়া- 
ছিল। সন্ন্যাঁসগণের পক্ষে এই পবিত্র তীথাঁট বিশেষ তাৎপর্যপূর্ণ । সন্যাসী 
নিত্যানন্দ আজ নিমাইয়ের আগ্রহাঁতশয্যে সন্ন্যাসিগুরু ব্যাসের পূজায় ব্রত! 
হইয়াছেন।৯ শ্রীবাস-ভবনে আজ স্বগীয় সমারোহ--পৃজা-উৎসবের সকল 
ববস্থা সুচাররপে সম্পন্ন হইয়াছে। িমাইননতাই আনন্দকীর্তনে মাতোয়ারা 
--ভাগ্যবান ভন্তমণ্ডলণ সাশ্রুপুলকে ভজনপূজনে ডূবিয়া আছেন। শাস্তাবাধমত 
সকল কৃত্য সমাপনান্তে নিত্যানন্দ ব্যাসের ধ্যানে নিমগ্ন হইলেন। চন্দনচচিত 
সুগন্ধ পুজ্পমাল) অঞ্জলিবদ্ধ করে লইয়া (তান নয়নজল ভাঁসতেছেন। অকস্মাৎ 
ভাবের ঘোরে নিমাইকেই আদিগ.র, ব্যাসন্ঞানে মালা নিবেদন কাঁরয়া নিতাই 
১ ব্যাসপূজার প্রান্কালে জাবোন্মত্ত নিত্যানন্দ উদ্দাম নৃত্য করিতে করিতে স্বীয় 
দণ্ড ভঙ্গ করিয়াছিলেন । পরে নিমাউয়ের সঙ্গে গঙ্গায় গমন করিয়া উহা বিসর্জন দেন। 


অবধ্তশ্রেষ্ঠ নিত্যানন্দের দশুবিসর্জন সম্ভবতঃ এইভাবেই হইয়াছিল । শ্রীল রূন্দাবনদাস 
ঠাকুর লিখিয়াছেন £ 


“দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া । 
চলিলেন গঙ্গাস্থানে নিত্যানন্দ লইয়া ॥ 
শ্রীবাসাদি সভেই চলিলা গঙ্গাস্্রানে । 
দণ্ড থুইলেন প্রভু গঙ্গায় আপনে ॥” 


--টচতন্যভাগবত 


৩৪ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


বাহাজ্ঞানহারা হইলেন। ভাবাবহৰল নিমাইয়ের বদনমণ্ডলে বৈদাৃতিক দ্যাঁত 
খেলিয়া গেল-বড়ভুজমৃর্তিতে শ্রীনিত্যানন্দের নয়নপথে প্রকট হইয়া চাঁকতে 
এক 'দব্ভাবের সাাঁন্ট কারলেন। 


“প্রভু বোলে “নিত্যানন্দ! শুনহ বচন। 
মালা দিয়া ঝাট কর ব্যাসেব পুজন ॥' 
দেখিলেন নিত্যানন্দ- প্রভু বিশ্বম্ভর। 
মালা তুলি দিলা তাঁর মস্তক উপর ॥ 
চচির চিকুরে মালা শোভে অতি ভাল। 
ছয়ভুজ িশ্বন্ভর হইলা তৎকাল ॥ 
শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুষল। 
দৌখয়া শবাঁস্মত হৈলা নিতাই বহল ॥ 
ষড়ভুঞজ দোখ মূর্ছা পাইল নিতাই। 
পাঁড়লা পৃথিবীতলে ধাতু মাত্র নাই॥" 


_ চৈতনভাগবত 


মধ্যে মধ্যে নিমাই অন্তরষ্গ ভভ্তগণকে লইয়া ভান্তভাবের উদ্দীপক 
পৌরাণিক নাটকের আভনয় কারতেন। তিনি স্বয়ং প্রধান প্রধান চরিত্রের 
ভূমিকায় অবতীর্ণ হইয়া এমন চমৎকার আভনয় কাঁরতেন যে. তাহা দোঁখয়া 
সকলেই বিস্মিত হইত। এমনাঁক অনেক ক্ষেত্রে আভনয়ের পাঁরচ্ছদ পাঁরহিত 
নিমাইকে শচঁদেবীও নিজ পাত্র বলিয়া চিনিতে পারতেন না। আবার কখনও 
কোন দেব-দেবীর ভূমিকায় অবতীর্ণ হইলে নিমাই সেই সেই ভাবে সম্পূর্ণ 
আবিন্ট হইয়া যাইতেন। এইরুপে তাঁহাতে কৃষ্ণ, রাম, নৃসিংহ, শিব প্রভাতি 
পুবুষভাবের, আবার কখনও রাধা, লক্ষী, দুর্গা, আদ্যাশক্তি প্রভৃতি প্রকাতি- 
ভাবের প্রকাশ হইত। 


“কভু দুর্গা কভু লক্ষ্মী কভূ বা 'চচ্ছান্ত। 
খাটে বাস, ভন্তগণে দিলা প্রেমভান্তি ৷" 


একদিন এইরপে ব্রজল'লার অভিনয়ে নিমাই ব্রজের আঁধজ্ঠান্রী মহামায়া 
আদ্যাশান্তর ভাবে আঁবষ্ট হইয়া বরাভয় করে ভন্তগণের সম্মুখে দণ্ডায়মান 
হইলেন। অপার স্নেহশালিনী বরাভয়ধ্যারণী জগ্জ্জনননকে সাক্ষাৎ দর্শন 
কারয়া ভক্তগণের প্রাণ অতাঁব উল্লসিত হইল। তাঁহারা ভন্তিভরে জগদম্বার 
শ্রীচরণে দণ্ডবং প্রণাম ও যথাশান্ত পূজা অর্চনা কাঁরয়া করজোড়ে স্তব আরম্ভ 
কাঁরলেন। শাস্মজ্ৰ পণ্ডিত ভন্তগণ দেবামাহাত্ অনুসরণ কাঁরয়া ভগবতণীকে 


হারদাসের কথা-_নিত্যানন্দের আগমন--কীর্তন প্রচার 


৩৫ 


স্তব করিলে পর, তিনিও অতীব প্রসন্না হইয়া তাহাঁদগের বাত বর প্রদান 


করিয়াছিলেন। 


“জননী-আবেশ বাঁঝলেন সর্বজনে। 


দি প্রভু শুনে ॥ 


‘জয় জয় জগত-জননী মহামায়া। 
দুধাখত জনবেরে দেহ চরণেব ছায়া ॥ 
জয় জয় অনন্ত ব্ৰহ্মাণ্ড কোটাশ্ববী। 

তুমি যুগে যুগে ধর্ম রাখ অবতাবি ॥ 
ব্হ্মা-বিষু-মহেশ্বরে তোমার মাহমা। 
বালিতে না পারে, অন্য কে দিবেক সীমা ॥ 
জগত-স্বরূপা তুমি, তুমি সর্বশন্ডি। 

তুমি শ্রদ্ধা, দয়া, লব্জা, তুম বক্কুভাঁন্ত ॥ 
যত বদ্যা--সকল তোমাৰ মার্তিভেদ। 
সর্বপ্রকীতির শক্তি তুমি কহে বেদ ॥ 
নিখিল প্রহ্মাণ্ডে পাঁবপূর্ণ মাতা । 

কে তোমার স্বরূপ কাঁহতে পারে কথা ॥ 
তুমি ত্রিজগত-হেতু গুগন্রয়ময়নী। 

ব্ৰহ্মাদি তোমারে নাহ জানে এই কাঁহ ॥ 
সর্বাশ্রয়া তুমি সর্বজীবের বসতি। 

তুমি আদ্যা আবিকারা পরমা প্রকৃত ॥ 
জগত-আধার তুমি দ্বিতীষ-রাহতা । 
মহার্পে তুমি সর্ব জীব পালয়িতা॥ 
জলরূপে তুমি সর্বজীবের জীবন। 
তোমা স্মারলে খণ্ডে অশেষ বন্ধন এ 
সাধূজন-গৃহে তুমি লক্ষত্রী মৃর্তিমতটী। 
অসাধূর ঘরে তুমি কালরূপাকাত ॥ 
তুমি সে করহ ত্রিহ্গগতে স্‌ষ্টিস্থিতি। 
তোমা না ভজিলে পায় ন্রিবধ দুর্গতি ॥ 
তুমি শ্রদ্ধা বৈষবের সর্ব উদরা। 

রাখহ জননি! চরণেব দিয়া ছায়া ॥ 
তোমার মায়ায় মগ্ন সকল সংসার। 

তুমি না রাখলে মাতা কে রাখবে আর ॥ 


৩৬ প্ীত্রীচৈতন্যদেব 


সভার উদ্ধার লাগি তোমার প্রকাশ ৷ 

দুঃখিত জীবের মাতা কর নিজ দাস ॥ 

রক্মাঁদর বন্দ্য তুমি সর্বভূত বুদ্ধ! 

তোমা স্মারলে সবমন্ত্রাদর 'সাঁদ্ধ॥” 
_চৈতনভাগবত 


ভন্তগণসঞ্গে নিমাই আতি সংগোপনে আপনার ভাবে চলিলেও তাঁহার 
প্রচারিত ধর্ম সমাজের উপর ধীরে ধীরে প্রভাব বিস্তার কাঁরতে লাগল । তান 
যেভাবে সব্বদা সংপ্রসঙ্গ শাস্ত্রাদি ব্যাখ্যা আলাপ-আলোচনা করিতেন, ভাগবত- 
তত্ব ভান্তমার্গ ও সাধনভজনের উপদেশ দিতেন, সর্বোপারি তাঁহার দৈনন্দিন 
জীবনের কার্যকলাপে যে নৃতন ভাবের প্রকাশ হইত, তাহাতে বহু বান্তর 
জশবনের গাঁত পাববাঁতিত হইয়া গেল। আবার এ সকল ভন্তগণের দ্বারা 
প্রভাবত হইয়া নিত্য নতন লোক আশ্রয় লইতে আঁসত। এইর্‌পে দিনে 
দিনে তাহার প্রভাব বাড়িয়া চলাতে ঈর্ধাপরায়ণ ধর্মদ্বেষী একদল লেক 
বিরোধন হইয়া দাঁড়াইল। তাহারা নিমাই এবং ভন্তগণের, বিশেষতঃ তাঁহাদের 
ধর্মমত ও ভজনপ্রণালীর নিন্দা কাঁরয়া, চাঁরাঁদকে নানাপ্রকার কুৎসা রটাইতে 
লাঁগল। ভাবের বিরোধী, অধার্মিক অসংলোকের সংসর্গে ভাবভান্তর বিশেষ 
হানি হয় বালিয়া নিমাই ও ভন্তগণ এ সকল লোক হইতে সর্বদা দরে অবস্থান 
কাঁরতেন। বিশেষতঃ ভঞ্জনকালে এ সকল লোককে কছুতেই নিকটে আসতে 
দিতেন না। ইহাতে নিন্দকেরা নিন্দা কারবার আরও সুযোগ পাইল । তাহারা 
বালিতে লাগিল, নিমাই রাব্রে শ্রীবাস আচার্যের গৃহে ভন্তগণসহ ালত হইয়া 
নানারূপ দুচ্কর্মের অনুষ্ঠান করেন। বিরুদ্ধবাদশীদগের মধ্যে সমাজের নেতৃ- 
স্থানীয় কয়েকজন ব্রাহ্মণ পাঁণ্ডতও 'ছিলেন। তাঁহারা শাস্ত্ের দোহাই দয়া 
প্রচার কারলেন. “নিমাই পশ্ডিত বেদসম্মত ধর্মাচরণ ত্যাগ করিয়া কতকগুলি 
ভশ্ডের সঙ্গে মিলিয়া সমাজকে অধঃপাতে দিতেছে ।” 


গোপাল নামক জনৈক শ্ৰান্মণ স্বীঘ স্বভাবের দোবে লোকের নিকট 'চাপাল 
গোপাল' নামে পরিচিত হইয়াছিলেন। সে নিমাই ও ভন্তমণ্ঙলণর কুৎসা প্রচার 
করিবার জন্য একাদন রাত্রে শ্রীবাসের বাড়ীর দ্বারদদশে একটি মদের হাড় এবং 
কলাপাতায় লাল জবা ফুল, আতপ চাউল, দুর্বা ইত্যাঁদ এমন ভাবে সাজাইয়া 
রাখিল যে. সকালে উহা দৌখিয়া লোকের সন্দেহ হইবে, শ্রীবাসের ঘরে রান্রে 
তান্তিক কাপালিকদিগেব নায় কুক্রিয়ার অনুষ্ঠান হয়। ভোরবেলা! দরজা 
খুলিবামান্রই শ্রীবঝাস সমস্ত দেখিতে পাইলেন এবং নিন্দুকাঁদগের কাণ্ড বুয়া 
অতীব দুঃখিত হইয়া ভগবানের নাম স্মরণ কাঁরলেন। 


হরিদাসের কথা-নত্যানন্দের আগমন- কাত ন প্রচার ৩৭ 


শ্রীবাসাচার্ষের শাশুড়ী ছিলেন ঘোর বিবয়াসন্ত ও ভবদাীবমুখী। 'িমাই- 
পাণ্ডতের সঙ্গে মিলিত হইয়া জামাতা বপথে চাঁলতেছে বালিয়া তাঁহার খুব 
দুঃখ হইয়াছিল। রাত্রে শ্রীবাসের গৃহে নিমাই যখন ভন্তগণসঞ্ে সালত 
হইতেন, তখন বিরুদ্ধবাদশী ও বাহমখ বলিয়া বুড়ীকে সেখানে থাঁকতে দেওয়া 
হইত না৷ বুড়ীর অন্তরে খুব কৌতূহল হওয়ায়, তিন একাদন আঁত গোপনে 
গা ঢাকা দিয়া লুকাইয়া রাহলেন। রাত্রে ভজনের সময় অন্যাঁদনের ন্যায় অন্তরে 
উল্লাস ও ভাবের প্রকাশ না হওয়ায় সোঁদন ভন্তগণসহ নিমাই অভাব দুঃখত 
হইলেন। কারণানুসন্ধান করিয়া নিমাই বলিলেন, “কোন অভন্ত বাহিরের 
লোক এখানে আছে কনা খোঁজ দেখি*" তাহার অভিপ্রায়ানুযায়] সন্ধান 
কারয়া, শ্রীবাসেব শাশূড়ীকে পাওয়া গেল এবং তাহাকে ঘব হইতে বাহ 
করিয়া দেওয়া হইল। অতঃপর ভজনে চিত্ত খুব একাগ্র হওয়ায় সকলেই 
আনন্দে মগ্ন হইলেন নিন্দুকদেব এই সকল অপচেষ্টা সত্তেও নমাই যথ। 
নিয়মে ভন্তাঁদগকে লইঘা সাধনভজনে রত বহিলেন। কিন্তু প্রজঃ্লিত আঁনুকে 
কেহ ঢাঁকয়া রাখিতে পারে না। ভগবাদচ্ছাশ যে ভাবতরঙ্গ উঠিযাছল. 
তাহাও আর শ্রীবাসের আ্গনায় আবদ্ধ রাহল না, নিমাই আর আপনার ভাবে 
ভন্তসঙ্গে গোপনে থাকতে পারলেন না। লোকের সঙ্গে 'তাঁন যতই িশেন 
ততই তাহাদের 'ব্রভাপজবালার পাঁরিচয় পান। তাঁহাব কোমল প্রাণ বাঁথত 
হইয়া উঠিল। তানি তাহাঁদগের বাথা জুড়াইতে ভগবানের কথা শুনাইবাব 
জন্য আকুল হইলেন। ইহার ফলে প্রকাশ্যে সকলের সঙ্গে 'মালিয়া ভজন- 
কীর্তন আরম্ভ হইল। এখন হইতে নিমাই প্রতাহ ভন্তগণকে সঙ্গে লইয়া 
বিকালবেলা নবদ্বীপের রাস্তায় এবং গঞ্গাব ঘাটে উচ্চৈঃস্বরে হণবনাম 
সঙ্কশর্তন আরম্ভ কাঁরলেন। 

পূর্ববঙ্গ-ভ্রমণ এবং গয়াযান্রার কালে নিমাই ধর্মের দুববস্থা প্রতাক্ষ 
কারয়াছলেন। নবদ্বীপেও সমাজের অতি উচ্চস্থানে বসিয়া তান অনেক 
অভিজ্ঞতা লাভ কাঁরয়াছিলেন। এখন আবার সর্বসাধাবণের সঙ্গে মিশিয়া, 
দেশের দুঃখদুদশা বিশেষভাবে হৃদয়ঙ্গম কাঁরলেন। একাঁদকে ব্রাহ্মণাদ 
উচ্চবর্ণেব জাত্যভিমান, পাণ্ডিত্যগর্ব ও ভগবদ্‌বিমুখণঁ বাদবিতণ্ডায় বৃথ। 
আয়ুক্ষয় ; অন্যাদকে শ্‌দ্র ও অন্ত্যজ জাঁতব আঁতশয় দুরবস্থা, ধর্মে -শাদ্দে 
অজ্ঞতা, অস্প্‌শ্যতা, ভগবদুপাসনায় অনাধকার, এমনাক প্‌জা-পাব ণ-উৎসব্যাদ 
উপলক্ষেও একত্র মিলনে অযোগ্যতা এবং বিদেশীয় বিজাতীয় ধর্মে আগ্রহ 
ইত্যাদি দেখয়া তাঁহার প্রাণ কাঁদিতে লাগিল। তিনি দেখলেন, অযাচিত 
হরিনাম বিতরণের মধ্যেই এই সমাজব্যাঁধ ও ধর্মীবপ্লব নিরোধের মহেষধ 
রাহয়াছে। তাঁহার সুমধুর কীর্তনে, অমায়িক ব্যবহারে, 'নিজ্কলঙ্ক চাঁরতে, 


৩৮ শ্রীপ্রীচৈ তন্যদেব 


সর্বোপার প্রাণ-মন-কিমোহনকারী সরল সহজ ভগবধ-তত্বপূর্ণ মধুর উপদেশে 
লোকের চিত্ত আকৃষ্ট হইল। 


তাঁহার হরিনাম প্রচাবের ফলে ক্রমশঃ সর্বসাধারণের মধ্যে প্রীতি ভালবাসা 
ও এক্য বৃদ্ধি এবং ঈর্ধা-দ্বেষ, ভেদবৈষম্যের ভাব কামতে আরম্ভ হইল। 
নিমাই সকল শ্রেণীর লোকের সঙ্গে সমানভাবে মাশিতেন, তিনি ভন্তগণসঙ্গে 
পাড়ায় পাড়ায় ঘুরিয়া, লোকের দ্বারে দ্বারে গিয়া প্রচার কাঁরতেন:_জো'্ডহাতে 
অনুনয় করিয়া বাঁলতেন, “ভাই, এই দুর্লভ মনুষ্যজন্ম কেন বৃথা ক্ষয় 
কারতেছ, কেন ব্রিতাপজবলায় প্াঁড়যনা মারতেছ 2 হাঁরকে ডাক, হাঁরনাম - 
কাঁতন কর, অন্তরে পরম আনন্দের সঞ্চার হইবে। ভগবদভজন ভিন্ন শান্তি- 
লাভের আর কোন উপায় নাই৷" তাঁহার প্রচারে উচ্চনচ ভেদ নাই. ধন'দারদু 
বিচার নাই, পাণ্ডিতমর্খ জ্ঞান নাই: নিমাই যাহাকে দেখেন তাহাকেই বুঝাইয়া 
শুনাইয়া ভগবানের পথে আনিবার হরিনাম লওয়াইবার চেষ্টা করেন। ভগবদ্‌- 
ভাবে বিভোর তাঁহার কমনীয় মূর্তি সুমধুর বাণী ও অমায়ক ব্যবহারে 
লোকের প্রাণ মন বিমোহিত হইয়া যায়, তাহারা তাহাকে আত্মসমর্পণ করে। 


নিত্যানন্দ ও হরিদাস নিমাইয়ের আঁভপ্রায় অনুযায়ী, নবদ্বীপের সর্বত্র, 
বিশেষতঃ অণ্লতি গলিতে ঘ্যারয়া পাতিত কাঙ্গাল দীনদুঃখী ও 'নিম্নশ্রেণীর 
লোকের মধ্যে ধর্মপ্রচার আরম্ভ করিলেন, ফলে তাহাদেব মধ্যে নূতন চেতনার 
সণ্মার হইল. তাহারা জাগিয়া উঠিল। নিমাইয়ের প্রভাব ও দেশে ধর্মভাবের 
বৃদ্ধি, বিশেষতঃ ইতর সাধারণের অভ্যুদয় দেখিঘ্না সমাজের রক্ষণশীল গোঁড়ার 
দল বিষম চিন্তায় পাঁড়লেন। তাঁহারা এবং ধর্মীবরোধশী গুস্ডাপ্রকীত দুষ্ট 
লোকেরা মাইকে পরম শৱ মনে করিয়া, তাঁহার নিন্দা ও অনিষ্ট চেষ্টা 
আরম্ভ করিল। সেই সময়ে নবদ্বীপে জগন্নাথ ও মাধব নামে দুই ভাই নগর- 
রক্ষার কাষে নিষ্ন্ত ছিল। ব্রাহ্মণসন্তান হইলেও তাহারা সদাচার-স্বধর্ম 
ভুলিয়া, গুণ্ডাঁম মাতলাম কাঁরয়া কাল কাটাইত। লোকের নিকট তাহারা 
'জগাই মাধাই' নামে পাঁবাচিত ছিল। মাইয়ের ধর্ম প্রচার, হরিনাম-সংকণীত'ন 
তাহাদের মোটেই ভাল লাগত না। ক্রমে কীতনের জনলায় তাহারা আস্থর 
হইয়া উঠিল। 'কছুকাল পরে যখন দৌখতে পাইল, তাহাদের গুণ্ডা 
সহচরেরাও অনেকে 'নমাইয়ের দলে ভাঁড়য়া সংকীর্তনে যোগ দের, হারিনামে 
গড়াগাঁড় যায়, তাহাদের সঙ্গে মিশে না, মদ খায় না, গ্‌ণ্ডামি করে না, তখন 
তাহারা আর সহ্য কাঁবতে পাঁরল না; প্রাতশোধ লইবার সুযোগ খঠাঁজতে 
লাগিল। 


এদকে নিতাই হরিদাসের সহায়তায় হরিনাম বিতরণে আত্মসমর্পণ 


হারদাসের কথা-নতানন্দের আগমন--কীর্তন প্রচার ৩৯ 


করিয়াছেন। যাহাকে দেখেন ত িহানিই প্রেমালিানে আবদ্ধ করিয়া হরিনাম 
লইতে অনুনয় করেন। 


“নিতাই যারে দেখে তারে বলে জোড় কর কাঁর। 
আমারে 'কানিয়া লহ বল গোর-হাঁরি ॥"' 


ভাবে ভোলা নিতাই একদিন প্রচার কাঁরতে বাহর হইয়াছেন। প্রেমভাবে 
বিভোর হইয়া হরিনাম কীর্তন কাঁরয়া নবদ্বীপের রাস্তায় চলিয়াছেন, এমন 
সময় জগাই মাধাই দুই ভাইয়ের সঙ্গে দেখা । মাতাল অবস্থায় টালতে টালতে 
দুই ভাই তাঁহার দিকে আসতেছে, মুখে অশ্লীল গালাগালি। ভাবে বিভোর 
নিতাইও নাচতে নাচিতে তাহাদের দিকে অগ্রসর হইলেন, মুখে সুমধুর 
হাঁবনাম। নিতাইকে দেখিয়া দুই ভাই ক্ষোপয়া গিয়াছে, মাধাইয়ের হাতে 
ম:দর কলস ছিল, ছ:ুড়িয়া নিতইয়ের মাথায় মারিল। মাটির কলসণ মাথায় 
ঠোঁকিয়া ভাঙ্গিয়া গেল এবং উহার আঘাতে মাথা কাটিয়া বন্ড ঝাঁরতে লাগল)" 
কান্ড দেখিয়া চাঁরাদকে লোকে হায় হায় কাঁরয়া উঁঠিল। কন্তু িভাইযের 
ভ্রুক্ষেপ নাই, তিনি নাচিতে নাচিতেই অগ্রসর হইয়া মাধাইকে প্রেমালঙ্গন 


“হার বলে আয়, নেচে আয়, জগাই মাধাই। 
মেরেছ বেশ করেছ, হরি বলে নাচ ভাই ॥” 


আজ নিতাইয়ের প্রেমের পরশে পাষাণ হৃদয় গাঁলয়া গেল। বিবেকের উদয় 
হওয়াতে দুই ভাই নিত্যানন্দের চরণে পাঁড়য়া বার বার ক্ষমা চাঁহতে লাগল । 

এদিকে নিতইয়ের মাথায় কলস মারার কথা শুনিয়া ভন্তগণসহ নিমাই 
ছুটিয়া আসিলেন। আজ তাঁহার সেই রূুদ্রমূর্তি দেখিয়া লোক ভীত হইল, 
ভন্তগণের বিস্ময় জাঁন্মল। তখন আকুলাচত্ত জগাই মাধাই মাইয়ের চরণে 
ল.ঃটাইতে লাগিল, আতিশয় আর্ত প্রকাশ করিয়া কৃপা ভিক্ষা কাঁরল। চাঁরাদকে 
বহন লোক জড় হইয়াছে; কিন্তু সকলেই চিন্রার্পতেব ন্যায় অবাক নিস্পন্দ। 
কিন্তু নিমাইয়ের চিত্ত নরম হইল না। তান পাষণ্ডাঁদগরকে ক্ষম। করিলেন না। 
তাহাদের নিকট হইতে দুরে সাঁরয়া 'গয়া ক্রোধ প্রকাশ কাঁরতে লাগলেন। 
দয়াল নিতাই আর 'স্থর থাকিতে পারলেন না। দুই ভাইয়ের অপরাধ ক্ষমা 
করিবার জন্য, তাহাদিগকে কৃপা কারবার জন্য, নিমাইকে ধরিয়া বসিলেন। 
করুণহৃদয় 'নত্যানন্দের অদ্ভুত প্রেমে উপপাস্থত সকলের চিত্ত আদ্র হইল। 
নিমাইয়ের অন্তরে আঁতশয় দুঃখ হইলেও তান নিতাইয়ের 'দব্যচারত্র, ত্যাগ- 
তিতিক্ষা ও ক্ষমা দৌখয়া চমৎকৃত হইলেন, “মার খেয়ে প্রেম যাচে, এমন দয়াল 


80 শ্ৰীন্ৰীচৈতন্যদেব 


কোথায় আছে"_ ভাবিয়া বিস্মিত হইলেন। 'িতাইয়ের প্রেমে তাঁহার অন্তর 
পুলকিত হইল. চিত্ত শান্ত হইল। তাঁহাকে প্রেমালঙ্গন করিয়া তাঁহার প্রেম- 
ভাবের বারংবার প্রশংসা করিয়া তিনি বাঁললেন, “তোমার কৃপাতেই ইহারা উদ্ধাব 
পাইল।” নিমাই যে শুধু জগাই মাধাইয়ের অপরাধ ক্ষমা কাঁরলেন তাহাই 
নহে, তিনি তাহাদের উপর বিশেষ কৃপা কাঁরলেন। তাই সেহীদন হইতে দুই 
ভাইয়ের জীবন পাঁরবার্তত হইয়া গেল এবং তাহারা আঁতশয় সদৃভাবে জীবন 
যাপন করিয়া হরিনাম করিতে লাগিল। 

জগন্নাথ ও মাধব নবদ্বীপের বিশেষ প্রভাবশালণ ব্যান্ত; তাহাদের দষ্টান্তে 
বহু লোকের জীবনের পাঁরিবর্তন ঘাঁটিল। নবদ্বীপের বহু পাপীতাপন পূর্বের 
কু-অভ্যাস ছাড়িয়া সাধুভাবে জীবন যাপন কাঁরতে লাগিল। জগাই মাধাইয়ের 
উপদ্রবে নবদ্বাীপের লোক আস্থর ছিল, এখন তাহাদিগকে দোঁখয়া তাঁহাদেব 
পরোপকার প্রবৃত্তি ও ধর্মভাবে সকলের অন্তরে শ্রদ্ধা জন্মিল। 'নমাইয়ের 
অভিপ্রায়ানুযায়ণ জগাই-মাধাই প্রতাহ প্রাতে সকলের আগে গঙ্গায় গিয়া গঙ্গাব 
ঘাট ধুইয়া ঘাঁষয়া মাঁজয়া পরিষ্কার কাঁরয়া রাখত যাহাতে লোকে সুখে 
স্নানাহুক কারতে পারে। এখনও নবদ্বীপে গঙ্গায় 'মাধাইয়ের ঘাট' দেখিতে 
পাওয়া যায়। 


দিনে দিনে ভন্তসংখ্যা বাঁদ্ধ পাইতেছে, 1নমাইয়ের ভগবংপ্রসঙ্গ ভজন- 
হরিনাম-কীর্তন ধর্মপ্রচার খুব জোরে চাঁলতেছে। অদ্বৈত. নিত্যানন্দ, শ্রীধর 
শ্রীবাস, হরিদাস মুরারি, মুকুন্দ, দামোদর, জগদানন্দ প্রভাত বিশিষ্ট ভন্তগণের 
আনন্দের সামা নাই৷ তাঁহারা সর্বদা নিনাইয়ের কাছে থাকিয়া তাঁহার প্রচার- 
কার্যে সর্বপ্রকারে সহায়তা করেন। সকলের উৎসাহে কীর্তনের 1বশেষ উপযোগণী 
করিয়া নূতন ধরনের মৃদঙ্গ (খোল) নির্মাণ করা হইল, বড় বড় করতাল প্রস্তুত 
হইল । সন্ধ্যার পরে ভাল ভাল গায়ক-বাদক সহ খোল করতাল শিঙ্গাঁদ বাজাইয়া 
শত শত ঘ্‌তের মশাল জবালাইয়া, বহু ভন্ত পারবৃত হইয়া, নৃত্যগীত কারতে 
কারিতে নিমাই নবদ্বীপের রাজপথ পাঁরভ্রমণ কাঁরয়া প্রতহ নগরসংকীর্তন 
আরম্ভ করিলেন। সেই মহাসংকীর্তন-ধান গগন ভেদ কাঁরয়া উঠিত, নৃত্যে 
ধরণ কাম্পত হইত, ভাবাবেশে বিভোর হইয়া শত শত লোক ধুলায় গড়াগাঁড় 
দিত। উচ্চ নীচ ভেদবুদ্ধি ভুলিয়া ভন্তগণ প্রেমে পুলকিত হইয়া পরস্পরকে 
আলিঙ্গন করিতেন, একে অন্যের পদরজঃ ধারণ কাঁরয়া কৃতার্থ হইতেন। সে- 
দৃশ্য দেখিলে মনে হইত যেন পাঁখবীতে $বর্রাজ্যের আবির্ভাব হইয়াছে 
মানুষে মানুষে ভেদ-বিসংবাদ ঘুচিয়া গিয়াছে । কীর্তনের সময়ে 'নিমাইয়ের 
অঙ্গে কত যে অলৌকিক ভাবের 'বকাশ হইত তাহার সীমা নাই। ভাবাবেশ- 
কালে তাঁহার 'দব্য কান্তি দৌখয়া লোকে মুদ্ধ হইত আর ভাবত, এই অপরূপ 


হরিদাসের কথা-নিত্যানন্দের আগমন-_-কণীর্তন প্রচার ৪১ 


জ্যোতিঃ মানুষে কখনও সম্ভব হয় ন্য। জীব উদ্ধারের জন্য সাক্ষাৎ ভগবানের 
করুণাই এই দেবোপম নরাকারে মার্তমান হইয়াছে। 


“বাহু তুলি, হার বলি, প্রেম-দৃস্টে চায়। 
কারয়া কল্মষ নাশ প্রেমেতে ভাসায় ॥” 


কীর্তনের সময় অনেক ভান্তমান ব্যান্ত প্রেমে পূলাঁকত হইয়া 'হারবোল' 
'হারিবোল' বালিতে বাঁলতে কাঁর্তনীয়াগণের মধ্যে কদল. বাতাসা, ফল, মাষ্ট 
ছড়াইয়া দিতেন। ভন্তগণসহ নিমাই মহাপ্রসাদজ্ঞানে সেই সকল দ্রব্য কুড়াইয়া 
কাড়াকাঁড় কাঁরয়া, যে যেমন পারেন লাাঁটয়া নিয়া আনন্দ কারতে কাঁবতে, 
খাইতেন এবং খাওয়াইতেন। এইভাবে 'হরিলুট' আরম্ভ হইল । হারলুটে কোন 
সামাঁজকতা নাই, উচ্চ নীচ বিচার নাই, ছোট বড় ভেদ নাই, সকলেই সমান, 
সকলেরই আঁধকার। প্রেমে হুড়াহনাঁড় কাঁরয়া যে যেমন পার ল্দাটয়া লও। 
নিমাই প্রচার করিলেন, “প্রেমের লুট পড়েছে নদীয়ায়, তোরা কে নিবি ভাই, 
ছুটে আয় ৷" 

মুসলমান রাজত্ব প্রাতাষ্ঠত হইব৷র পর দেশে দিনে দনে মুসলমান-সংখ্যা 
বৃদ্ধি পাইলেও নবদ্বীপে তাহাদের সংখ্যা গহণ্দুর তুলনায় নগণ্য ছিল । কিন্তু 
রাজার জাত, কাজেই প্রভাব-প্রতিপাত্ত ছিল খুব। মুসলমান নবাবের নিয়োজিত 
কাজী সাহেব তখন প্রধান বিচারক, দণ্ডমুণ্ডের কর্তা । তাহার ভয়ে সকলকেই 
সন্মস্ত থাকিতে হইত ৷ 'নিমাইয়ের আঁবর্ভাবকালে নবদ্বীপে হিন্দু মূসলমানকে 
খুব প্রাঁতির সাহতই একন্রে বাস করিতে দেখা যায়। ধর্মের নামে সাম্প্রদায়ক 
কলহ তখন ছিল না বলিলেই চলে; বরং পরস্পর পরস্পরের ধর্মকে শ্রদ্ধা কাঁরয়া 
চলিতেন। মুসলমানেরা ত অনেকেই 'হন্দর বংশধর এবং তখন পর্যন্ত 
সকলেরই পূর্বপুরুষ জ্ঞাতিকুটুম্বের নাম-পাঁরচরও স্মরণ ছিল। এজন্য পূর্ব- 
সম্পর্ক অনুসারেই পরস্পরের মধ্যে আত্মীয়তা ও 'নানা' 'চাচা' “মাম: ইত্যাদি 
ব্যবহার ও সম্বোধন এবং স্নেহ-ভালবাসার আদানপ্রদান চলিত। সুখে-দুখে 
'বিপদে-আপদে পরস্পর পরস্পরের সাথী হইতেন। এমনাক শ্রাদ্ধ বিবাহাদি 
অন্নচ্ঠানে, উৎসবে-পর্কে যতদূর সম্ভব যোগ "দয়া, একে অন্যের সহায়তা ও 
আনন্দ বর্ধন কারতেন। এইভাবে সমস্ত দেশেই 'হণ্দ:-মুসলমানগণের মধ্যে 
আপনার ধর্মে নিষ্ঠা রাঁখিয়াও খুব প্রশীত-সদ্ভাব বত'মান ছিল। 

কিন্তু নিমাইয়ের দলবৃদ্ধি ও প্রভাব-প্রাতপ'ত্তিতে, পাষণ্ডী শতুদল ঈর্ধায় 
জলিয়া এবং উপায়ান্তর না দেখিয়া শেষে দল বাঁধিয়া কাজীর নিকট গিয়া 
নালিশ কারল. “নিমাই পণ্ডিতের অত্যাচারে, আমাদের নবদ্বীপে থাকা দায় 
হইয়াছে।” কয়েকজন মুসলমানকেও তাহারা আপনাদের দলে ভিড়াইয়াছিল, 


৪২ শ্রাশ্রীচেতনাদেব 


সেই সকল মুসলমানেরাও গিয়া কাজী সাহেবকে জানাইল, “নিমাই পণ্ডিতের 
জবালায় নবদ্বীপে থাকা কষ্টকর, তাঁহার কর্তনের চিৎকারে রাতে ঘুম হয় না, 
নমাজ পাঁড়তে পারা যায় না।” সমস্ত ব্যাপার শুনিয়া কাজ সাহেব অত্যন্ত 
রুদ্ধ হইলেন। নবদ্ধীপের সাল্নকটেই তাঁহার বাড়ী । একাঁদন তনি স্বয়ং 
নবদ্বীপে গিয়া খোঁজখবর লইলেন, সমস্ত ব্যাপার প্রত্যক্ষ কাঁরয়া হুকুম দিলেন, 
“আজ হইতে আর কেহ উচ্চৈঃস্বরে কীর্তন করিতে পারিবে না।” 


“এতাঁদনে প্রকট হৈল হন্দুয়ানী। 

এবে উদ্যম চালাও কার বল্‌ জানি৷ 
কেহ কীর্তন না কারহ সকল নগরে। 
আজ মুই ক্ষমা করি যাইতোছি ঘরে ॥ 
আর যাঁদ কীর্তন কাঁরতে লাগ পাইম;। 
সর্বস্ব দাঁণ্ডয়া তার জাত যে লইমু ॥” 


কাজীর হুকুম শুনিয়া ভন্তগণের ভীষণ ভয় উপস্থিত হইল ৷ শত্রুরা খুব 
খুশী হইয়া ভাবল, এতাঁদন পরে নিমাইকে খুব জব্দ করিয়াছ। সাধারণ 
লোক ভাবতে লাগল, “ক জানি এইবার নবদ্বীপে কি কাণ্ড ঘাঁটবে।” নমাই 
বিন্দুমান্তও ভয় পাইলেন না, বরং উৎফুল্ল হইয়া হাসিতে হাসিতে বাললেন, 
“ভাল করিয়া আজ নগর কীর্তনের বন্দোবস্ত করিতে হইবে।” ভন্তগণকে খুব 
উৎসাহিত করিয়া বললেন, 


“সন্ধ্যাতে দেউটী সব জঝল ঘরে ঘরে। 
দেখি কোন কাজী আস মোরে মানা করে ॥” 


সোঁদন অন্তরঙ্গ ভন্তগণকে লইয়া মহাসংকীর্তনের বিরাট ব্যবস্থা হইল । সন্ধ্যা 
হইতেই শত শত ঘৃতের মশাল জবাঁলয়া উঠিল, একসঙ্গে বহু খোল করতাল, 
শিঙ্গা বাজতে লাগল। অসংখা ভন্ত-পাঁরবৃত নমাই কীর্তন করিতে কাঁরতে 
রাজপথে বাহির হইয়া অগ্রসর হইলেন। কীর্তন ভাল করিয়া জমাইবর জন্য 
‘তিন দলে বিভন্ত কবা হইল । প্রথম দলে প্রধান গায়ক হইলেন হরিদাস, দ্বিতীয় 
দলে অদ্বৈতাচার্য এবং সকলের পশ্চাতে তৃতীয় দলে নিত্যানন্দ, সঙ্গে নিজে 
নিমাই সেই বিরাট দলের সাঁহত নগর কণর্তন কাঁরয়া চাঁললেন। মহাসংকীর্তন- 
ধ্বনিতে দিগৃদিগল্ত প্রাতিধধনিত হইতে লাগিল। প্রেমানন্দে মত্ত ভন্তগণ নাচিয়া 
গাহিয়া ভাবে বিভোর হইয়া চলিতেছেন। দেখিবার জন্য উদগ্রীব হইয়া চাঁর- 


১ পাঠাত্তর-_“এতকাল কেহ নাহি কৈল হিন্দুয়ানি । 
এবে যে উদ্যম চালাও কেন বল জানি ॥” 


হরিদাসের কথা-নিত্যানন্দের আগমন--কপর্তন চার ৪৩ 


দিক হইতে দলে দলে লোক ছটিয়া আসিতেছে, আবার সেই অপূর্ব ভাবে 
আত্মহারা হইয়া তাহারাও কীর্তনে যোগ দিয়া সঙ্গে সঙ্গে চলিতেছে ক্রমে 
উহা এক বিশাল জনসমূদ্রে পরিণত হইল। নিমাই অতিশয় দক্ষতার সহিত 
সুপাঁরচালনা করিয়া সেই বিরাট কীর্তনের দল সহ ধীরে ধারে কাজীর বাড়ীর 
দিকে অগ্রসর হইলেন। 

রানির অন্ধকারে শত শত মশালের আলো, খোল করতাল শিশ্গাব শব্দ সহ 
সংকাঁতনের রোল, আর অসংখ্য জনতার মূহমর্হ্‌ও জযধবানিভে কাজীর অন্ত্ব 
কাঁপয়া উঠিল। ক্রমে সেই ধান নিকটবতর্ঁ হওয়াতে কাজ! মনে মনে প্রমাদ 
গাঁণলেন এবং কীর্তনের দল বাড়ীর নিকট আসিলে, ভীত হইয়া অন্দরমহলে 
গিয়া লুকাইয়া রহিলেন। কাজীর*বাড়ীর সম্মুখে লাসরা নিমাই বঈর্তন 
সমাপ্ত করিলেন। পরে দ্বাদেশে উপবেশন করিয়া জনৈক সম্দ্রান্ত লোককে 
বাড়ীর ভিতর প/ঠাইয়া কাজীর সঙ্গে দেখা কারবার অভিপ্রায জানাইলেন। 
লোকমুখে নিমাই পাঁণ্ডিতের সদ্‌আভিপ্রায়ের কথা শহানয়া কাজী সাহেবের 
উদ্বেগ দূর হইল। বাহিরে আসিয়া সম্মান প্রদর্শন পর্বক কাজী সাহেব নিম।ই 
পণ্ডিতকে অভ্যর্থনা কারলেন; নিমাইও তাঁহাকে যথোচিত সম্মান করিয়া 
আলাপ-আলোচনা আরম্ভ কাঁরলেন। 


"প্রভু বলেন, আম তোমার হইলাম অভ্যাগত 

আমা দেখ লুকাইলা এ ধর্ম কেমত ? 

কাজী কহেন তুমি আইস ক্রুদ্ধ হইয়া। 

তোমা শান্ত কাঁরবারে রাহন্‌ লুকাইয়া ॥ 

এবে তুমি শান্ত হৈলা আম মিলিলাম। 

ভাগ্য মোর তোমা হেন অঁতাঁথ পাইলাম ॥ 

গ্রাম সম্বন্ধে চক্রবতর্ঁট হয় আমার চাচা । 

দেহ সম্বন্ধ হৈতে গ্রাম সম্বন্ধ সাঁচা ৷ 

নীলাম্বর চক্তবতাঁ হয় তোমার নানা। 

সে সম্বন্ধে হও তুম আমার ভাগিনা ॥ 

ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহয়। 

মাতুলের অপরাধ ভাগিনা না লয় ॥” 
কাজী সাহেব নিমাইকে 'ভাগিনা' সম্বোধন করিয়া কুটুম্বিতা পাতাইলেন। 
নিমাইও তাঁহাকে 'মামা' জাকিয়া আপনার জন করিয়া লইলেন। মামা-ভাঁগনেয় 
“দু'জনে খুব প্রীতির সাহত পরস্পরের ধর্ম সম্বন্ধে আলোচনা কারিতে 
লাগিলেন। নিমাই কাজ? সাহেবকে বুঝাইলেন. “ভগবানকে ভক্তি করা, তাঁহাকে 


88 শ্ৰী্ৰীচৈতন্যদেব 


চিতা ও তাঁহার নাম জপ করা সকলেরই অবশ্য কর্তব্য। কীর্তনে তাঁহার নাম 
জপ হয়, চিন্তা হয়, ভক্তিভাব বৃদ্ধি পায়, মানুষ পরমানন্দ লাভ করে, জীবের 
ন্রিতাপজবলার শান্তি হয়।” নিমাইয়ের বিনয়নম্র ব্যবহার, সুমধুর বাক্য, 
গভীর তত্বেপদেশে কাজীর অন্তর গাঁলয়া গেল। সেই দিন হইতে 'তাঁনও 
[নমাইয়ের পরমানুরাগী বলিয়া পাঁরাঁচত হইলেন। কীর্তনের আর কোন বাধা 
রাঁহল না, অধিকন্তু শুভানুধায়শ মহানুভব কাজা সাহেবের চেষ্টায় নিমাই 
ও ভন্তগণের সন্তোষের জন্য নবদ্বীপে গো-হত্যা বন্ধ হইল। কাজী সাহেবের 
দষ্টান্তে বহু মুসলমান নিমাইয়ের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন এবং তাঁহার 
চরিত্রে ও ধর্মভাবে মুগ্ধ হইয়া তাঁহার উপদেশানুষায়শ জীবন যাপন কাঁরয়া 
পরম শান্তির অধিকারী হইয়াছিলেন। নবদ্বীপের সান্নিঘটে এখনও কাজী 
সাহেবেব সমাধিস্থান বর্তমান! বহু লোক উহা ভান্তভাবে দর্শন ও 'সেলাম' 
করে। 


এই ঘটনায় মাইয়ের প্রভাব অধিকতর বাদ্ধি পাইল। উচ্চ-নীচ ধনী- 
দরিদ্র হিন্দু-মুসলমান বোদ্ধ-কাপালিক নানা সম্প্রদায়ের বহু লোক ধর্ম লাভ 
কারবার জন্য ও তনত্বকথা শনিবার জন্য তাঁহার নিকট আঁসত। তিনিও 
সকলকেই আপনার বলিয়া গ্রহণ করিতেন এবং সুমধুর বাক্যে তাহাদের তপ্ত 
হৃদয় শীতল করিতেন। নিমাই সকলকেই 'ভগবানের শরণাগত হইয়া সরল 
প্রাণে ভন্তিভাবে তাঁহাকে ডাকা ও তাঁহার নাম কীর্তন করা' ভগবানল।ভের 
এই সহজ সরল নৃতন পন্থা দেখাইয়া দিতেন। তাঁহার উপদেশে বহু লোকেব 
জীবন পবিসার্ভত হইল। 

আমরা পূর্বে জনসাধারণের মধ্যে ধর্মহীনতার কথা বলিয়াছ। বাস্তবিক 
পক্ষে, সেই সময়ে তাহাদের কোন ধর্মই ছিল না। বাংলাদেশে মুসলমানসংখ্যা 
বৃদ্ধির ইহা এক প্রধান কারণ। বৌদ্ধধর্মের অধঃপতনের ফলগ্বরূপ বহু লোক 
ধর্মশাস্-আচার বিহীন হইয়া আতশয় দুরবস্থা প্রাপ্ত হইয়াছিল। উচ্চবর্ণের 
হিন্দুগণ ইহাঁদিশকে সমাজে স্থান দিতেন না। তাহা ছাড়া, দেশের প্রান্তভাগে 
এমন বহুসংখ্যক প্রাচীন আধবাসী ছিল, মাহারা ক্রমশঃ উন্লীতিল'ভ কারয়া 
হন্দুসভ্যতার দিকে আকৃষ্ট হইয়াছিল। রক্ষণশীল হিন্দগণ আপনাদের 
স্বাতল্য সংরক্ষণের জন্য ইহাদের সহিত মিশিতেন না, ইহাঁদগকে অস্পৃশ্য 
বলিয়া দুরে সবাইয়া রাখিতেন। কোন প্রকার ধর্মউপাসনা ব্যতীত মানুষ 
থাকতে পারে না. কাজেই উহাদের মধ্যে অনেকে বিকৃত বৌদ্ধধর্মের, কতক 
লোক তাল্সিক কাপালকদিগের, আবার কেহ কেহ 'হন্দৃগণের ধর্ম-উপাসনার 
অনুকরণ কাঁরয়া চলিত বটে. কিন্তু প্রকৃত ধর্মভাবের অভাবে শান্তি পাইত 
না। মাইয়ের প্রেমের আহবানে ইহারা দলে দুল আসিতে আরম্ভ কারিল। 


হরিদাসের কথা-নত্যানন্দের আগমন- কীর্তন প্রচার 8৫ 


তান সর্বস্তরের লোককে লইয়া হাঁরনাম সংকীর্তন কাঁরতেন, তাহাদের সঙ্গে 
ভগবৎপ্রসঙ্গ ও তত্জ্ঞনের আলোচনা কাঁরতেন, সদ্‌ভাবে সদাচারে জশবন 
যাপন করার জন্য সকলকে উপদেশ 'দিতেন। প্রেমের বলে নিমাই লোকের 
চিত্ত জয় কাঁরলেন, তাঁহার সংস্পর্শে আসিয়া ইহাদের জীবনযাত্রা-প্রণালণ, 
আচার-ব্যবহার সমস্তই পাঁরবার্তিত হইল ৷ তাঁহার কৃপাতে ইহারা মালা তিলক 
খাদি আর্যাচহ ধারণ, নাম-মহামন্তে দীক্ষাগ্রহণ, একাদশশ, জন্মাষ্টমী. িব- 
রাত্রি, রামনবমণ প্রভৃতি ব্রত পালন এবং 'ববাহ-শ্রাদ্ধাদি বৈদিক ক্রিয়ার যথাসাধ' 
অনুসরণ কাঁরয়া, উপবীতহশন দ্বিজেতর শহর জাতির্পে বিরাট হ'দু সমাজে 
াশয়া গেল। ক্রমশঃ উন্নাতিলাভ কাঁরয়া ইহাদের মধ্যে অনেকে এখন আবার 
. উপবাীতধারণশ দ্বিজরুতপেও হিন্দুসম্মাজের শীর্ষে অবস্থিত। 

মুসলমান ধর্মের সাম্য ও মৈত্রীভাব লোকের চিত্ত স্পর্শ কারয়াছল: 
উপাসনাকালে উচ্চনাঁচ ভুলিয়া তাহারা সকলেই একত্রে দাঁড়াইত। কিন্তু 
মাইয়ের প্রেমভাব লোকের চিত্ত সাধক আকৃষ্ট করিল। তাঁহার প্রচাঁরত 
ধর্মে ভগবদভজনে হরিনাম-সংকীতনে, উচ্চনীচ সকলে শুধু যে একতে 
দণ্ডায়মান হইল তাহা নহে: আপন-পর ভেদ 'বস্মৃত হইয়া, একত্রে নূতাগীত 
কোলাকুলি কাঁরয়া, পদমর্যাদা ভুলিয়া, ধুলায় গড়াগাঁড় দিল. আবার পরস্পরের 
. প্রতি সম্মান কাঁরয়া পদরজঃ গায়ে মাঁখল। নিমাই ভগবানের উপাসনাতে, 
তাঁহার' নামে, ভন্তিম্যান্তলাভে সকলেরই সমান আঁধকার ঘোষণা করায় 
ইসলামের বাহ্যক সাম্যভাবের প্রীত লোকের আকর্ষণ দুর হইয়া গেল। তান 
প্রচার করিলেন, “ভগবদভন্ত্ চণ্ডাল, ভগবদ্‌বিমুখ ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ ।" 
‘তান উচ্চকণ্ঠে বাললেন,_ 

“মুচি যদি ভীন্ত কার ডাকে কৃষ্ণ কবে। 
কোট নমস্কার কার তাঁহার চরণে ॥" 


দেশে, সমাজে ক্রমশঃ এই ভাব প্রবল হইতে লাগিল। 'সিংহাবক্রমে সমস্ত 
বাধাবিঘম পদদলিত কাঁরয়া এশা শীল্ততে শান্তমান নিমাই আপনার ভাবে 
সম।জকে অন:প্রাণত্র কাঁরয়া তুলিলেন। 


চতুর্থ অধ্যায় 
বৈরাগ্য-সন্গ্যাস-নীলাচল গমন 


দেশ জুড়িযা হ'রনামের ঢেউ উঠিয়াছে, চারদিকে হবিনাম-সংকীর্তন। 
লোকের মুখে হারনাম শুনিয়া ভন্তগণের আনন্দের সীমা নাই। নিমাইয়ের 
আবার ভাবান্তর উপস্থিত হইল; তান দেখেন লোকে মুখে ভগবানের নাম 
করে বটে, কিন্তু চিন্তে ভগবানের প্রতি অনুরাগ নাই। আঁধকাংশ লোকের 
অন্তরেই বিষয়ভোগেচ্ছা, কাম-কাণ্চনে আসীান্ত পূর্ব বর্তমান। কীর্তনে 
অশ্রু ঝরে, প্রেমে দেহ গড়াগাঁড় যায়, ভাব হয় সত). কিন্তু পরক্ষণেই আবার 
সেই বিষয়তৃষ্কা, কাম-কাণ্তনের টান! 

লোকের অন্তর হইতে প্রবল বিষয়াসান্ত দুর কাঁরবাব জন্য নিমাই ীববেক- 
বৈরাগ্য শিক্ষা দিবাব উপায় খুঁজতে লাগিলেন। মনে হইল. “মানুষ কাহাকে 
দেখিয়া শিখবে * বিশিষ্ট ভন্তগণকে £ তাঁহাদের অন্তরে কাম-কাণ্ুনাসান্তর 
লেশমান্রও নাই সত্য, কিন্তু বাঁহবে তাঁহাবাও ত স্ত্ীপদত্র ধনজন লইয়া সংসারী 
সাজয়া রহিয়াছেন।" নিজের সম্বন্ধে চিন্তা কাঁরয়া মনে হইল, “আম নিজেও 
ত এই বিষয়ের দ্বারাই পারবৃত । আমার রূপ যৌবন বিদ্যা বুদ্ধি স্ত্রী, অগণিত 
ভন্ডের সেবা-পৃজা, মান-যশ দেখিয়া লোকের মনে ক ভাবের উদয় হয়? 
তাহারা নিশ্চয়ই মনে করে, 'ভগবানকে ডাকার, হাঁরনাম সংকীর্তনের ইহাই 
ফল!” 

এদিকে শন্লুরাও বলিয়া বেড়াইতে লাগল, “নিমাই পণ্ডিত খুব চালাক 
লোক! আহাম্মকগালকে ঠকাইয়া দিব্য আছে! ঘরে যুবত! স্ত্রী, টাকাকাঁড়রও 
অভাব নাই : বেশ খায়দায় আর মজা লুটে ।" ক্রমে এই সকল কথা কানে আসায় 
নিমাইয়ের চিন্তা বাঁড়তে লাগল। নিমাই সংসারে থাকিলেও অসংসারী। 
তাঁহার মনপ্রাণ ভগবদূভাবে বিভোর। বষয়োন্দ্িয়জানিত যে ক্ষণক সুখ- 
ভোগের আশায় লোক লালায়িত, তাহা তাঁহার দর্ৃন্টতৈ আঁত হেয় এবং সব' 
অনর্থের মূল। তাঁহার অন্তর সর্বতেভাবে সেই সেই মোহপাশ হইতে বিমুক্ত 
থাকিলেও সংসারী লো.কর চক্ষে তিনি তাহাদেরই একজন, তিনিও 'বিষয়ী। 
বিষয়ের সঙ্গে এই বাঁহাক সম্পর্কও যোল আনা ছেদন কারবার জন্য 
নিমাইয়ের চিত্ত উদ্‌এঁঁব হইয়া উঠিল। নিমাই গভশর চিন্তার মগ্ন হইলেন। 
তাঁহার ভন্তসঙ্গে আনন্দ নূত্যগত কীর্তন কমিয়া গেল দেখিয়া শচীর চিত্তে 
অসীম উদ্বেগের সঞ্চার হইল ৷ বিষ্ণুপ্রয়ার প্রাণ কাঁদলেও জান প্রাণপণ যতে 


বৈরাগ্য-সম্্যাস_নঈীলাচল গমন ৪৭ 


স্বামীকে প্রফুল্ল রাখবার চেষ্টায় তাহা গোপন কাঁরতে চাঁহলেন। ভন্তগণও 
অতাব দুখত হইলেন। অবশেষে ভাবিয়া চিন্তিয়া নিমাই স্থির করিলেন, 
এই সংসারাশ্রম-_ ₹কাম-কাণ্ঠনের সম্পর্ক ষোল আনা ত্যাগ কারবেন। স্নেহমগ্র 
মাতা. পাঁতব্রতা কী এবং অনুগত ভন্তগণকে ছাঁড়য়া সর্বতোভাবে ভগবানের 
পাদপদ্মে আশ্রয় লইবেন. সন্ন্যাসী হইবেন; মস্তক মুণ্ডন কাঁরয়। ও কৌপান 
ধারণ কারিয়া, কাঙ্গালবেশে লোকের দ্বার দ্বারে ভিক্ষা কাঁরয়া জীবন ধাবণ 
কারবেন। নবদ্বীপ ত্যাগ কারয়া দেশে-দেশে গ্রামে-গ্রামে ঘরে-ঘরে হাঁরনান 
প্রচার করিতে বাহির হইবেন। ভগবানের জন্য নিজে সর্বস্ব তাগ না কাঁরয়া, 
লোককে ত্যাগের উপদেশ দেওয়া বৃথা । অবশ্য মাতা, পত্নী ও ভক্তগণ: 
ছাঁড়বার কথা মনে কাঁরয়া, তাঁঙ্বদের দুঃখের কথ। ভাবিয়া, চিন্ত অবসন্ন 
হইল । তাঁহাদের কোমল অন্তরে এই তীর আঘাত ক ভীষণ! নিমাই 1শহরিয়া 
উঠিলেন। কিন্তু পরমুহতিই আবাব যখন ধর্মের প্রান, সমাজের দুরবস্থা, 
লোকের দ:ঃখদুদ্শার চিত্র মনে পাঁড়ল, তখন গৃহত্যাগের জন্য অধিকতর 
ব্যাকুলতা উপস্থিত হইল। তান দেখলেন, গৃহ সংসার ত্যাগ ব্যতীত জীব- 
উদ্ধারের, লোকশিক্ষার আর কোন উপায় নাই। কাজেই মাতা, পত্নী ও ভন্তগণের 
দু৫খকম্ট তাঁহাকে বাধা দিতে পারল না। জীবের দুঃখ দ্‌ব কারবার জন্য, 
আত্মীয়স্বজন ও ভোগসুখের আশা চিরতরে তাগ করিয়া সন্বযাসজীবনের 
দুঃখকম্ট কঠোরতা বরণ করিবার জন্য তিনি প্রস্তুত হইলেন। 

“দয়াল চৈতন্য এতে তুষ্ট না হইযা। 

বলে, জীবে শিক্ষা দিব সন্যাস করিয়া ॥ 

দন্তে তৃণ করিয়া ফিরব সর্বগ্রাম। 

সর্বজীবে উদ্ধারিব দিয়া হরিনাম ॥" 


নবদ্বীপ হইতে কাঞ্চং দূরবতাঁঁ কাটোয়া নগরে কেশব ভারত’ নামক একজন 
তত্তজ্ঞানী প্রাচীন সন্ন্যাসী অবস্থান কাঁবতেন। এই সময়ে একাদিন তিনি 
নবদ্বীপে আসিয়া ভিক্ষার জন্য মিশ্রভবনে উপস্থিত হইলে নিমাই আতিশয় 
শ্রদ্ধা ভাঁন্ডর সাঁহত তাঁহাকে অভ্যর্থনা কাঁরয়া বসাইলেন। শচশদেবী ও বিষ্ণু- 
প্রিয়ার শ্রদ্ধা ও যত্রে সম্যাসীর ভিক্ষা সুনির্বাহ হইল । পরে আহারান্তে বিগ্রাএ- 
কালে কথাপ্রসঙ্গে সঃয়াসের অধিকার ও গৃহস্থের কর্তব্য সম্বন্ধে {নখাই 
জানতে চাহলেন। কেশব ভারতী তাঁহাকে এই সম্বন্ধে শাদ্বের আঁভপ্রার 
[বিশেষ কাঁরয়া বুঝাইয়া বাললেন.._বৃদ্ধা জননীর 1তাঁন একমাত্র পুত্র, পাঁতরতা 
সহধাম্ণীও সন্তানের মুখদর্শন করেন নাই। সংসারে তাঁনই তাঁহাদের একমাত্র 
আশ্রয় । তাঁহার অবর্তমানে তাঁহাদের রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা আবশ্যক এবং 
তাঁহাদের অনুমাতি ভিন্ন সন্ন্যাস অবৈধ । 


৪৮ শ্ীশ্রীচৈতন্যদেব 


সংসারত্যাগ ও সন্ন্যাসগ্রহণে মাতা-পত্ধীর অনুমতি অত্যাবশ্যক শুনিয়াও 
নিমাই স্বীয় সঙ্কল্প ত্যাগ কারলেন না, মনে মনে উপায় চিন্তা 'কারতে 
লাগিলেন, এবং তাঁহার চালচলনে, কথাবার্তায় অন্তরের তীব্র বৈরাগ্য দিনে 
দিনে আধকতর প্রকাশ পাইতে লাগিল। পরে একাঁদন সুযোগ বুঁঝিয়া তান 
জননীর নিকট স্বীয় আঁভিপ্রায় ব্যক্ত কারলেন। শুনিবামান্র শচীর অন্তরে শেল 
বিদ্ধ হইল। মাথায় করাঘাত কাঁরয়া বৃদ্ধা কাঁদতে লাগলেন। মায়ের দঃখ 
দেখিয়া অন্তরে খুব কষ্ট হইলেও তিনি স্বীয় সংকল্প ত্যাগ কারলেন না। 
প্রবোধবাক্যে সান্ত্বনা দিয়া ও বিশেষভাবে আন্তাঁরক ভক্তিশ্রদ্ধা প্রদর্শন কাঁরয়া, 
নিমাই প্রথমে মায়ের মন ঠাণ্ডা কারলেন। পরে ধ'রে ধীরে সংসারের আনিত্যতা, 
মনুযাজনীবনের কর্তব্য, ভগগবদভজনে পরমানন্দ লাভ প্রভাতি উচ্চ প্রসঙ্গ আরম্ভ 
হইল। তত্ৃজ্ঞনের আলোচনাতে উভয়ের মন সংসারের উধের্ব ভগবদন:ভাঁতর 
রাজ্যে আকৃষ্ট হইল। ২ জননীর চিত্তের অবস্থা অনুকূল কাঁরয়া, নিমাই ধীরে 
ধীরে জাগতিক দুঃখের পারে অনন্ত শান্তি লাভের জন্য আকুল প্রার্থনা 
জানাইলেন। পুত্রের মঙ্গল আশায় ও তাঁহার প্রাণের আকাঙ্ক্ষা মিটাইবার জন্য 
শচীমাতার চিত্তও উদগ্রীব হইল। বিশেষতঃ সংসার-বন্ধনে থাকিয়া নিমাইয়েব 
জীবনধারণ অতীব কষ্টকর ব্যাঁঝয়া, জননীর প্রাণে আতঙ্ক জল্মিল, পাছে 
নিমাইয়ের কি জান কি হয়! শচী আর স্থির থাঁকতে পারিলেন না। নিজ 
সুখদুঃখের কথা ভুলিয়া গিয়া নিমাইকে সন্ন্যসের অনুমাতি দিলেন। ইহাতে 
নিমাইয়ের মন আতিশয় প্রসন্ন হইল, হচ্টাচত্তে মায়ের চরণে বারংবার প্রণাম 
করিয়া তাঁহার শুভাশীর্বাদ গ্রহণ করিলেন।২ 


১ “কে তুমি তোমার পুত্র কেবা কার বাপ। মিছা তোর মোর করি কর অনুতাপ ॥ 
কি নারী পুরুষ কিবা কেবা কার পতি । শ্রীকৃষ্ণ চরণ বই অন্য নাহি গতি ॥ 


সেই মাতা সেই পিতা সেই বন্ধুজন । সেই হর্তা সেই কর্তা সেই মাত্র ধন ॥ 
তা বিন্‌ সকলি মিছা কহিনূ এ তত্ব। তা বিনু সকল মিথ্যা সকল জগত ॥ 
পৃন্নস্পেহে কর মোরে যত বড় ভাব । শ্ৰীকৃষ্ণ চরণে হৈলে কত হৈত লাভ ॥ 
সংসারে আরতি করি মরিবার তরে । শ্রীকৃষ্ণ আরতি করি ভব তরিবারে ॥৮ 
_চৈতন্ামজল। 

২ “ইহলোকে পরলোকে অবিনাশী প্রেস । আজা দেহ বেদনী মা চিত্তে দেহ ক্ষেম ॥ 
আনের তনয় আনে রজত স্বর্ণ । খাইলে বিনাশ পায় নহে কোন ধর্ম ॥ 
ধন উপার্জন করে আনে বড় দুঃখ । ধনই যাউক কিম্বা আপনি মরুক ॥ 


আমি আনি দিব কৃষ্ণ প্রেম হেন ধন । সকল সম্পদ সেই শ্ৰীকৃষ্ণ চরণ ॥% 


--চৈতন্যমজল 


বৈরাগ্য-সন্নাস-নঈলাচল গমন ৪৯ 


বিষ্ণুপ্রিয়া দেবী কৈশোর আতক্রম কারয়া সংবমাত্র যৌবনে পদার্পণ 
করিতেছেন, বয়স ১৪ বৎসর মান্র। তিনি তখন শিন্রালয়ে 'গিয়াছলেন, লোকের 
মুখে পাতির সন্ন্যাসের অভিপ্রায় শুনিবামাত্র কালাপেক্ষা না কাঁরয়া নিজেই শ্বশুর- 
ভবনে উপস্থিত হইলেন এবং রাত্রে আহারান্তে নিমাই যখন শয়নকক্ষে বিশ্রাম 
করিতেছিলেন, তখন চোখের জলে তাঁহার চরণযুগল [িজাইয়া স্বীয় মনোবাথা 
নিবেদন করিলেন। পাঁতপ্রাণার অন্তরের কষ্ট বুঝতে পারয়া চিত্ত দ্বব হইলেও 
নিমাই আপনার দৃঢ় সঙ্কল্প তাগ কারলেন না। কোমল প্রেমবাকো প্রথমে 
তাঁহাকে শান্ত কারলেন, পরে তত্তৃজ্জনের উপদেশ দিতে লাগিলেন।১ পাঁতব 
মুখে উচ্চ অধ্যাত্্তত্ব--জাীব-জগতের স্বরূপ, সংসারের অনিত্যতা, বিষযভোগেব 
কষ্টকর পারিণাম, ভগবানের আবাধনায পরমানন্দ, প্রীতি ও মনুষ্যজীবনেব 
সার্থকতার কথা শুনিতে শুনিতে শচীদেবীর ন্যায় তাঁহার অ'তরে বিবেক- 
বৈরাগ্যের সণ্টার হইল । পাঁতির ধর্মপথের সহায় হওয়াই সহধার্মণীর কর্তব। 
ভাবিয়া সংসারের ক্ষাণক সুখভোগের আশা অন্তর হইতে মুছিয়া ফোললেন। 
নিজের সুখ-ভোগের আশায় পাঁতির ইন্টলাভেব পথে অন্তরায় হইতে লঙঞ্জিতা 
হইলেও, বৃদ্ধা শাশুড়ীর কথা চিন্তা কাঁরয়া বিষ্যুপ্রয়ার চিত্ত উদ্বিগ্ন হইল 
এবং তিনি বাঁচিয়া থাকা পর্যন্ত গ্‌হে থাকবার জন্য স্বামীকে প্রার্থনা 
জানাইলেন। নিমাই হাসিমুখে মায়ের নিকট অনুমতি লাভের কথা প্রকাশ 
কাঁরলে দেবীর বিস্ময়ের সীমা রহিল না। যেমন মাতা তেমন পাত্র! আনত্য 
সংসারে উভয়েরই অনাসীন্তর কথা ভাঁবয়া তাঁহার "চত্ত শ্রদ্ধা-ভন্তিতে পাঁরপূর্ণ 
হইল । বিষ্ণুপ্রিয়া আর বাধা দিতে ইচ্ছা করিলেন না সত্য, কিন্তু, নিজেও 
গৃহত্যাগ করিয়া সীতার নায় পতির অনুগমন করিবার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ 
কাঁরলে, নিমাই তাঁহাকে সন্ন্যাসের কঠোর নিয়ম, স্মীমুখদর্শন ও স্ত্শি-সম্পর্ক 
সর্বতোভাবে পাঁরবর্জনের বধ জানাইলেন, এবং তাঁহার অবর্তমানে তাঁহার 
উপর “রঘুনাথের সেবা-পৃজা, বৃদ্ধা জননশীর সেবাশুশ্রুষা, অতিথি-অভ্যগতদের 


১ “জগতে যতেক দেখ, মিছা করি সব লেখ, মিছা করি করহ গেয়ান। 
মিছা পতি সুতনারী, পিতামাতা যত বলি, পরিণামে কে হয় কাহার ॥ 
স্রীরুফণ চরণ বহি, আর ত কুটুম্ব নাহি, যত দেখ সব মায়া তার । 
কি নারী পুরুষ দেখ, সারি সে আত্মা এক, মিছা মায়া বন্ধে হয় দুই ॥ 
শ্রীকৃষ্ণ সভ।র পতি, অর সব প্ররুতি, এই কথা না বুঝয়ে কোই । 
রক্ত-রেত সন্মিলনে, জন্ম মুত্র-বিষ্ঠা স্থানে, ভূমে পড়ে হঞা আগেয়ান ॥ 
বালর্ুদ্ধা যুবা হঞ্া, নানা দুঃখ কষ্ট পাইয়া, দেহে গেহে করে অভিমান । 
বন্ধু কৰে যারে পালি, তারা সব দেয় গালি, অভিমানে ব্রদ্ধকাল বঞ্চে ৷ 
শ্রবণ নয়ন অন্ধে, বিষাদ ভাবিয়া কান্দে, তবু নাহি ভজয়ে গোবিন্দে 1” 

- চৈতনামঙগল 


G60 শ্ৰীশ্লীচৈতন্যদেব 


উৎসাহিত কাঁরলেন। সতর নিকট স্বামীর আদেশ বেদবাক্য: পাঁতব্রতা চির- 
কলেব জন্য পতিকে প্রেমে খণী করিয়া, তাঁহার প্রদত্ত গুরুভার মস্তকে 
লইলেন। পত্রীবও অনুমতি পাইয়া নিমাইয়ের মন খুব প্রফুল্ল হইল । অতঃপর 
যে-কয়াদন [তান গৃহে ছিলেন পত্রীকে তাঁহার অধ্যাত্সসম্পদের ভাগী কাঁরবাব 
শুনা উপয্স্তরুপে শিক্ষা দিতে লাগলেন। ৯ 

তাঁহার গৃহত্যাগের সঙ্কল্প ভন্তগণের কাছে আঁবাঁদত রহিল না। তাঁহাবা 
আতিশয় দুঃখিত হইয়া তাঁহাব নিকট উপস্থিত হইলেন এবং তাঁহাঁদগকে 
বাণ্চত করিযা গৃহতাগ না কারবার জন্য কাতরভাবে বারংবার প্রার্থনা 
জানাইলন, কিন্তু ভন্তগণের দুঃখে নিমাই দুঃখিত হইলেও, স্বীয় সঙ্কল্প 
তাগ করিলেন না, বরং স্বীয় উদ্দেশ্য 'সাদ্ধর জন্য তাঁহাদের শুভেচ্ছা ও 
আশীর্বাদ প্রার্থনা কারলেন। ফলতঃ নিমাইয়ের সঙ্কল্প অটুট রাহল। 

সন্নযাসর অনুমতি দিয়াও শচীদেবী পুত্রকে আরও কিছাাঁদন গৃহে অব- 
স্থান কারবার জন্য অনুবোধ কাঁরয়াছলেন। মায়ের আদেশ অনুযায়ী নিমাই 
আরও কিছুকাল গৃহে থাঁকয়া সুযোগের প্রতীক্ষা করিতে থাকিলেন। ইতো- 
মধ্যে প্‌বেরি ন্যায় ভন্তুগণের সঙ্গে মিয়া মিশিয়া এবং ভগবতপ্রসঙ্গে ও ভজন- 
কীর্তনে আনন্দ কাঁরয়া সকলেব চিত্ত প্রসন্ন কাঁরতে থাঁকিলেন। মাতা-পত্ণীব 
অনুমতি পাইয়া নিমাইয়ের চিত্তের উদ্বেগ কিৎ প্রশমিত হইয়াছিল। তাই 
গৃহতগগের এনা অন্তরে ঝাকুলতা বাড়লেও বাহিরে দেখা যাইত তান পূর্বের 
নায় সদানন্দ সুরসিক, ভন্তগণের িত্তবিমোহনকারী। 

স্নেহময়ী জননী ও পতিব্রতা পরশ তাঁহাকে সখী কারবার জন্য সন্ন্যাসেব 
অনুমতি দিলেও, নিমাই বুঝিতে পারলেন, চক্ষের সম্মুখে তাহাদিগকে ত্যাগ 
কারয়া চলিয়া যাওয়া অসম্ভব । বিদায়কালে তাঁহাদের অন্তরে যে কি নিদারুণ 
আঘাত লাগবে এবং শোকের বেগ সহ্য কাঁরতে না পাঁরিয়া কিরূপ শোচনীয় 
অবস্থা হইবে, আহা ভাঁবিযা বিষম উদ্বেগ জন্মিল । মনে হইল সেই মর্মন্তুদ 
দৃশা দেখিলে নিজের চিত্তে দুর্বলতা আসবে না ত? তাহার উপর অনুরাগণ 
ভন্তগণ আছেন, তাঁহাদের ভান্ত-স্নে*হর বন্ধন ছিল করাও সহজ নহে । নিমাই 
স্থির কীরলেন, গোপনে, সকলের অগোচরেই গৃহত্যাগ কারবেন। আর চিরকাল 
এইরূপেই ত লোকে সন্ন্যাসী হয়! আনম্মীয়স্বজনের সাক্ষাতে বালিয়া-কাঁহয়া কে 
বাড়ী-ঘর ছাড়তে পারে? নিমাইয়ের বয়স এখন চব্বিশ বৎসর পূর্ণ হইতে 
চলিয়াছে। শীতকাল, মাঘম।স গতপ্রায়, নিমাই শুভদিন দৌখযা আপনার 
সংকল্প সাধনে অগ্রসর হইলেন। 


৯. সম্নাসগ্রহণের পূৰ্বেই নিমাই স্বীয় পত্বীকে দীক্ষামন্ত্র প্রদান করিয়াছিলেন । 


বৈরাগ্য-সন্ন্যাস_ নীলাচল গমন ৫১৯ 


আগামী কল্য সংক্রান্তি, সূর্য মকররাশ হইতে কুম্ভবাশতে গমন কারতে- 
ছেন,_আঁত শুভাঁদন। নিমাই গভীর রাত্রে শযাতাগ কাঁরয়া চুপিচুপি ঘরের 
বাহিরে আঁসলেন। 'নাদ্রুঅ জননীর উদ্দেশ্যে বারংবার সাম্টাঙ্গ প্রণাম ও তাঁহার 
শয়নগহ প্রদক্ষিণ কারিয়া মনে মনে স্বীয় অপবাধের জন৷ ক্ষমা চাহিয়া 1বদায় 
লইলেন। মিশ্রপারবাবের গৃহদেবতা প্রভূ 'রঘুনাথ , পাঁরবারেব সকলেই তাহার 
আ'শ্রত সেবক । “রঘুনাথের মন্দিরে দরজার সম্মুখে দণ্ডবং প্রণভ হইয়া তাহাব 
কাছে সন্নাসের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলেন।৯ অতঃপর বৃদ্ধ 
জননী ও যুবতী পত্নীর রক্ষার ভাব তাহার পাদপদ্মে সমপণ করিয়া এবং 
স্বকৃত অপরাধের জন্য ক্ষমা চায়া সাশ্রুনয়নে করজোডে মান্দর প্রদক্ষিণ 
করিলেন। ভান্তিভাবাবেশে নিমাইয়ের চিত্ত বিহদল হইলেও কম্টে আত্মসংবরণ 
পৃর্ক প5নর্বার “রঘুনাথকে প্রণাম কাঁরয়া অতি সন্তর্পণে বাড়ীর বহিবে 
আসলেন এবং দ্বারদেশে জননী-জল্মভূমিব উদ্দেশ্যে প্রণামানন্তর রাস্তায় 
বাহির হইয়া আঁত ত্বারত গাঁততে দৌঁড়য়া চাললেন। তাঁহার পাঁরধানে মান্র 
একখান বস্ত, দ্বিতীয় সম্বল সঙ্গে নাই, আর মুখে শ্রীভগবানের মধুর নাম। 
শীতের বাত্রি হইলেও বিন্দুমাত্র দ্বিধা না কাঁরয়া তান সাঁতবাইয়া গংগা পার 
হইলেন এবং আর্ররবস্তে দৌড়াইতে দৌড়াইতে ভোববেলা কাটোয়ায় শ্রীমৎ স্লামী 
কেশব ভারতাজ' মহারাজের আশ্রমে উপাঁস্থত হইলেন। 

প্রভাতকালে আর্ররবস্ত্রে দণ্ডায়মান নমাইকে দোঁখয়া ভারত মহারাজের 
বিস্ময়ের সীমা রাঁহল না। নিমাই তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম কাঁরলেন। 
তারপর করজোড়ে সন্ন্যাসের প্রার্থনা জানাইলেন। মোহানমূুন্ত বৃদ্ধ সন্ন্যাস 
হৃদয়ও আজ নিমাইকে দেখিয়া নরম হইয়া গেল। তান তাঁহার পারিবারের 
অবস্থা চিন্তা করিয়া সন্ন্যাস প্রদানে অসম্মত হইলেন। ভারত! নিমাইকে নানা- 
রুপ প্রবোধবাক্যে সান্ত্বনা দিয়া গৃহে ফিরাইবার চেস্টা কাঁরলেন, কিন্তু 
নিমাইয়েব চিত্ত টালল না। তান আপন সঙ্কল্পে দূঢ় থাকিয়া বারবার কাতন- 
ভাবে ভারতীর চরণে প্রার্থনা কারতে লাগিলেন, “স্বামিন্‌। কৃপা করিয়া আমার 
সংসার-পাশ কাটিয়া দিন, আমাকে ভববন্ধন হইতে মুক্ত করুন।” ভারত 
বলিলেন, “নিমাই, বৃদ্ধা জননীর একমাত্র সন্তান তুমি, ঘরে বালিকা স্ত্রী, এখনও 


১ “বাহিরে আসিয়া প্রভু দীড়ায়ে অঙ্গনে । যথাবিধি রারিবাস কলিযা বর্জনে ॥ 
তবে করবাদ)* করি বিস্ণু ভগবানে । করিলেন পরণাম অষ্টাঙ্গ বিধানে ॥ 
বিষ্ণুরে প্রণাম করি শচীর কুমার । বাহির হলেন খুলি বাহিরের দ্বার ॥ 
অন্তদ্বার উদ্ঘাটন অনাদি বূপেতে । প্রভুর আছরে কহে বেদপুরাণেতে ॥ 
বাহিরে আসিয়া জন্মভূমিরে মাথায় ।  পরণাম করিলেন গ্রীগৌরাঙ্গ রায় ॥” 

-বংনী-শিক্ষা 
বিগ্রহ শয়নে খাকিলে হাততালি দিয়া প্রণাম করা বিধি । 


৫২ শ্রীশ্ৰীচৈতন্যদেব 


সে পূত্রমুখ দর্শন করে নাই। তোমার বয়সও অল্প, মাত যৌবনে পদার্পণ 
কারয়াছ; গৃহে ফারিয়া যাও, গৃহস্থাশ্রমের কর্তব্য পালন কর। পানর জন্মিলে 
তাহাকে শিক্ষা দিয়া উপযুন্ত কারও । পরে বয়স হইলে, তাহার উপর সংসারের 
ভার অর্পণ কাঁরয়া সন্ন্যাসী হইও ।” নিমাই িনীতভাবে অথচ দঢুস্বরে উত্তর 
দিলেন, “প্রভো! আর এক মৃহূর্তও সংসারের সম্পর্ক আমার সহ্য হইতেছে 
না। মৃত্যুর ত কালাকাল অপেক্ষা নাই। শাস্ত্রের উপদেশ আছে যখনই অন্তরে 
বৈরাগ্যের উদয় হইবে, তখনই প্রবুজযা অবলম্বন কাঁরবে।” মাইয়ের সত্কম্পের 
দৃঢ়তা ও সন্যাসের জন্য চিত্তের ব্যাকুলতার পাঁরচয় পাইয়া আশ্রমষ্থ সকলে 
অবাক হইলেন এবং কেশব ভারতীরও মন প্রফুল্ল হইল। ভারতী মহারাজ 
আশীর্বাণধ উচ্চারণ করিয়া নিমাইকে সন্ন্যাসের অনুমতি প্রদানপূর্বক প্রাথীমক 
কৃত্য, মুণ্ডন ও আত্মশ্রাদ্ধাঁদ কার্য সুসম্পন্ন কাঁরতে আদেশ 'দিলেন। হন্টাচত্তে 
নিমাই তাঁহাকে বারংবার প্রণাম কাঁরয়া অভীম্টসাধনে অগ্রসর হইলেন। 

ভারতীর আশ্রমের নিকটেই মধু নাঁপতের বাড়ী । এই আশ্রমে যে কেহ 
সন্ন্যাস গ্রহণ করেন, মধুই তাঁহার মস্তক মুণ্ডন করে। অনেকের মাথা সে 
মদড়াইয়াছে এবং এই কর্মে তাহার হৃদয়ও খুব কঠিন হইয়া িয়াছে। কিন্তু 
আজ প্রভাতকালে নমাই যখন মাথা মুড়াইবার জন্য আসলেন, তখন তাঁহাকে 
দেখিয়া মধুর কঠিন হৃদয় আবার কোমল হইয়া গেল; মধু নিমাইকে অনুনয় 
কিয় বাঁলল, “ঠাকুর, আমায় ক্ষমা কর। এই কচ বয়স তোমার, আর এমন সুন্দর 
রূপ! তোমার মাথা মুড়াইয়া আম তোমাকে পথের ভিখারী কাঁরতে পারব 
না। তোমার পায়ে পাঁড়, ঘরে ফিরিয়া যাও।” নিমাই কিন্তু ফিরলেন না। 
মধুরস্বরে মধুকে বলিলেন, ‘ভাই, আমার প্রতি নির্দয় হইও না, আম আত 
দীনহীন, আমাকে দয়া কর। তুমি দয়া ক'রয়া আমাকে ভগবানের পথের 
পাঁথক করিয়া দাও।” 

ত্যাগ-বৈরাগোর মাহাত্ম্য, সংসারের অনিত্যতা, বিষয়ভোগের দুঃখময় 
পরিণাম, মন.ষ্যজীবনের কর্তব্য, ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণই পরমানন্দ 
লাভের একমাত্র পথ, সন্ন্যাস গ্রহণের একান্ত প্রয়োজনীয়তা ইত্যাঁদ কথা 
বুঝাইয়া নিমাই মধুকে মোহিত কারলেন এবং ব্যাকুল হইয়া তাহাকে মস্তক 
মুণ্ডনের জন্য অন্দনয় করিতে লাগিলেন। অগত্যা মধু সম্মত হইল এবং 
চোখের জল মনাঁছয়া তাঁহার মস্তক মুণ্ডন কাঁরয়া দিল। নিমাই প্রফুল্লচিত্তে 
গঙ্গাস্নান করিলেন এবং ভারতীর সম্মুখে আসিয়া প্রণত হইলেন। মুণ্ডত 
মস্তকে তাঁহার অপূর্ব রূপের শোভা দেখিয়া ভারতাঁর চিত্ত অতীব প্রসন্ন 
হইল ৷ নিমাইয়ের মস্তক মুণ্ডনান্তে, মধু চোখের জল মুছিয়া ক্ষুর গঞ্গায় 
বিসর্জন দিল,_মনে মনে প্রাতিজ্ঞা কারল. এমন কর্ম সে আর করিবে না। 


বৈরাগ্য-সন্ন্যাস_ নীলাচল গমন 6৫৩ 


মাঘ মাসের শেষ--আজ মকর শেষ সংক্রান্তি, ৯ গংগাস্নানের যোগ। সকাল- 
বেলা বহু নরনার গঙ্গায় স্নান-দানাদি কারতে আঁসয়াছেন। ঘাটের ?নকণেই 
ভারতীর আশ্রম। 'নদের নিমাই'কে সকলেই চিনে, তাঁহার সুমধ,ব কত ন, 
নৃত্য-ভাবাবেশ কে না দেখিয়াছে 2 আশ্রমে স্বামজী-মহারাজের সম্মুখে মুণ্ডত 
মস্তকে মাইকে দেখিয়া সকলেই বাঁস্মত হইল। অনুসন্ধান কাঁবষা যখন 
সমস্ত বাপার অবগত হইল, তখন লোকের দুঃখের সীমা রাহল না। বয়স্কা 
প্রাচীনা গাঁহণটীরা চোখের জলে ভায়া হায় হায় কারতে লাগল । কেহ কেহ 
ভারত! মহারাজের কাছে বাঁসয়া অনুনয় করিয়া বাললেন, “মহারাজ! এমন 
কর্ম করিবেন না, আপনাব পায়ে পাঁড় মহাবাজ! ইহাকে সন্ন্যাসী কাঁরবেন না। 
বৃদ্ধা জননীর এ একমাত্র পুর, ঘবে যুবত স্ী, এখনও তাহার কোন সন্ভান 
হয় নাই। তাঁহাদেব সংসারে আর কেহ নাই, এ-ই একমান্র ভবসা। সন্নাসী 
ঠাকুর, আপনার মায়া-মমতা নাই, ইহাকে না দৌখলে তাহারা প্রাণে বাঁচবে 
না।" নিমাইকেও তাঁহারা অনুনয়-বিনয় করিয়া বুঝাইয়া বলিলেন, “বাবা ঘরে 
ফিরিয়া যাও। তোমায না দেখিয়া তোমার মা এতক্ষণে হয়ত মারা 'গিয়াছেন! 
আর তোমার স্ত্রী ছেলেমানুষ, সেও পাগল হইয়া থাকবে । আমাদের কথা রাখ 
বাবা, সন্নাস হইও না, ঘরে 'ফাঁরয়া যাও।” অপেক্ষাকৃত অল্পবযস্কারা [বধ্ন 
হৃদয়ে একটু দুরে দাঁড়াইয়া মাইয়ের দিকে তাকাইয়া তাঁহার স্বীর ভাগোর 
কথা চিন্তা কাঁরতে লাগিল। 

পুরুষাঁদগের মধ্যেও বহু প্রাচীন সম্ভ্রান্ত ব্যান্ত আশ্রমে একত্র হইয়া- 
ছিলেন। তাঁহারা করজোড়ে স্বামিজীকে অনুনয় কাঁরলেন, মাইকে যেন 
সন্ন্যাস না দেন। নিমাইকেও তাঁহারা বুঝাইয়া শুনাইয়া বাড়ী ফিরাইবার চেস্টা 
কাঁরতে লাঁগলেন। যুবকেরা একত্র হইয়া যুক্তি কাঁরল--নিমাইকে কিছুতেই 
সন্ন্যাস হইতে দিবে না, জোর করিয়া তাঁহার সন্ন্যাস বন্ধ কাঁরবে ৷ 

স্থর ধীর প্রশানতাঁচত্ত রহ্মাবদ্‌ ভারতী নির্বাক, চিন্রার্পতের ন্যায় স্বীয় 
আসনে উপাঁবত্ট। তাঁহার সম্মুখে দণ্ডায়মান নিমাই করজোড়ে সমাগত জনতাকে 
লক্ষ্য কাঁরয়া বলিলেন, “আমি বড় দুর্ভাগা । ভগবানের কৃপাকণা লাভে বাণ্চিত। 
আপনারা নির্দয় হইয়া তাঁহার চরণ-আশ্রয়ে বাধা জন্মাইবেন না; আপনাদের 
নিকট এই প্রার্থনা । সংসারে থাকিয়া আমার প্রাণধারণ অসম্ভব। যাহাতে এই 
দুঃখপূর্ণ আনত্য সংসারের মোহ-পাশ ছেদন করিয়া ভগবানের পাদপদ্ম 
আশ্রয় কারতে পার আপনারা তাহার সহায় হউন। ইহাই আপনাদের নিকট 

১ “চব্বিশ বৎসর শেষে যেই মাঘ মাস । 


তার শুব্লপক্ষে প্রভু করিলা সন্াস |" 
২ মুরারি শপ্তের চৈতন্যচরিতে কাটোয়াবাসীর বিলাপের কথা আছে। 


68 শ্রীত্রীচৈতন্যদেব 


প্রার্থনা কার। আমার স্নেহময়ী জননী ও ধর্মপ্রাণা সহধর্মিণী আমায় গৃহ- 
শপঞ্জর হইতে মুক্তি দিয়াছেন, তাঁহাদের নিকট সন্ন্যাসের অনুমাত পাইয়াছি; 
এখন আপনারা সকলে সহায় হইলেই অভীষ্ট পূর্ণ হইবে।” নিমাই গম্ভীর- 
ভাবে দড়স্বরে তত্বজ্ঞনপূর্ণ বাক্যে সকলের চিত্ত জয় কাঁরলেন। তাঁহার য্যান্ত- 
যুক্ত শাস্ত্রসম্মত কথায কেহই প্রতিবাদ কারতে সাহস! হইল না, বরং বিবেকের 
উদয় হওয়া সকলেরই চিত্তে সামায়ক বৈরাগোর স্টার হইল তাঁহার চিত্তের 
দৃঢ়তা ও সন্ন্যাসেব জন্য ব্যাকুলতা দেখিয়া সকলের অন্তরে শ্রদ্ধা জন্মিল এবং 
তাঁহার মাতা ও পত্নীর অনুমাতর কথা শুনিয়া আব কেহ সন্ন্যাসে বাধা দিতে 
ইচ্ছা কাঁরল না। নিমাইয়ের মাতা ও পত্নীর কঠোর হৃদয়ের আলোচনা কাঁরতে 
কাঁরতে দ্রীলোকেরা ঘরে চাঁললেন এবং নিমাইয়ের অদ্ভূত ত্যাগ-বৈরাগ্যের 
কথা বলিতে বালতে পুরুষেরাও বিদায় লইলেন। নিমাই নিশ্চিন্ত হইয়া ভারত 
মহারাজের সঙ্গে সংপ্রসঙ্গ ও আপনার কর্তব্যকর্মের উদ্যোগ কারতেছেন, এমন 
সময়ে নবদ্বীপ হইতে তাঁহার মাতৃচ্বসাপাঁত (মেসো) চন্দ্রশেখর আচার্য, প্রভুপাদ 
নিত্যানন্দ, জশগদানন্দ. মুকুন্দ, দামোদর প্রভাতি ভন্তগণ আঁসয়া উপাস্থত 
হইলেন। 

নমাই ঘর হইতে বাঁহর হইবার পবে, রাৱশেষে নিদ্রাভঙ্গ হইলে বষ্ণু- 
প্রিয়া দেখলেন, তাঁহার জীবনসর্বস্ব বিছানায় নাই। প্রাণ ধড়ফড় করিতে 
লাগিল, খ:জ্যা দোখলেন, কোন সন্ধান পাইলেন না। চিৎকার কাঁরয়া কাঁদিয়া 
শচীকে উঠাইলেন;* কাঁদতে কাঁদতে শাশুড়ী ও বধ: চাঁরাদকে খাঁজতে 
লাগিলেন। জননী আর্তস্বরে ‘নিমাই নিমাই' বলিয়া ডাকলেন কিন্তু কোন 
সাড়াশব্দ পাওয়া গেল না, দিগন্ত শুধু এাঁতধ্ণান তুলল 'নাই নাই'।২ 
তাঁহাদের আর্তনাদে পাড়াপ্রাতবেশী, আত্মীয়স্বজন, ভন্তগণ ছুটিয়া আসলেন, 
বং; লোক একত্র হইল। তন্ন তন্ন করিয়া সকলেই খোঁজখবর লইতে আরম্ভ 


১ “থা বিষ্ণুপ্রিয়া. চমকি উঠিয়া পালক্কে বুলায় হাত । 
প্রভু না দেখিয়া, কান্দিয়া কান্দিয়াঈীশরে মারে করাঘাত ॥ 
এ মোর প্রভুর, সোনার নূপুর, গলার -সানার তার । 
এ সব দেখিয়া, মরিব কুরিয়া জিতে না পারিব আর 11 
মুঞি অভাগিনী, সকল রজনী, জাগিল প্রভুরে লৈয়া। 
প্রেমেতে বান্ধিয়া, মোরে নিদ্রা দিয়া, প্রভু গেল পলাইয়া ॥” 
॥_ লোচন দাসের পদ 
২ “ত্বরিতে জ্বালিয়া বাতি, দেখিলেন ইতি উতি, কোন ঠাঁই উদ্দেশ ন! পাইয়া ৷ 
বিষ্ণপ্রিন্না বধূ মনে পড়ি বাহিরাঙ্গনে ডাকে শচী নিমাই বলিয়া ॥” 
_-লোচন দ'সের পদ 


বৈরাগ্য-সম্ন্যাস-নীলাচল গমন 6৫ 


কাঁরল, চারিদিকে লোক ছুটিল । অনেকক্ষণ পরে জানা গেল. তাঁহাকে নঃসম্বলে 
একাক' কাটোয়ার রাস্তায় যাইতে দেখা িয়াছে। শুনিয়া সকলেরই ধারণা হইল, 
তান সন্ন্যাস গ্রহণের জন্য কেশব ভারতীব নিকট গিয়াছেন। তখন সকলে 
মালয়া যুক্তি করিয়া নিমাইয়ের 'পতৃস্থানীয় আভিভাবক 'মেসোমহাশয়' চন্দ্র- 
শেখর আচার্য, অগ্রজতুল্য নিতআনণ্দ ও 'প্রিয ভক্ত মুকুন্দ, দামোদর, জগদানন্দ 
প্রভৃতি কয়েকজনকে কাটোয়ায় পাঠাইলেন- তাঁহারা বুঝাইয়া শুনাইফা 
নিমাইকে বাড়ী ফিরাইতে পারবেন, এই ভরসা । শচীদেবী ও 'বিষ্ণ্প্রিযার 
নিকটে থাকিয়া আত্মীয়স্বজনেরা, শ্রীবাসাচার্য ও তাঁহার স্ত্রী মালিনী দেবী 
এবং অপর অন্তরঙ্গ স্তীপুরুষ ভন্তগণ যথাসাধ্য সান্বনাদ দিতে লাগলেন। 

কাটোয়াতে ভারতীর আশ্রমে উপাঁস্থত হইয়া চণ্দরশেখর ও ভন্তগণ নিমাইকে 
দেখিয়া আশ্বস্ত হইলেন বটে, কিন্তু তাঁহার মস্তক মুণ্ডত দেখিয়া ভয়ে 
তাঁহাদের সকলের প্রাণ শিহরিয়া উঠিল। তাঁহাবা চোখের জলে ভাসিতে 
ভাসতে নিমাইয়ের কাছে গিয়া ঘরে ফাঁরবার জন্য তাঁহাকে অনেক প্রকারে 
বুঝাইলেন । ভারতার চরণে প্রণত হইয়া তাঁহারা তাঁহাকেও করজোড়ে নিনেদণ 
কাঁরলেন, নিমাইকে সন্ন্যাসী না কাঁরয়া গৃহে পাঠাইবাব জন্য। 

নিমাইয়ের কুসুমকোমল হৃদয় আজ বজ্রের মত ক:ঠাব। মাতা-পত্রীর 
গভীর শোকের উচ্ছ্বাস, শোচনীয় দুরবস্থার বর্ণনা শুনিযাও তাঁহার 'চত্ত 
বিন্দুমাত্র টলিল না। আপন সঙ্কল্পে অটল অচল সুমেরুবৎ স্থির থাকিয়া 
নিমাই চন্দ্রশেখরকে বাললেন, “আপনি পিতৃতুল্য, আপনার আদেশ অমান্য 
করা মহা অপরাধ । মাতা পত্রী আত্মীয়স্বজন ভক্তগণ সকলেবই নিকট আন 
অপরাধী । কিন্তু, কি কারিব! সাধ্য থাকিলে আমি আপনাদের কম্ট দিতাম 
না। সংসারের বন্ধন, বিষয়সম্পর্ক হইতে সম্পূর্ণভাবে মুক্ত না হইলে, সর্বস্ব 
ত্যাগ করিয়া একান্তভাবে ভগবানের পাদপদ্ম আশ্রয় কাঁরতে না পারলে, 
আমার চিত্তে শান্তি হইবে না। গৃহে থাকা আমার পক্ষে অসম্ভব । আপনারা 
আমায় জোর কাঁরয়া ঘরে লইয়া যাইতে পারেন, কিন্তু বাড়ী 'ফাঁরলে প্রাণরক্ষা 
দায় হইবে।” নিমাই আতিশয় কাতর হইয়া করুণ স্বরে চন্দ্রুশেখর, নিত্যানন্দ 
ও ভন্তগণকে আপনার অন্তরের অবস্থা নিবেদন কাঁরলেন এবং তাঁহার অভীম্ট- 
সাধনে- সন্যাসগ্রহন্ণ বাধা না জল্মাইবার জন্য করজোড়ে বারবার প্রার্থনা কাঁরতে 
লাগলেন। ইহাতে স্নেহময় বৃদ্ধ ব্রাহ্মণের হৃদয় বিগলিত হইল। চন্দ্রশেখর 
'নিমাইয়ের তীব্র বৈরাগ্য এবং সঙ্কল্পের দৃঢ়তা বৃঝিয়া তাঁহাকে আর বাধা 
দেওয়া সমশচীন মনে করিলেন না। নিত্যানন্দাদ সকলে বাঁঝলেন-নিমাইকে 
গৃহে ফিরাইয়া লইয়া যাওয়া সম্ভব নহে। কাজেই তাঁহারাও তাঁহার ইম্টলাভের 
পথে বিঘা] উৎপাদন করিতে অনিচ্ছুক হইলেন। চন্দ্রশেখর অশ্রুপূর্ণলোচনে 


৫৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


যাহা আছে হইবে, তোমার শ্রেয়োলাভের পথে আর বিঘ্ন উৎপাদন করা উচিত 
নহে। তোমার চিত্ত যাহাতে শান্তি লাভ করে, সেই পল্থাই অবলম্বন কর। 
ভগবানের কৃপায় তোমার মনোরথ 'সদ্ধ হউক। তাঁহার পাদপদ্মে তোমার চির 
কল্যাণ কামনা করি৷” 


চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ ও ভন্তগণের অনুমোদন লাভ করিয়া মাইয়ের 
অন্তর আতিশয় প্রফুল্ল হইল। চন্দ্রশেখর ক্রিয়াপট; পণ্ডিত ব্রাহ্মণ; নিমাই 
উপযুত্ত মনে কাঁরয়া তাঁহাকেই সন্ন্যাসের পূর্বকৃত্য আত্মশ্রাদ্ধাদ যথাশাস্ত 
সম্পাদন করাইবার জন্য ধাঁরয়া বাঁসংলন। 

এই অনুরোধ রক্ষা তাঁহার পক্ষে অত্যন্ত কঠিন বোধ হইলেও মাইয়ের 
প্রীতির জন্য_তাঁহার আরন্ধ অনুষ্ঠান সুসম্পন্ন কারবার জন্য চন্দ্রশেখর 
প্রত্যাখ্যান করিতে পাঁরলেন না। বৃদ্ধ ব্রাহ্মণ প্রাণাধিক প্রিয় সন্তানতুল্য নিমাইকে 
সন্ন্যাসের পথে সহায়তা করিবার জন্য স্বয়ং অগ্রসর হইলেন। 


শাস্্রজ্ঞ আচার্ষের সহায়তায় সন্গ্যাসের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম যথাবিধি সুসম্পন্ন 
হইল ৷ নিমাই চিরকালের জন্য পিতৃপুরুষকে পিণ্ডদান কাঁরয়া সর্বশেষে নিজের 
পণ্ড নিজে গ্রহণ কারিলেন। এই মহান দৃশ্য উপাস্থত ব্যন্তিগণের হৃদয় স্পর্শ 
কারিল, ক্ষাণকের জন্য সকলেই এই আঁনত্য সংসারের অসারতা হদয়্গম 
কারলেন। শাস্নবাধ অনুসারে সমস্ত অনুষ্ঠান সসম্পন্ন হইলে নিমাই 
উপবাস! থাকিয়া ভারতী মহারাজ ও আশ্রমস্থ সন্াসি-্রহ্ষচারী এবং ভন্তসহ্গে 
ভগবংপ্রসঙ্গ ও তত্ৃজ্ঞনের আলোচনা কাঁরয়া দিবাভাগ আঁতবাহিত করিলেন। 
রানির প্রথমার্ধও ধ্যানধারণাতে কাটিল। 


গভনীর রাত্রে হোমকুণ্ডে যজ্ঞাগ্নি প্রজধালত হইল। প্রসন্নচিত্ত সৌম্যমূর্তি 
সন্নমসিবৃন্দ মণ্ডলাকারে চতুর্দিকে উপবিষ্ট হইলেন। মুশ্ডিতমস্তক শিখা- 
সত্রধারী শুচিশুদ্রবেশ তেজঃপুঞ্জকায় শ্রীবশ্বম্ভর মিশ্র আগ্রসম্মুখে স্থিরাসনে 
শোভা পাইতেছেন। তাঁহার পাশ্বদেশে সাক্ষাৎ শিবস্বরপ যাঁতরাজ ব্রহ্মন্ঞর 
সন্ন্যাসী শ্রীমৎ স্বামী কেশবানন্দ ভারতী সহখাসনে সমাসীন। ব্যাস-বশিষ্ঠ- 
শনক-শঙ্করের ভারতে ব্রহ্মবিদ্যার পুনঃপ্রচার ও সনাতন বৈদিক আদর্শের 
সংরক্ষণের জন্য, আবার যেন আত্মাবদ্‌ মহার্ষগণের আবভাব হইয়াছে। 
ভারতের প্রাণ-গঙ্গার গোঁরক স্রোতে পুনরায় উত্তাল তরঙ্গ-তুফান উঠিয়াছে। ' 
পল্লীবাংলার শ্যামল তটভূঁমিতে আসিয়া সে-উদ্বেল তরঙ্গপ্রবাহ বুঝ পাঁরণাঁতির 
পথে চলিয়াছে_ বুঝি আর একবার রূপ পাঁরগ্রহ কাঁরতে চাহতেছে! 'িথর- 
নিঝুম এই হিমের নিশীথে, অশোক-বকুল-বট-অ*বথের ছায়ায় ঘেরা ভারতী 


বৈরাগ্য-সন্্যাস- নীলাচল গমন ৫৭ 


মহারাজের আশ্রমে, আজ নগাধাঁশ' হিমালয়ের গাম্ভীর্যময় প্রশান্তি নামিয়া 
আসিয়াছে। 

'বিধানাবদ্‌ ভারতী মহারাজের নির্দেশানূসারে যথাশাস্ত সমস্ত 'কিয়। 
সুসম্পন্ন হইলে বিরজা-হোম আরম্ভ হইল । নিমাই যজ্ঞাগ্রতে আহত দিয়া 
আত্মশবাদ্ধ কারলেন,-বর্ণ, আশ্রম, দেহ, মন, বদ্ধ, চিত্ত, অহওকাব, ইহ- 
পরলোকের ভোগবাসনা, সংসারপাশ-জীবাঁভমান, সমস্ত অজ্ঞান চিরতবে 
ভস্মীভূত হইল। ভারতী শিখাছেদন করিয়া দিলেন, যজ্ঞস্‌ত্র ও শিখা ভস্মে 
পাঁরণত হইল; মায়িক জগতের সঙ্গে, গৃহ-গৃহস্থাশ্রমের সঙ্গে নিমাইয়ের 
সম্পর্ক বিচ্ছিন্ন হইল। 

শখা-সূত্র-বিহীন সন্ন্যাসী" জবলন্ত পাবকের শ্যায় শোভা পাইতেছেন; 
তাঁহার স্থির ধীর প্রশান্ত গম্ভীর মর্ত দোঁখয়া সকলেব হৃদয়ে আনন্দ 
হইতেছে । আচার্য ভারত তাঁহাকে প্রৈষমণ্ত্র, পরমহংস গায়ন্ত্রী, ব্রহ্মা, 
মহাবাক্যাঁদ শ্রবণ করাইলেন; গোরক রাঁঞজজত কৌপান-বাহর্বাস, দণ্ড-কমণ্ডলু 
দান করিয়া 'ভ্রীকৃফচৈতন্য ভারতন' নামে ভূষিত কারলেন। ১ 

এখন হইতে তিনি আর জগন্নাখ মিশ্রের নন্দন শবশ্বম্ভব মিশ্র' কিংবা, 
শচাদেবীর প্রাণের দুলাল “নমাই’, 'বিষ্কুপ্রয়ার প্রাণনাথ 'গোঁরাঙ্গসুন্দর' 
নহেন। আজ হইতে তাঁহার পাঁরচয় শ্রীমং শঙ্করাচার্য-প্রবার্তত দশনামীং 
সন্ন্যাস-সম্প্রদায়ভুন্ত শ্রীমৎ স্বামী কেশবানন্দ ভারতী মহারাজের শব্য, শ্রীম 
শ্রীকফচৈতন্য ভারতী । লোকে নামের সংক্ষেপ করিয়া 'শ্রীচৈতন্য' বালয়া 
সম্বোধন করায়, জগতে তান শ্রীচৈতন্যদেব' নামেই পাঁরচিত হইয়াছেন। 
ভন্তগণ সম্মান প্রদর্শন করতঃ বলেন-শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভু ৷" কেহ কেহ 
বলেন তাঁহার নাম হইয়াছিল স্বামী চৈওন্যানন্দ; পরবর্তী কালে ভন্তগণ "শ্রীকৃষ্ণ 
যোগ কারয়াছেন। শ্রীচৈতন্য নামেই প্রাচীন গ্রন্থেও পাঁরচয় আছে। 

গুরুমুখে মহাকাব্য শ্রবণানন্তর মনন [নিদিধ্যাসন কাঁরতে না কারতেই 
ন্লীকফচৈতন্য সমাধিস্থ হইলেন। তান তাঁহার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণে- প্রাণের 
প্রাণ পরমাত্মায়_পরাৎপর পরৱন্ধে একীভূত হইলেন। মনবৃদ্ধি সম্পূর্ণ বলয় 
প্রাপ্ত হইয়া অন্তর্দশায় নার্বকল্প সমাধিতে লীন হইলেন। অদ্ভুত শিষ্যের 
উচ্চতম অবস্থা উপলান্ধ কাঁরয়। ভারতী মহারাজ স্তম্ভিত। আতিশয় শ্রদ্ধার 
সাহত পুলকিত হৃদয়ে তানি শিষ্যকে নিরীক্ষণ করিতে লাগলেন। অনেকক্ষণ 

১ ততঃ শুভে সংরুমণে রবেঃ ক্ষণে কুস্তং প্রয়াতিমকরাম্মনীষী 
সন্ন্যাসমন্ত্রং প্রদদৌ মহাত্মা শ্রীকেশবাখ্যো হরয়ে বিধানবিৎ ৷ 
-_মুরারি শুপ্তস্য চৈতন্যচরিতং 
২ দশনাম- তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী, পুরী। 


&৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


পরে ধীরে ধীরে 'নমাইয়ের মন একট; নীচে নামিয়া আসিলে, অর্ধ বাহ্যদশায় 
ভাবসমাধি হইল। তখন তাঁহার প্রিয়তম পরমাত্মা, পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের 
লালাময় বিগ্রহ সর্বব্যাপীরূপে সর্বত্র দর্শন করিয়া তান অদ্ভুত প্রেমভাবে 
বিহ্বল হইলেন। ক্রমে ক্রমে মন আরও নীচে নামিয়া আসিলে স্থল জগতের 
জ্ঞান উদয় হওয়ায় নিমাই বাহ্যদশায় শ্রীকৃষ্ণ-বিরহে ব্যাকুল হইয়া আকুলভাবে 
ক্রন্দন করিতে লাগলেন। কাঁদিতে কাঁদতে শ্রীকৃষ্ণে তন্ময় হইয়া মন আবার 
সমাধিতে লীন হইল,অন্তর্দশা উপস্থিত হইল। এইরূপে তান কখন 
অন্তর্দশা (নার্বকজ্প সমাধি), কখন অর্ধবাহ্যদশা (ভাবসমাধি), আবার মধ্যে 
মধ্যে বাহাদশায় (স্থল জগতের জ্ঞানে) অবস্থান কাঁরতে লাঁগলেন। তাঁহার 
এই অদম্টপূর্ব অবস্থাসকল ও ভাবাবেশ দেখয়া আশ্রমস্থ সম্ন্যাস-ব্রহ্মচারী- 
দিগের বিস্ময়ের সামা রহিল না। 

প্রাচীনকালে নিয়ম ছিল. সন্ন্যাসীরা প্রব্রজ্যা গ্রহণান্তে মহাপ্রস্থানের পথে 
হিমালয়ের দিকে অগ্রসর হইতেন; আর লোকালয়ে ফারিতেন না। পরবর্তী - 
কালে আচার্গণ এই প্রথার পাঁরবর্তে তদর্থাঁদতে বাস করতঃ 'আত্মনো 
মোক্ষার্থং জগাদ্ধিতায় চ' জীবন যাপনের প্রণালন প্রবর্তন করেন। সেই পুরাতন 
প্রথার স্মৃতি এখনও প্রাচীন মঠ ও আশ্রমে দেখতে পাওয়া যায়। সন্ন্যাস 
গ্রহণান্তর নূতন সন্ন্যাসীরা মহাপ্রস্থানের উদ্দেশো হিমালয়ের দিকে 'কিয়দ্দুর 
অগ্রসর হন : তখন প্রাচীনগণ তাঁহাঁদগকে 'জগাদ্ধতায়' প্রত্যাবর্তন কাঁরতে 
আবেশ করেন। 
বাহির হইলেন। চন্দ্রশেখরাদির নিকট হইতে বিদায় মাঁগয়া সন্ন্যাসী তাঁহা- 
দিগকে অনুরোধ করিলেন, “আপনারা নবদ্বীপে গিয়া সেখানকার ভন্তগণকেও 
আমার 'নমো নারায়ণায়'২ জানাইবেন।”২ তিনি সন্্যাসীদিগের প্রিয় সাধন- 


৯. শদগ্ডধারণমান্রেণ নরো নারায়ণো ভবেৎ”-_এই শান্ত্রবাক্য অনুসারে সন্ন্যাসীকে 
সাক্ষাৎ নারায়ণক্তানে লোকে "ও" নমো নারায়ণায়' উচ্চারণ করিয়া অভিবাদন করিয়া 
থাকে, সন্নযাসিগণও "৩" নমো নারায়ণায়* বলিয়া প্রত্যাভিবাদন করেন । 


২ মুরারি গুপ্তের চৈতন্যচরিতে__- 
“নমো নারায়ণায়েতি সদ্বাকাং ভন্ত সনিধো, বন্তব্যং ভবতা যেন মমানন্দোভবিষ্যতি 1” 


মতান্তরে--সল্যাসীর পক্ষে গৃহস্থদের “নমো নারায়ণায়' বল! বিধি নহে। 
যথা- প্রণামং ন যতির্রর্দয়াত আশিষং ব্যাসশাসনাৎ । 
নারায়ণেতি চ বাঁয়াৎ প্রণতায়ুবিরদ্ধয়ে ॥-_যতিধর্মসংগ্রহ 
তবে লোকোন্তর পুরুষেরা সামান্য বিধি লঙ্ঘন করিলেও দোষ নাই । যথা-_ 
'তেজীয়সাং ন দোষায় ৷’ 


বৈরাগা-সম্ল্যাস-নশলাচল গমন ৫১৯ 


ভূমি উত্তরাখণ্ডের অভিমুখে অগ্রসর হইলেন। মনে অভিপ্রায়, পথে কাশণ, 
প্ৰয়াগ, বৃন্দাবন প্রভৃতি সুপ্রসিদ্ধ তীর্থ সমূহ দর্শন কাঁরবেন। বিশেষতঃ তাহার 
অন্তরে শ্রীকৃষ্ণের ল'ঁলাভূমি ব্রজমণ্ডল দর্শন কাঁরব্যব জন্য প্রবল আগ্রহ । 
শ্রীমদ্ভাগবতের একটি শেলাক৯ যাহাতে বলা হইযাছে, 'সংসাবাশ্রম পাঁর- 
তআগান্তে সন্ন্যাস গ্রহণপূুর্বক ভগবানের পাদপদ্ম আশ্রয করাকেই মহাত্মারা 
ভবসমদুদ্র উত্তীর্ণ হওয়ার প্রাচীন পল্থা বলিয়া গ্রহণ কবিয়াছলেন' চৈতন্যদেব 
সেই সমধুব শ্লোকটি আবৃত্তি কাঁরতে করিতে রাস্তায় চালতেছেন। তিনি 
সকলকে ছাঁড়য়া একাকী বাহির হইলেও নবদ্বীপের ভন্তগণসহ নিত্যানন্দ 
তাঁহাকে ছাড়তে পারলেন না, তাঁহারা অদ্‌রে থাকিয়া তাঁহার অনুসরণ 
কাঁরলেন। 


সন্ন্যাসের পরদিন চৈতন্যদেব রাস্তায় চাঁলতেছেন সতা. কিন্তু বাহজণগ.তর 
দিকে মোটেই লক্ষ্য নাই। কখনও একেবারে বাহ্যজ্ঞান হাবাইয়া চিত্রপহত্তীলকার 
ন্যায় জড়বং হইয়া থাকেন, আবার কখনও ভাবাবেশে 'কোথা কৃষ্ণ, কোথা 
বৃন্দাবন' বলিয়া ছুটিয়। চলেন। কোন দিকে চালয়াছেন, কোন দিকে যাইতে 
হইবে, কোথায় ঠিক পথ, কিছুই খেয়াল নাই। কি কাঁরতেছেন, কি করিতে 
হইবে, এই ভাবনাও নাই। তান শুধু ভগবদ্‌ভাবে বিভোর, প্রেমে [বহধল। 
এইরুপেই সমস্ত দিবারান্র কাঁটল। ইহার মধ্যে না৷ ছিল নিদ্রা, না আহার । 
ইহাতে নিত্যানন্দ ও ভন্তগণ অত্যন্ত চিন্তিত হইলেন সন্ন্যাসের নিয়মানৃসাবেই 
প্রথম দিন আনিদ্রায় উপবাসে গিয়াছে, দ্বিতীয় দিন কাটিল ভাবের আবেশে । 
সমস্ত দিন আতবাহিত হইলে চৈতন্যদেব সন্ধ্যায় এক বটবক্ষের নীচে বিশ্রান 
কারলেন। হাবনাম কীর্তন-ভজন, ধ্যান-ধারণাতে রান্িও কাটিয়া গেল। যে 
স্থানে চৈতন্যদেব রাত্রে বিশ্রাম করিয়াছিলেন, অদ্যাপি এ স্থান "বঞানতলা' 

বাঁলয়া পাঁবাঁচত। 

দৈববশে প্রাপ্ত যাহা তুমি হও, সেই খাদ্যে তুমি পাঁরতৃপ্ত রও ॥” 

স্বামী বিবেকানন্দ (সন্ন্যাসীর গীত) 


সন্ন্যাসীর ইহাই সনাতন আদর্শ আদর্শ সন্যাসী চৈতনাদেব রান প্রভাতেই 
ভগবানের নাম স্মরণ করতঃ আবার পথে বাহির হইলেন। কাটোয়ার উত্তর- 


১ এতাং সমাস্থায় পরাত্মনিষ্ঠা-মধ্যাসিতাং পূৰ্বতমৈৰ্ম্মহষিভিঃ ৷ 
অহং তরিষ্যামি দুরস্তপারং তমো মুকুন্দাঙ্দ্রি নিষেবয়ৈব ॥ 


_শ্ৰীমস্তাগবত, ১১৷২৩৷৫৩ 


৬০ শ্রীত্রীচৈতন্যদেব 


পাশ্চম অণুলে তখন জনবসাত বিরল, জঙ্গলাকীর্ণ। অনিদ্রা অনাহারে তখন 
তাঁহার দেহও অত্যন্ত "রুষ্ট হইয়া পাঁড়য়াছে। কাজেই দুর্গম রাস্তায় বেশ 
অগ্রসর হওয়া কিন হইল, আবার মধ্যে মধ্যে ভাবাবিষ্ট হইয়া গন্তব্যস্থান ও 
রাস্তা ভুলিয়া যাইতেছেন, কখনও বা বিপরীত দিকেই চলিতেছেন। ভন্তগণ- 
সহ নিত্যানন্দও নিজেদের আহার-নিদ্রা, দ:ঃখকস্ট ভুলিয়া ছায়ার ন্যায় তাঁহাকে 
অনুসরণ কাঁরয়া চালয়াছেন। আজ তাঁহার দেহের দুর্বলতা লক্ষ্য কাঁরয়া 
'নিত্যানন্দের মনে ভীষণ চিন্তা হইল । এইভাবে চললে ত দেহরক্ষা হইবে না। 
তখন তিনি মনে মনে য্যান্তি স্থির করিয়া, সঙ্গী ভন্তগণের সঙ্গে পরামর্শ করতঃ 
একজনকে শান্তিপুরে অদ্বৈতাচার্ষের নিকট পাঠাইয়াঁদলেন। অপর সঞ্গী- 
গদগকে পশ্চাতে আসিতে বাঁললেন এবং নিজে অগ্রসর হইয়া চৈতন্যদেবেব 
নিকটে গিয়া আপনার বৃন্দাবন দর্শনের ইচ্ছা প্রকাশ কারলেন। নিত্যানন্দকে 
পাইয়া ও তাঁহার অভিপ্রায় শুনিয়া তাঁহার খুব আনন্দ হইল এবং উভয়ে 
একসঙ্গে যাওয়া স্থির করিয়া চালতে আরম্ভ কাঁরলেন। নিনত্যানন্দ পথ 
দেখাইয়া এবং ক্রমে চৈতন্যদেবকে ভুলাইয়া লইয়া শান্তপুরের দিকে অগ্রসর 
হইলেন। তাঁহার দেশ-গ্রাম-রাস্তা কিছুরই খেয়াল নাই। "বৃন্দাবনচন্দ্র ও তাঁহার 
পৃণ্যলশলা-স্থানের দর্শনাকাক্ক্ষায় চিত্ত আনন্দে উৎফুল্ল, ভাবে বিভোর। মধ্যে 
মধ্যে গভীর ভাবাবিত্ট হইয়া বাহ্য জগতের জ্ঞান লোপ পাইতেছে। আবার 
কখনও অধীর হইয়া 'নত্যানন্দকে জিজ্ঞাসা করেন, “প্রভূপাদ, বন্দাবন 
কতদূর?" এইভাবে অগ্রসর হইযা, যখন উভয়ে গঙ্গার নিকটবতাঁ হইলেন, 
তখন নিতাই গঙ্গার তটদেশ দেখাইয়া বলিলেন, আর বেশ! দুর নহে “এ যে 
যমুনার তাঁর দেখা যায়।" যমুনার নাম শায্া চৈতন্দেবের ভাবসমদূদ্ 
উলিয়া উাঠল। দ্ুতবেগে গঙ্গাতীরে অগ্রসর হইয়া তাঁন ভাবীবহবল 'চত্তে 
যমুনার মাহাত্ম্য পাঠ করিলেন এবং সানন্দে অবগাহন করিলেন। 


স্নানান্তে চৈতন্যদেব চাঁরাঁদকে দ্যাম্টপাত কাঁরয়া দৌখলেন, সমস্তই যেন 
পূর্ব পাঁরাচত বালয়া মনে হয়। অপর পারে পূর্বাদকে চাহয়া ভাল কাঁরয়া 
দেখিলেন, চিরপাঁবাঁচিত শান্তিপুরের গঞ্গাথাট বলিয়া বোধ হইতেছে। ইতিমধ্যে 
নিত্যানন্দের প্রেরিত খবর পাইয়া, অদ্বৈতাচার্য নৌকাসহ আসিয়া উপস্থিত। 
চৈতনাদেব অতাব 'বাঁস্মত হইয়া নত্যানন্দের মুখের 'দকে চাঁহলে তান তখন 
, হাঁসতে হাঁসতে সমস্ত ঘটনা প্রকাশ করিয়া স্বীয় অপরাধ স্বীকার কাঁরলেন। 
সমস্ত ঘটনা শুনিয়া আচার্ষের অন্তরে নিত্যানন্দের প্রতি অতিশয় ভক্ত 
জন্মিল; তিনি বারংবার তাঁহার চরণ বন্দনা কাঁরয়া অতিশয় প্রশংসা করিতে 
লাগলেন। আচার্য 'নত্যানন্দকে করজোডড় ইনবেদন কাঁরলেন, “আবধতশ্রেম্ট, 


বৈরাগা-সন্গ্যাস- নীলাচল গমন ৬১ 


আপনার জনাই আজ প্রভুর দেহ ও তাঁহার শ্রীচরণাশ্রত ভন্তগণের জীবনরক্ষা 
হইল।” চৈতন্যদেব যখন দুঃখ করিয়া বাললেন. তাঁহাকে এইভাবে ঠকাইয়া 
গঙ্গাকে যমুনা বাঁলয়া দেখান "ঠিক হয় নাই, তখন আবার আচার্য হাসমা 
বলিলেন, “আপনার দুঃখিত হওয়ার কোন কারণ নাই, গঙ্গা যমুনা একর 
মিলিত হইয়া প্রবাহিত হইতেছেন. এবং পশ্চিম িনারে যমুনারই ধারা, ইহা 
লোকপ্রাসদ্ধ ৷” 

ভন্তগণসহ অদ্বৈতাচার্য অত্যন্ত শোকাকুল ছিলেন, চৈতন্যদেবকে পাইয়া 
তাঁহাদের আনন্দের সীমা রহিল না। নিত্যানন্দের আজ্ঞানূসারে আচার্য গোরক- 
রঞ্জিত নৃতন কৌপান বাহর্বাস লইয়া আ'সিয়াছলেন,--কারণ স্নানান্তে বদল 
কারবার মত "দ্বিতীয় বস্ত্র চৈতন্যদেবের সঙ্গে ছিল না। আচার্য করজোড়ে সেই 
গোরকবস্ত নিবেদন করিলেন এবং শ্রীচৈতনাও তাহা গ্রহণ কারলেন। সেই 
নববস্র-পরিহিত নবীন সন্ন্যাসীর দিকে চাহিয়া সকলে দেখলেন, 


“গোর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জবল। 
অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল ॥” 

আচার্য প্রদত্ত আঁত সুন্দর কাম্ঠপাদকা পদযুগলে ধারণ করিয়া মুণ্ডিতমস্তক 
দণড-কমণ্ডলমধারী আঁত সৌম্য প্রশান্তমার্ত যাঁতরাজ যখন দণ্ডায়মান হইলেন, 
তখন সকলেই পুলাকিত অন্তরে আঁতশয় শ্রদ্ধাভান্ত সহকারে 'ওঁ নমো নারায়ণায়' 
বাঁলয়া একে একে নবীন সন্ন্যাসীকে আভবাদনান্তর তাঁহার শুভাশীর্বাদ 
প্রার্থনা কারিলেন। সন্নাস'প্রবরও 'ওঁ নমো নারায়ণায়' বলিয়া প্রতাভবাদন 
করিলেন। 

অনন্তর আচার্য আঁত 'াবনীতভাবে করজোড়ে ানজগূহে ভক্ষা গ্রহণ 
কারবার প্রার্থনা জানাইলে, মূদুহাস্য সহকারে চৈতন্যদেব সম্মতি প্রদান 
কারলেন এবং নৌকাতে গঞ্গাপার হইয়া শান্তিপুরের ঘাটে অবতরণপূর্বক 
নিত্যানন্দ ও ভন্তগণসহ ধারে ধীরে আচার্যগৃহাভিমুখে অগ্রসর হইলেন। 
তাঁহার আগমন-বার্তা আগুনের ন্যায় মুহূর্তের মধ্যে সর্বত্র বিস্তৃত হইল, 
নবীন সন্ন্যাসীকে দর্শন কারবার জন্য চাঁরাদক হইতে লোক ছুটিয়া আসল । 
'ওঁ নারায়ণো হরিঃ' বলিয়া সন্ন্যাসী ভিক্ষা গ্রহণের জন্য আচার্ষের গৃহদ্বারে 
দণ্ডায়মান হইলে আনন্দকলরবে আচার্ষের গৃহ মুখারত হইযা উাঁঠল । আচার্য 
পাদবন্দনা পূর্বক চৈতন্যদেবকে অভ্যর্থনা কাঁরয়া সাঁঞ্গগণসহ সমাদরে গৃহা- 
ভ্ন্তরে লইয়া গিয়া উপযুক্ত আসনে উপবেশন করাইলেন। আচার্য-গণাহণী' 
সতাদেবশ স্নেহের নিমাইকে মণ্ডিত মস্তকে সন্ন্যাসীর বেশে দেখিবেন 
বলিয়া প্রথমে শোকাকুল থাকলেও, এখন মাইয়ের সেই "চত্তপ্রশ্যাণ্তকর 


৬২ শ্ৰীন্ৰীচৈতন্যদেব 


ভুবনমোহন মূর্তি দেখিয়া তাঁহার অন্তরে আনন্দের সণ্টার হইল, হৃদয় শ্রদ্ধা- 
ভন্তিতে পূর্ণ হইল। দূর হইতে দর্শন করিয়া দেবী সন্াসীর উদ্দেশ্যে 
বারংবার প্রণাম কারলেন এবং নবীন সন্গ্যাসীকে প্রথম ভিক্ষা দিবার আগ্রং 
অধারা হইয়া মনের সাধে নানাপ্রকার উত্তম উত্তম দ্রব্য রন্ধনে ব্যস্ত হইলেন। 
পূর্বে হিন্দুরমণ্ণীগণ, সাক্ষাৎ নারায়ণ-বিগ্রহ সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া তাঁহাদের 
মাতৃকুলে জন্মগ্রহণের চরম সার্থকতা মনে করিতেন। এখনও বৈদিক ভাবপ্রধান 
স্থানসমূহে প্রাচঈনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষা কিছু কিছু দেখা যায়। তাহাতে 
আবার পরম আদরেব 'নমাইকে নৃতন সন্ন্যাসী হইয়া ভিক্ষা গ্রহণেব জন্য 
ভাঁহারই গৃহে উপস্থিত দেখিয়া সীতাদেবীর সকল দুঃখ সুখে বৃপান্তারত 
হহল। 
বন্ধন পাঁরসমাপ্ত হইলে আচার্য তিনাট ভোগ পাঁববেশন করাইলেন। 

সুন্দব ধাতুপান্রে গৃহদেবতাব ভোগ সাঁজ্জত হইল । সন্ন্যাসী ধাতুপান্ন ব্যবহাব 
কবা নাঁষদ্ধ, এজন্য কলার পাতা ও ঠোঙ্গাতে অন্নবাঞ্জনসমূহ এবং মাটির খুবি 
ও গেলাসে করিয়া দই ক্ষীব পায়েস ও জল ইত্যাদি সাজাইয়া অপর দুইটি 
ভোগ প্রস্তুত হইল। 

“তন ঠাঁই ভোগ বাড়াইল সম কাঁব। 

কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতুপান্রোপার ॥ 

বাতশা আটয়া কলার আগ্গাঁটয়া পাতে। 

দুই ঠাঁই ভোগ বাড়াইল ভালমতে ॥” 
গৃহদেবতার ভোগ নিবেদন, আরাত্িক সম্পাদন কাঁরয়া আচার্য তাঁহাকে শয়ন 
দিলেন। নিত্যানন্দের সঙ্গে চৈতন্যদেব আরাঁত দর্শন কারলেন। আঁতশ্ব 
ভান্তভাবে আচার্যের সেবা-প্‌জাদি দোঁখয়া তাঁহাদের খুবই আনন্দ জন্মিল। 
সন্ন্যাসীর স্নলীলোকদর্শন নিষেধ, এজন্য সীতাদেবী সমস্ত প্রস্তুত করিরা আত- 
শয় ভাক্তভাবে সংসাঁঙ্জত কাঁরয়া রাখলেন, সন্ন্যাসদিগকে স্বহস্তে পরিবেশন 
করিলেন না। আচার্য স্বয়ং সেইজন্য অগ্রসর হইলেন, বিশেষতঃ আতাথকে 
»বহচ্তে "সবা করা স্বয়ং গৃহস্বামীরই কতবা । সন্যাসী সাক্ষাৎ নারায়ণ, এইজন্য 
তাঁহাকে প্রসাদ অন্ন দেওয়া হয় না। আচার্য সেইজন'ই পূর্বে কলাপাতে দুইটি 
পৃথক ভে।গ সাজাইরা রাশিয়াছিলেন। সন্ব্যাসদ্বয়কে- চৈতন্যদেব ও নিত্যা- 
নন্দকে করজোড়ে আহবান করিয়া আচার্য এখন সেই ভোগ দুইটি গ্রহণ করি- 
বার জন্য প্রার্থনা জানাইলেন। তুলসীমঞ্জরী সংযুক্ত, আত পারপাটরুপে 
সুসাঁজজত অপূর্ব ভোগ দুইটি এবং আচার্ষের আন্তাঁরক সেবানষ্ঠা ও ভগ- 
বল্ভন্তি দেখিয়া চৈতন্যদেবের মন প্রফুল্ল হইল এবং তিনি শতম্‌খে আচার্ষের 


বৈরাগ্য-সন্্যাস- নীলাচল গমন ৬৩ 


প্রশংসা কারলেন। অতঃপর সেই ভোগের সামানামা্র গ্রহণ কারবাব অভিপ্রায় 
ব্যস্ত কাঁরয়া উহা হইতে কিয়দংশ পৃথক কাঁরয়া দিতে বাঁললেন। তখন আচায- 
আঁতশর কাতরভাবে 'িবেদন করিলেন, এ ভোগ দুইটি তাঁহাদের উদ্দেশ্যেই 
সজ্জিত হইয়াছে, উহা তাঁহারা কৃপা করিয়া গ্রহণ করিলে তাঁহার জীবন সফল 
হইবে। চৈতন্যদেব এত অধিক পাঁরমাণ অন্ন ও নানাবধ উৎকৃষ্ট উপকব্ণ 
দেখিয়া উহা গ্রহণ কারতে আপত্তি জানাইয়া বাঁললেন, 

“সন্ন্যাসীর ভক্ষ্য নহে উপকরণ 

ইহা খাইলে কৈছে হবে ইন্দ্রিয় দমন ॥" 


আচার্য ছাড়লেন না, জোড়হাতে অনুনয়-বিনয় কাঁরষা বাঁললেন, ইহা 
আঁত সামান্য জিনিস, খাইলে কিছুই দোষ হইবে না। আচার্ধের আগ্রহ, 
ব্যাকুলতা, অনুরোধ, উপরোধ এড়াইতে না পাবিয়া অবশেষে তিনি নিত॥ানন্দ- 
সহ ভোজনে বাসলেন। 

আচার্য ও নিত্যানন্দ উভয়েই আজ খুব আনাঁন্দত। চৈতনাদেবকে স্বগ্‌হে 
পাইয়া আচার্ষেব প্রাণে আতিশয় উল্লাস হইয়াছে । ৷ নত্যানন্দও তাঁহাকে নয়মমত 
স্নানাহার কবাইতে পাঁরষা. বিশেষতঃ, আপনার স্থানে আপনার লেকের মধো 
লইয়া আঁসয়া খুব স্বস্তি অনুভব কবিতেছেন। তাঁহাদের দুইজনের মধ্যে 
সর্বদাই রঙ্গরস হাস্যকৌতুক চলে। আহার শেষ হইলে নিআানদ্দ কৌতুক 
করিয়া আচার্যকে বাললেন, “নিমন্্রণ করিয়া আঁনয়া পেট ভাঁরয়া খাইতে দিলে 
না। তার উপর আজ আবার তিন দন উপবাস ।” আচার্য বিনীতভাবে উত্তব 
কাঁরলেন, “আমি গবাব ব্রাহ্মণ, তুমি রাশি রাশ খাইলে এত খাবাব কোথায় 
পাইব₹" নিত্যানন্দ ক্রোধের ভান করিয়া, পাতা হইতে একমুঠা অন্ন লইয়া 
ছাঁড়য়া আচার্যের গায়ে ফেলিয়া দিয়া বললেন, “নাও তোমাব অন্ন, আম 
আর খাইতে চাহ না।" অন্তরে আচার্য নিজেকে প্রসাদস্পর্শে কৃজর্থ মনে 
কারিলেন, কিন্তু বাহরে ক্লেধের ভাব দেখাইয়া বাললেন, “তুমি জা তকুলহাঁণ, 
ভ্রত্টাচারী অবধৃত, ব্রাহ্মণের অপমান কবিতে ভয় কর না! আমি ইহার প্রাত- 
বিধান করব" এইব্‌পে বঙ্গরসে পরমানন্দে ভোজন পাঁরসমাপ্ত হইল । আচমন 
কর।ইয়া আচার্য সন্ন্যাসিদ্বয়কে মুখশুদ্ধির জন্য তুলসীমঞ্জরশ ও লবঙ্গ-এলাচ- 
কাবাবচান আনিয়া 1দলেন। সন্ন্যাসীর পক্ষে 'নাষদ্ধ বলিয়া পান 1দলেন না। 

“লবঙ্গ এলাচী বাঁজ, উত্তম রসবাস ৯ ৷ 
তুলসন মঞ্জরী সহ দিল মুখবাস ॥" 


১ রসবাস-_-কাবাবচিনি ৷ 


৬৪ শ্রীত্রীচৈতন্যদেব 


অদ্বৈত-ভবনেই চৈতন্যদেবের আসন হইল । আচার্য নিত্যানন্দ ও অন্যান্য 
ভন্তগণের একান্তিক আগ্রহে তিনি কয়েকদিন সেখানে বিশ্রাম করিতে স্বীকৃত 
হইলেন। ভগবৎপ্রসঙ্গে ও কীর্তনে পরমানন্দে রাত্র আতিবাহিত হইলে, পর- 
দিবস প্রত্যুষেই নিত্যানন্দ তাঁহার অনুমাতমতে শচীদেবীকে আবার জন্য 
শিবিকা লইয়া নবদ্বীপে গমন করিলেন। একখানা মাত্র শাবিকা প্রোরত হইল, 
হইল না। 

নিতাইকে দেখিয়া ও 'নমাইয়ের খবর পাইয়া শোকাকুলা বৃদ্ধার মৃতদেহে 
যেন প্রাণ ফিরিয়া আসিল; শচাদেবী শান্তিপুরে গমনের জন্য উদগ্রীব হইলেন। 
তখন, লজ্জা সম্দ্রম সঙ্কোচে আবৃতা, শোকে-উদ্বেগে জর্জারতা, অনাহার- 
আনিদ্রায় অতিশয় ক্ষীণা, দেবী বিষ্ণপ্রিয়াও বন্ধে সর্বাঙ্গ আবৃত করিয়া 
আতিশষ দীনহানার ন্যায় শাশুড়ীর পাশে আঁসয়া অণ্ুল ধাঁরয়া দাঁড়াইলেন, 
একবার পাঁতর পাদপদ্ম দর্শনের আশায়। সেই করুণ দৃশ্যে নিতাইয়ের চিত্ত 
দ্রবীভূত হইলেও তিনি শচীদেবীকে জানাইলেন, বিষ্ণপ্রিয়ার সেখানে যাওয়াতে 
চৈতন্যদেবের সম্মত নাই। শাশুড়ী-বধূ দুজনের অন্তরে এই বাক্য শেলসম 
বদ্ধ হইল। শচীদেবী বিষ্ণুপ্রিয়াকে ছাঁড়য়া একা যাইতে চাহিলেন না, তখন 
দেবী বিষ্ণুপ্রিয়া পাঁতর সন্ন্যাসধর্ম রক্ষার জন্য নিজেই যাইতে অস্বীকৃত 
হইলেন এবং নানাপ্রকারে সান্তনা দয়া বৃদ্ধা শাশুড়ীকে শাঁবকায় তুলিয়া 
দিলেন। শচদেবী বারংবার 'বিষ্জুপ্রয়াকে বুকে ধাঁরয়া নয়নজলে আঁভাষিন্ত 
কারয়া মুখছুম্বন করিলেন এবং বিশবস্ত পুরাতন ভৃত্য ঈশানের উপর তাঁহার 
রক্ষার ভার দিয়া রঘুনাথকে প্রণামানন্তর নত্যানন্দের সঙ্গে শান্তিপুর রওয়ানা 
হইলেন! 


শচ'ঁদেবী শান্তিপুর আসিলে চৈতন্যদেব ছুটিয়া গিয়া মায়ের পায়ে 
পাঁড়লেন। 


‘শচী আগে পাঁড়লা প্রভু দণ্ডবৎ হইয়া। 
কাঁদতে লাগিলা শচী কোলে উঠাইয়া ॥ 
দোঁহার দর্শনে দোঁহে হইল বিহ্বল 
কেশ না দোঁখয়া শচী হইল {বিকল ॥ 
অঙ্গ মুছে, মুখ চুম্বে, করে নিরাক্ষণ। 
দোখতে না পায় অশ্রু ভারল নয়ন ॥” 


বৈরাগ্য-সন্যাস- নীলাচল গমন ৬৫ 
কিছুক্ষণ পরে আত্মসংবরণ কিয়া,” 


“কাঁদিয়া বলেন শচা, “বাছারে নিমাই'। 
বিশ্বরূপ সম না কাঁরহ নিঠুরাই ॥ 

সন্ন্যাসী হইয়া মোরে না দিল দর্শন। 
তুমি তৈছে হৈলে মোর হইবে মরণ ॥" 


মায়ের কাতর বাক্যে সন্ধ্যাসীর মন আঁতিশয় দ্রব হইল । 
“কাঁদিয়া বলেন প্রভু, শুন মোর আই। 
তোমার শরীর এই মোর কিছু নাই ॥ 
তোমার পালিত দেহ জন্ম তোমা হৈতে। 
কোট জন্মে তোমার ধণ নারব শোধিতে ॥ 
জানি বা না জানি যাঁদ কাঁরল সন্ন্যাস! 
তথাপি তোমারে কভু নহিব উদাস ॥ 
তুমি যাঁহা কহ আম তাঁহাই রাহব। 
তুমি যেই আজ্ঞা কর সেই যে কাঁরব ॥ 
এত বাঁল পুনঃপুনঃ করে নমস্কার। 
তুষ্ট হৈয়া আই কোলে লহে বারবার ॥" 


স্নেহে বগলিতহৃদয় শচদেবী স্বহস্তে রন্ধন করিয়া সন্ন্যাসী পুত্রকে ভিক্ষা 
করাইলেন। চৈতন্যদেবের ইচ্ছাননসারে শচীদেবীও কয়েকাদন অদ্বৈত-ভবনে 
অবস্থান কাঁরলেন। নবীন সন্ন্যাসীকে ভিক্ষা দিবার জন্য সকলেরই অত্যন্ত 
আগ্রহ । 


“শান শচী সবাকারে কাঁরলা িনাত। 
নিমাইর দরশন আর মুই পাব কাতি ॥ 
তোমা সবা সনে হবে অনান্র মিলন। 
মুই অভাগিনীর মাত্র এই দরশন ॥ 
যাবৎ অচার্য-গৃহে নিমাইর অবস্থান। 
মুই ভিক্ষা দিব সবাকারে মাগো দান ॥” 


শচদেবীর অভিপ্রায় জানিয়া অপর সকলে নিরস্ত হইলেন । তিনিই প্রত্যহ 
স্বহস্তে রন্ধন কটরয়া নিমাইকে ভিক্ষা দেন, আচার্য ও তাঁহার ভান্তমতী পত্নী 
তাঁহাকে সহায়তা করেন। 

6 


৬৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


সন্ন্যাসীকে দর্শন কারবার জনা, তাঁহার সুমধুর উপদেশ শ্যানবার জন্য 
বহু লোক আসিতে লাগল. নবদ্বীপের অন্তরঙ্গ ভন্তগণও আসিয়া মিলিত 
হইলেন। শাঁণ্তপুর যেন নদীয়া হইল, আর অদ্বৈত-গৃহ হইল শ্রীবাস-অঙ্গন। 
আচার্ধের গৃহে নিত্য মহোৎসব। অন্তরঙ্গগণ চৈতন্যদেবের বিরহ বিস্মৃত 
হইলেন, তাঁহার সদা হাস্যময় শ্রীবদন দেখিয়া সম্ন্যাসের দুঃখও ভুলিলেন--। 


“কেশ না দেখষা ভক্ত যাঁদ পায় দুঃখ । 
সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ ॥” 
ভগবংপ্রসঙ্গ, কীর্তন, নৃভগ্রীত, ভাবাবেশ, আনন্দোল্লাসে ভন্তগণের মন 
মিয়া রাহল। পূর্বে যাহারা তাঁহার প্রাত 'বদ্বেষভাব পোষণ কাঁরত, সেই 
সকল লোকেরও ভাবের পাঁরবর্তন দেখা দিল। কাকবিষ্ঠার ন্যায়, সংসারেব 
সারবস্তু স্বী-ধন-জন-মান-যশঃ পরিত্যাগ্গের কথা ভাবিয়া তাহাদের 'বস্মঘ 
জল্মিল, ভান্ত-শ্রদ্ধার উদয় হইল । অনেক দচ্কর্মার অনুশোচনা করিতে কারতে 
প্রায়শ্চিত্ত হইয়া গেল,-এখন হইতে তাহারা চৈতন্যদেবের অনুগত হইয়া ধর্ম- 
পথের পাঁথক হইল। সন্ন্যাসী সকলের গুরু, পজ্য। পূর্বে ষাঁহারা ধন জন 
ববদ্যা কুলগোরবে তাঁহার নিকট মস্তক অবনত কাঁরতে সঙ্কোচ বোধ করিতেন, 
এখন তাঁহারাও নিঃসত্কোচে সন্াসীকে আঁভবাদন কাঁরয়া উপদেশ প্রার্থনা 
করিতে লাগিলেন। জগদগুরু সন্ন্যাসী কৃপাদৃন্টিতে সকলের চিত্ত প্রসন্ন করিয়া 
মনের সংশয়জাল, অজ্ঞান-অন্ধকার দূর কাঁরতে লাগিলেন । 
এইভাবে কয়েক দিবস কাটিয়া গেলে চৈতন্যদেব আচার্য ও ভন্তগণকে 
জানাইলেন, 


“সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া। 
নিজ জন্মস্থানে রহে, কুটুম্ব লইয়া ॥” 


তাঁহার কথাতে সকলের মনে ভীষণ চিন্তার উদয় হইল। চৈতন্যদেব উত্তর- 
পশ্চিমে গমনেচ্ছা প্রকাশ করিলে নিজানন্দ, আচার্য ও ভন্তগণ সকলেই তাঁহাকে 
অন্তর না গিয়া এই স্থানেই বরাবর বাস কারবার জন্য অনুনয়-বিনয় আরম্ভ 
কবিলেন। তাঁহাদের এঁকান্তিক আগ্রহ ও আকুতি মিনাত উপেক্ষা কারতে না 
পারয়া শেষে তিনি জানাইলেন, মা যেখানে বলবেন তান সেখানেই খাঁকিবেন। 
ইহাতে ভন্তগণের চিন্তে খুব ভরসার সণ্টার হইল; তাঁহারা সকলে একত্র হইয়া 
শচদেবীর নিকট গিরা সমস্ত ঘটনা জানাইয়া বাললেন, “মাতঃ! আপনার 
আজ্ঞার উপরই সমস্ত নির্ভর করিতেছে । আপনি আদেশ কাঁরলে তান অনাত 
না শিয়া এই স্থানেই অবস্থান কারবেন। তাহা হইলে আপনার ও আমাদের 


বৈরাগা-সন্াস- নীলাচল গমন ৬৭ 


পরমানন্দ হইবে।” সমস্ত ব্যাপার অবগত হইয়া শচদেবী গাম্ভশর্য অবলম্বন 
কাঁরলেন: পুত্রের সন্যাসধর্ম রক্ষার জন্য ব্যাকুলহদযা স্নেহময জননী ধীব- 
ভাবে ভন্তগণকে বাঁললেন, 


“তি*হো যদি ইহা রহে, তবে মোর সুখ । 
তার নিন্দা হয় যদ তবে মোর দুঃখ ॥ 
তাতে এই যুক্তি ভাল মোর মনে লয়। 
নীলাচলে রহে যদ দুই কার্য হয় ॥ 
নীলাচলে নবদ্বীপে যেন দুইঘর। 
লোক গতাগঠুত বার্তা পাব নিরন্তর ॥ 
তুমি সব পার কাঁরতে গমনাগমন। 
গঞ্গাস্নানে কভু অব হবে আগমন ॥ 
আপনার সুখ দুঃখ তাহা নাহি গাঁণ। 
তার যেই সুখ সেই নিজ সুখ মানি ॥" 


শচদেবীব বাক্যে সকলের বিস্ময়ের বাঁধ রাহল না। সকলেই 'ধন্য ধন।' বালয়া 
তাঁহাব পদধূলি গ্রহণ কাঁরলেন। ভাবিলেন, “এমন মা না হইলে কি এব্‌প 
পুত্র জন্মে৷” মায়ের অভিপ্রায জানিযা চৈতনাদেবের খুব আনন্দ হইল, [তিনি 
ভূমে লঃুটাইয়া বারংবার জননীর চবণবন্দনা করিয়া আশশর্বাদ গ্রহণ কাঁরলেন। 
শচদেবীব ইচ্ছানুসারে চৈতন্যদেব আবও দিনকয়েক অদ্বৈত-গহে অবস্থান 
কাঁবতে সম্মত হওয়ায় ভন্তগণের চিত্ত প্রফুল্ল হইল। 
আচারের গৃহে, শান্তিপুরে আনন্দেব স্রোত বহিতেছে, দেশদেশান্তিৰ 
হইতে বহু লোক আসিয়া চৈতন্যদেবকে দর্শন ও তাঁহার উপদেশ গ্রহণ কাঁঝয়া 
কৃতার্থ হইতেছে । হাঁরনাম সংকীর্তনের মাহাত্ম্য অনুভব করিয়া এবং ভন্তস্গে 
চৈতনাদেবেব প্রেম-ভাবাবেশ, অষ্টসাত্বিক বিবাব, ভুবনমোহন ব্‌প দর্শন কাঁরয়া 
অনেকে তাঁহাকে চিবকালের মত আত্মসমর্পণ করিতেছে। নদীয়ার সকলেই 
আসল, সন্ন্যাসী নিমাইকে দর্শন করিয়া নয়ন সার্থক কাঁবল। মাত্র একজন 
আসলেন না__আঁসতৈ পাইলেন না। সম্্যাসীকে দর্শন কারবার দাবী ও 
আগ্রহ তাঁহাবই সর্বাপেক্ষা বেশন. কাবণ সন্ন্যাসী তাঁহারই সর্বাপেক্ষা নিকট তম- 
প্রিয়তম । দেবী বিষ্ণুপ্রিয়া পাঁতর সন্ল্যাসধমেবি মর্যাদা লঙ্ঘন কাঁরতে অনিচ্ছুক 
হইয়া শান্তিপুরে গমন ও স্থুলচক্ষে তাঁহাকে দর্শনের জন্য অধীরা হইলেন 
না: ববং তাঁহার পর্বের আদেশ ও আভপ্রায়ানুযায়শ নিজ জীবন সর্বপ্রকারে 
নিয়ান্পিত কাঁরলেন। তিনি জানতেন, তাঁহার তপস্যাময় অলৌকিক জীবন 
তঃপর ন্লিতাপদ্শ্ধ জীবের পরম আশ্রয় স্বরূপ হইবে৷ পাঁতির আদেশানুযায়ঈ 


৬৮ শরীশ্রীচৈতন্যদেব 


তান বাকী জীবন অতিশয় নিষ্ঠা-ভন্তির সাহত বৃদ্ধা শাশুড়ী, গৃহদেবতা 
“রঘুনাথ, আঁতাঁথ অভ্যাগত ও ভন্তগণের সেবায় অর্পণ কারয়াছলেন এবং 
অবসরকাল ভগবানের আরাধনা ও জপধ্যানে ব্যয় কাঁরতেন। 

পাঁতর গৃহত্যাগের পর হইতে দেবা যাবতীয় ভোগসখ পাঁরত্যাগ করিয়া 
সংসারেই সন্ন্যাঁসনীর ন্যায় তপস্যায় জীবনযাপন কাঁরতেন। 'তাঁন লঙ্জাসম্ভ্রম, 
ক্ষমা-তিতিক্ষার মৃর্তিমতী বিশ্রহ। কখনও কোন পুরুষের সঙ্গে আলাপ ত 
দূরের কথা, কেহ তাঁহার মুখদর্শন কারতেও পাইত না। তান শাশুড়ীর 
পশ্চাতে তাঁহার অঞ্চলে গা ঢাকা দয়া এবং তাঁহার পদে দৃষ্টি রাঁখয়া গঙ্গা- 
স্নানে যাইতেন। স্বহস্তে বন্ধনাদি যাবতীয় কার্য সম্পাদন কাঁরয়া সকলেব 
আহারান্তে আঁতশষ সামানা প্রসাদ্মুন্টি ভক্ষণ করিয়া জীবন ধারণ কারতেন। 
ঈশান নামক জনৈক কায়স্থ ভক্ত মিশ্রপারবারের আতিশয় অনুগত ছিলেন এবং 
বহুকাল হইতে উত্ত পরিবারেরই একজন হইয়া বাস কারিয়া সমস্ত কার্যে 
যথাসম্ভব সহায়তা করিতেন। নিমাই সন্ন্যাসী হইলে পর ঈশানই সংসারের 
অভিভাবক স্বরূপ হইযা সমস্ত দেখাশুনা করিতেন। ঈশান প্রাণপণে মিশ্র- 
পারবারের সেবা করিয়া নিজ জীবন সার্থক করিয়াঁছলেন। 

শচীদেবীর ইচ্ছানুসারে আরও কয়েকদিন অদ্বৈতভবনে বাস করিয়া 
চৈতন্যদেব সকলের নিকট নীলাচল যাত্রার জন্য বিদায় চাঁহলেন। ভন্তগণ 
তাঁহাকে কিছনতেই ছাড়তে চাহে না দেখিয়া তিনি সকলকে বুঝাইয়া বলিলেন, 
“আপনারা সকলে আপন আপন ঘরে গিয়া, সদ্‌ভাবে জীবন যাপন, স্বধম 
পালন, ভগবানের উপাসনা ও তাঁহার নাম জপ-কীর্তন করুন, ইহাই মনুষ্য- 
জীবনের কর্তব্য। এই কর্তব্য ঠিক ঠিক পালন করিলেই আমার প্রাতি যথার্থ 
ভালবাসা প্রকাশ পাইবে, আমার আনন্দ হইবে।” জননীর চরণে বারংবার 
প্রণামানন্তর তাঁহার অনুমতি ও আশীর্বাদ ভিক্ষা কারলেন এবং শিবিকায় করিয়া 
তাঁহাকে ভন্তসঙ্গে নবদ্বীপে পাঠাইয়া দিলেন। অতঃপর আচার্য ও ভন্তগণেন 
নিকট বিদায় লইয়া স্বয়ং নীলাচল যাত্রা কারলেন। নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, 
দামোদর প্রভৃতি অন্তরঙ্গ কয়েকজন কিছুতেই ছাড়লেন না, তাঁহারা ও সঙ্গণ 
হইলেন। তন্মধ্যে নিত্যানন্দ অবধূৃত, আর বাকী কয়েকজন ব্ুক্মচারী-ইহারা 
সন্ন্যাসী না হইলেও গৃহস্থাশ্রমের সঙ্গে কোন সম্পর্ক রাখতেন না; কাজেই 
তাঁহাদের সঙ্গী হওয়াতে বিশেষ কোন আপাত্তর কারণ ছিল না। ভম্তগণ তাঁহার 
সঙ্গে অনেক জিনিসপত্র দিতে চাহিলেন, কিন্তু সন্নযাসীর সঞ্চয় করিতে নাই, 
এজন্য চৈতন্যদেব যাতাকালে সঙ্গঁদিগকে বিশেষ সাবধান করিয়া সঙ্গে কোন 
জিনিষপরর লইতে মানা কারলেন। তাহাদিগকে বুঝাইয়া বাঁললেন,_ 


বৈরাগ্য-সন্ন্যাস-নবলাচল গমন ৬৯ 


“ভোন্তব্য অদৃত্টে থাকে যৌদনে লিখন। 
অরণ্যেও আস মিলে অবশ্য তখন ॥ 
প্রভু যারে যোদন বা না লিখে আহার । 
রাজপুত্র হই তবু উপবাস তাঁব ॥" 


-চৈতন্যভাগবত 


অদ্বৈতাচার্য ভন্তগণসহ শান্তিপুরের শেষপ্রান্ত পর্যন্ত সঙ্গে সঙ্গে অগ্রসর 
হইয়া, চোখের জলে ভাসতে ভাসতে ‘হৃদয়ের ধন'কে বিদায় দিলেন। সৌম, 
শান্ত প্রসন্ন-গম্ভীর সন্ন্যাসী ধীরপদাবিক্ষেপে অগ্রসর হইযা চোখের আড়ালে 
গমন করিলে জ্ঞানী আচার্য আব হৃদয়ের শোকোচ্ছাস সংবরণ করিতে পারলেন 
না, তাঁহার দেহ ভূলুশ্ঠিত হইল। শান্তিপুরের আনন্দের হাট ভাঙ্গিয়া গেল। 

ভগবানের নাম স্মরণ কাঁরতে কারতে নবীন সন্ন্যাসী শান্তিপুর হইতে 
বাহির হইয়া দক্ষিণমুখে গঞ্গাব তাঁবে তণরে অগ্রসর হইলেন। ভিক্ষান্নে উদর- 
পূরণ এবং দেবালয়ে, সাধুর আশ্রমে, মণ্ডপে !কংবা বৃক্ষতলে নী শধাপন কাঁরয়া 
মনে খুব আনন্দ হইতে লাগিল। সংসারশৃঙ্খলমূন্ত স্বাধীন বিহঞ্গমের ক 
স্ফৃর্তি! ভিতরের আনন্দ চোখে মুখে যেন ফুটিয়া পাঁড়তেছে : দোখলেই লোক 
মুগ্ধ হয়। যেখানে যান লোকের ভিড় জাময়া যায়। অদ্ভুত সন্নাসীকে দর্শন 
কারবার জন্য চারাদক হইতে লোক ছায়া আসে। সন্ন্যাসী শুভদৃম্টিতে 
সকলের মঙ্গল বিধান করেন, সুমধুব বাক্যে মন মোহিত করিয়া সকলকে 
সদৃভাবে জীবন-যাপন, স্বধর্মপালন ও ভক্তিভাবে ভগবানের নাম কারবার জন) 
উপদেশ দেন। আবাব স্থানে স্থানে নিত্যানন্দ ও ভস্তগণকে লইয়া হরিনাম 
কর্তন করেন: তাঁহার সেই সুমধুর কীর্তন ও অদ্ভুত ভাবাবেশ দেখিয়া লোকে 
মৃন্ধ হয়, ভন্ত হয়। 


এইরূপে ভগবদ্‌ভন্তি ও হরিনাম প্রচার করিয়া কুমে বঙ্গাদেশের শেষপ্রান্তে, 
সাগরসঞ্গমের নিকট ছন্রভোগে৯ উপস্থিত হইলেন। সেখানকার সুপ্রসিদ্ধ 
'অম্বুলিঙ্গ' নামক- মহাদেব দর্শনে ভাবাবিষ্ট হইয়া তিনি শিবপূজা ও স্তব- 
স্তুতি করিলেন। গঙ্গা বিশালভাবে প্রবাহিতা হইয়া এইস্থানেই সাগরে 
মিশিয়াছেন, এখ নকার প্রাকাতিক সৌন্দর্য অতুলনীয় । স্থানের সোন্দর্য ও 
শিবের মহিমায় আকৃষ্ট হইয়া চৈতন্যদেব সেখানে বিশ্রাম করিলেন । দৈবযোগে 
তথায় তদণ্টলেব ভূম্যধকারা রামচন্দ্র খাঁর সঙ্গে তাঁহাদের সাক্ষাৎ হইল । রামচন্দ্র 


১ ছন্রভোগ-_ডায়মগুহারবারের দিকে জয়নগর মজিলপুরের নিকটবতী স্থান। 
এখানে অদ্থুলিগ মহাদেব এখনও বর্তমান! 


9০0 ্রীশ্রীচৈতন্যদেব 


নবীন সন্ন্যাসীর তেজোময় কান্তি ও অপূর্ব ভান্তভাব দেখিয়া আকৃষ্ট হইলেন 
এবং প্রথামানন্তর স্বীয় পাঁরচয় প্রদানান্তে তাঁহার অনুমাতি গ্রহণপূর্বক ভিক্ষা 
ও বাসস্থানের সুব্যবস্থা করিয়া দিলেন। 

সেই সময়ে পুরা যাওয়া বড়ই কঠিন ছিল। বাংলার আঁধপাঁতি মুসলমান 
নবাব ও ডীঁড়ব্যার অধা*্বর হিন্দ, রাজার মধ্যে যুদ্ধাবগ্রহ চলায় সীমান্ত প্রদেশ 
আঁতশয় দুর্গম ও সংকটপূর্ণ ছিল। সীমান্তরক্ষা প্রহরীরা লোককে নানা- 
প্রকারে উৎপীড়ন করিত। তাহা ছাড়া অরণ্যময় প্রদেশে চোর-জকাতের এবং 
নদী ও সমুদ্রে জলদস্যাগণেরও ভয় ছিল। আবার স্থানে স্থানে যান্রগণের 
নিকট হইতে সরকারী শুল্ক আদায় কারবার জন্য ঘাঁটি থাঁকত। রাজতরফ 
হইতে হিন্দু-মুসলমান উভয় রাজ্যেই সাধু ফাকরগণের অবাধগাতি থাকলেও 
অনেক সময় ঘাটিয়ালগণ সাধুকে ছদ্মবেশ! ভাবিয়া উপদ্রব কাঁরত । ভূম্যাধকারী 
রামচন্দ্র চৈতন্যদেবের পুরা যাওয়ার কথা জানিয়া আতশয় ব্যগ্র হইলেন এবং 
পথে যাহাতে কোন প্রকার কষ্ট বা অসবিধা না হয় সেজন্য সমস্ত সুব্যবস্থা 
কারয়া জলপথে সীমান্ত আঁতক্রম করিবার জন্য একখান ভাল নৌকা বন্দোবস্ত 
কারয়া দিলেন। ভগবানেত্র নাম উচ্চারণ কাঁরয়া চৈতন্যদেব ভন্তগণসহ নৌকায় 
আরোহণ কাঁরলেন এবং বঙ্গোপসাগরের কিনার "দয়া ধীরে ধীরে অগ্রসর 
হইয়া উীড়ষ্যা প্রদেশে প্রবেশ কারলেন। তাঁহারা বালে*বরের নিকটবর্তী 
প্রয়াগঘাট নামক স্থা"ন উপস্থিত হইয়া নৌকা ছাঁড়য়া দিলেন এবং সেখানে 
স্নান ও দর্শনাদ করিয়া পুনরায় পদত্রজে চলিতে আরম্ভ করিলেন। এসকল 
অণ্চলের প্রহরণীরা এবং ঘাটয়ালেরা সকলেই তাঁহাকে দর্শন কাঁরয়া, তাঁহার 
মুখে ভগবদভন্তির উপদেশ পাইয়া, আঁতশয় শ্রদ্ধাভন্তি সহকারে তাঁহার 
সম্বর্ধনা কারয়াছল এবং স্বচ্ছন্দ গমনের ব্যখস্থা করিয়া 'দয়াছল। এমনাঁক 
চোর-ডাকাতরাও তাঁহার প্রাত আকৃষ্ট হইয়া ভান্তপূর্ণ ব্যবহার কাঁরয়াছল। 
তনিও সকলের প্রাত প্রসন্ন হইয়া কৃপাদৃম্টি কারিয়াছলেন। 

তাঁহারা ক্রমে রেমুনা গ্রামে আসিয়া 'ক্ষীরচোরা গোপননাথ' দর্শনান্তে 
স্তবস্তুতি ভজন কীর্তন কাঁরলেন। পৃজারাদগেরও তাঁহার প্রাতি আতিশয় 
শ্রদ্ধা জন্মিল এবং রাত্রে ভোগের পর বহু পাঁরমাণ প্রসাদী ক্ষার আনয়া 
দিলেন। চৈতনাদেব সামানামাত্র গ্রহণ কিয়া বাকী 'ফিরাইয়া দিলেন। 

ক্ষরচোরা গোপানাথ দর্শনান্তে তাঁহারা অগ্রসর হইয়া যাজপুরে উপস্থিত 
হইলেন। যাজপুর আঁত প্রাসদ্ধ স্থান। গয়ার ন্যায় এখানেও লোকে *পতৃ- 
পুরুষের ম্যান্তর জন্য পণ্ডপ্রদান করে। বৈতরণী নদীতে স্নান-তর্পণ কারবার 
উদ্দেশ্যেও বহু লোক তথায় যায়, এখানকার পাঁঠাধিষ্ঠান্রী শ্রীপ্রীবরজা দেবী ও 
ন্িলোচনেশ্বর মহাদেবের সুব্হৎ মন্দির আতশয় কারুকার্যখাঁচত ও দর্শনীয় 


বৈরাশ্য-সন্সযাস- নীলাচল গমন ৭১ 


ছিল। যাজপুরে ছোটবড় আরও কত যে অসংখ্য মান্দর ছিল তাহার সামা 
নাই। কালাপাহাড়ের আক্রমণে এ সকল বিধবস্ত হইয়াছে । এখনও সেই সকল 
ধবংসাবশেষ বর্তমান । চৈতন্যদেবের সময়ে যাজপুব সমৃদ্ধশালী ছল। তান 
সেখানে অবস্থান করিয়া ভগবতশর দর্শন ও পূজাঁদ করিয়া অতীব আনন্দ 
লাভ করেন। যাজপুর হইতে চলিয়া উাঁড়ষ্যার রাজধানী কটকে 'সাক্ষীগোপাল' 
দর্শন করতঃ সঙ্গীগণসহ রুমে তাঁহারা ভূবনেশ্বরে উপস্থিত হইলেন। ভুবনে- 
*বরের পৌরাণিক নাম একাম্রকানন। ইহা আত পবিভ্র স্থান, শিবের পরম 
প্রিয় ক্ষেত্র । এখানকার বিন্দসরোবর এক আঁত পির তীর্থ। ভাবতবর্ষে চাঁরাটি 
পাবন্র সরোবর আছে, কৈলাসে মানস সরোবর, কচ্ছ দেশে নারায়ণ সরোবব, 
কাঁচ্কম্ধাতে পম্পা সরোবর এবং ভূব'নশ্বরে বিদ্দাসবোবব। চৈতনাদেব বিন্দু 
সরোবরে স্নান কাঁরয়া ভুবনেশ্বর ও গৌবীকে দর্শন-পুজাঁদ করিয়া বিশেষ 
আনন্দ লাভ করিলেন। ৯ ভুবনেশ্বরের প্রাত ভান্তিতে তাঁহার হৃদয় বিগালত 
হইলে আতিশয় প্রেমভাবে স্তবপাঠ করিতে লাগিলেন। মনোহর ছন্দে, স-স্বরে, 
সুষ্ঠু উচ্চারত সেই অপূর্ব স্তব শুনিয়া সেখানকার সমাগত লোক, মান্দরের 
পৃজারী-সেবক সকলেই আকৃষ্ট হইলেন এবং তেক্তঃপ-ঞ্জকায় সন্নযাসীকে দর্শন 
করিয়া ভান্ত সহকারে তাঁহার সম্বর্ধনা করিলেন। মরার গুপ্তের 'চৈতনাচারত'- 
গ্রন্থে চৈতন্যদেবের উচ্চারিত উক্ত স্তবাঁট সম্পূর্ণভাবে দোখতি পাওয়া যায়। 


ভুবনেশ্বরের প্রসাদ গ্রহণ করিবার জনা চৈতনাদেবের মনে খুব আগ্রহ 
হইয়াছিল। অন্তরের প্রবল আকাঙ্ক্ষা সত্তেও তিনি উহা মুখ ফুটিয়া কাহারও 
নিকট প্রকাশ করেন নাই; কিন্তু সর্বান্তর্ধামী ভুবনেশ্বরের নিকট উহা অজ্ঞাত 
রাঁহল না। জনৈক পূজারণ ব্রাহ্মণ বহ; প্রসাদ লইয়া আসিযা তাঁহাকে পরম 
৯. “তবে প্রভূ আইলেন শ্ত্রীডুবনেশ্বর | 
জপ্তকাশী-_বাস যথা করেন শঙ্কর ॥ 
সর্বতীর্থ-জল যথা বিন্দু বিদ্দু আনি। 
“বিন্দুসরোবর' শিব সৃজিলা আপনি ॥ 
শিবপ্রিয় সরোবর জানি শ্রীচৈতন্য। 
স্নান করি বিশেষে করিলা অতি ধন্য ॥ 
দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর । 
চতুদিকে শিবধ্বনি করে অনুচর ॥ 


নিজগ্রিয় শঙ্করের দেখিয়া বিভব! 
তুষ্ট হইলেন প্রভু , সকল বৈষ্ণব ।।” 
-চৈতনা ভাগবত 


৭২ প্রীপ্রীচৈতন্যদেব 


সমাদরে প্রদান করিলেন। ভুবনে*্বরের অযাচিত করুণা উপলান্ধ কাঁরয়া 
চৈতন্যদেবের মনের ভন্তিভাব আরও শতগুণে বর্ধিত হইল। তৎপরে সেখান 
হইতে চাঁলয়া তাঁহারা কমলপুরে আসিয়া ভাগ নদীতে স্নান করতঃ 
'কপোতেশ্বর মহাদেব' দর্শন কাঁরলেন। 

শ্রীমন্নিত্যানন্দের এই সকল স্থান পূর্বেই দেখা ছিল এবং এই সকল স্থানের 
মাহাত্য ও ইতিবৃত্ত তান 'াবশেষরূপে জানিতেন। তাঁহার মুখে এ সকল 
স্থানের কাঁহনী শুনিয়া ভন্তগণসহ চৈতন্যদেবের হৃদয় আনন্দে উদ্বোলত হইয়া 
উঠিত। এইর্‌পে সাক্ষীগোপাল দর্শন কারবার পর নিত্যানন্দ গোপালের অদ্ভুত 
কাহিন বিস্তৃতভাবে শুনাইয়া সকলকে মোহিত করেন। কাঁহনাীঁটর সার- 
সংক্ষেপ এই £ 

কোন সময় জনৈক বৃদ্ধ ব্রাহ্মণ একটি ব্রাহ্মণ যুবককে সঙ্গে লইয়া বৃন্দাবনে 
তখর্ঘযাত্রা কাঁরয়াছিলেন। যুবকাঁটর সেবাযত্রে বৃদ্ধ আতিশয় সন্তোষ লাভ 
করেন এবং দেশে ফিরিলে স্বীয় দহতা তাহাকে অর্পণ কাঁরবেন বলিয়া ইচ্ছা 
প্রকাশ করেন। যুবকটি কুলগোঁরবে বৃদ্ধ অপেক্ষা হীন ছিল; কাজেই উত্ত 
প্রস্তাব অসম্ভব বিবেচনা করিয়া সে বৃদ্ধকে এরূপ সংকল্প ত্যাগ কারবার জন্য 
পুনঃপুনঃ অনুরোধ করিতে থাকে। বৃদ্ধ কিছুতেই ক্ষান্ত হইলেন না। তিনি 
এক মান্দিরে আঁধান্ঠত শ্রীগোপাল বিশ্রহকে সাক্ষী রাখিয়া যুবকের সঙ্গে স্বীয় 
কন্যার বিবাহের অঞ্গীকারে বদ্ধ হইলেন। তীর্থ দর্শনান্তে দেশে 'ফাঁরবার পর 
বৃদ্ধ যখন যুবকের নিকট কন্যাকে সমর্পণ কাঁরতে চাহিলেন, তখন তাঁহার 
আত্মীয়স্বজন সকলেই প্রতিবাদ করিল। অন্তরে প্রবল ইচ্ছা থাকিলেও বৃদ্ধ 
আত্মীয়স্বজনের বাধা উপেক্ষা করিয়া যুবককে কন্যাদান করিতে পারলেন না। 
যুবকটি বৃদ্ধের অবস্থা ভালরুপেই বুঝিতে পারিল। তখন সে বৃদ্ধের সত্যরক্ষা 
কারবার জনা উদ্যোগী হইয়া গ্রামের লোকের নিকট নালিশ কাঁরলে বিচারক 
সাক্ষী তলব কাঁরলেন। ভন্ত যুবক নিরুপায় হইয়া তখন সেই দৃরদেশে 
গোপালের মান্দরে গিয়া কাতরভাবে প্রার্থনা কাঁরল, “প্রভো। তুম যাঁদ স্বয়ং 
উপস্থিত হইয়া সাক্ষ্য না দেও, তাহা হইলে ব্রাহ্মণের ধর্ম নষ্ট হইবে; দয়াময়! 
আশ্রিত দাসের প্রাত সদয় হও ।” ভন্তবাধ্া পূর্ণ করিবার জন্য গোপালের প্রত্যা- 
দেশ হইল, “যুবক! তুমি নিঃশঙ্ক চিত্তে দেশে গমন কর। আমি স্বয়ং তোমার 
পশ্চৎ পশ্চাৎ গমন করিয়া সাক্ষী দিব; কিন্তু সাবধান, অবিশ্বাসী হইয়া পিছনে 
ফিরিয়া তাকাইও না। যাঁদ পিছনে ফিরিয়া চাও, আমি আর অগ্রসর হইব না। 
তুমি চলিতে আরম্ভ করিলে, পিছনে আমার গমনের সঙ্কেতস্বরূপ নুৃপুরের 
ধান শুনিতে পাইবে ।” 

যুবক ব্রাহ্মণ ভান্তপূর্ণ হৃদয়ে বারংবার ভূলুশ্ঠিত হইয়া প্রাণামানন্তর দেশে 


বৈরাগ্য-সন্ন্যাস-_নঈলাচল গমন ৭৩ 


ফারিয়া চালল। চলিবার সময় পশ্চাদ্দেশে নৃপুবের সুমধুর ধ্যান শুনিয়া 
তাঁহার মনে যে কি আনন্দ জান্মিল, তাহা বাঁলবার নহে । বিশ্বাস! ব্রাহ্মণ এক- 
বারও 'ফাঁরয়া দেখল না ৷ চলিতে চলিতে বহুদিন পরে যখন দেশের নিকটবতাঁ 
হইয়াছে, তখন একাঁদন হঠাৎ মনে হইল, “যাঁহাকে সাক্ষ্য দিতে লইয়া আসলাম, 
তাঁহাকে ত একবারও স্বচক্ষে দেখিলাম না।” সরল ব্রাহ্মণ এইরুপ ভাবিয়া যখন 
ফিরিয়া চাহল, অমনি নৃপুরের ধান বন্ধ হইয়া গেল। চাঁকতদৃম্টি যুবক 
আপনার বির্বদ্ধিতা বুঝিতে পারিয়া অশ্রুপূর্ণ লোচনে স্বীয় অপরাধের জন্য 
ক্ষমা প্রার্থনা করিতে লাগিল। ব্রাহ্মণের আ্ততে গোপাল প্রসন্ন হইয়া 
জানাইলেন, “আমার বাক্য অনুযায়ী আর অগ্রসর হইব না, তবে এইখানেই 
অবস্থান কাঁরয়া তোমার সাক্ষ্য প্রদান কারব।” ভন্তিমান ব্রাহ্মণের আকাঙ্ক্ষা 
পূর্ণ হইল: গোপালের আবিভাবে সকল লোক চমাঁকত হইল। বৃদ্ধের কন্যা- 
সম্প্রদানে আত্মীয়স্বজনের নিষেধ আর খাঁটল না। সেই হইতে গোপাল এই 
স্থানেই প্রকট হইয়া ভন্তগণকে কৃপা করিতেছেন। পাঁবণয়ান্তে সস্ত্রীক যুবক 
গোপালের সেবাতেই সর্বান্তঃকরণে আত্মনিয়েগ কাঁরয়াছল। সাক্ষণগোপালের 
মূর্তি ভ্রিভত্গ-বঙ্কম, মূরলীধর। তান পীতধড়া ও মোহনচড়ায় সাঁজ্জত। 
তাঁহার সেবাপুজা ভোগরাগ সাজসজ্জাও আঁত পাঁবপাটি। ৯ 


যাহা হউক, যাত্রীরা পুরীর দিকে অগ্রসর হইতে থাঁকিলেন। পথে অনেক 
দূর হইতেই জগন্নাথের মন্দিরের ধৰ্জা দোখতে পাওয়া যায়। কমলপর নামক 
স্থানে আসলে সেই পবিন্র ধৰজা নয়নগোচর হইবামাত্র পাররাজকগণের হৃদয় 
আনন্দে নাচিয়া উঠিল। 


ভুলশ্ঠিত হইয়া সকলে ‘জগন্নাথের পাদপদ্ম স্মরণ পূর্বক প্রণাম কারলেন। 
দেশে দেশে ভগবদৃভত্তি ও হারনাম প্রচার কাঁরতে কাঁরতে, 'ন্রিভাপদগ্ধ জীবকে 
শান্তি লাভের প্রকৃত পন্থা দেখাইয়া, ভন্তগণসহ চৈতন্যদে পুবীর প্রবেশদ্বার 
আঠারনালাতে আসিয়া পেশীছলেন। এত দুঃখকন্ট বাধাবঘ] সাহয়া, সুদীর্ঘ 
পথ অতিক্ৰম করিয়া যে উদ্দেশ্যে আসিয়াছেন, আজ তাহার সার্থকতা । আঠার- 
নালাতে পেশীছিয়া সকলের হৃদয় প্রেমভীন্ততে উচ্ছধাসত হইয়া উাঠল। রাস্তায় 


১ পূর্বে চেতনাদেবের সময়ে, সাক্ষীগোপালের মন্দিব কটকে হিল । বর্তমানে উহা 
পুরীর নিকটবতা সাক্ষীগোপাল নামক স্থানে অবস্থিত। বিদ্যানগর রোজমহেস্ডী) 
নামক স্থানে ব্রাহ্মণের প্রতি কৃপা করিয়া সাক্ষীগোপান প্রকট হইয়াছিলেন। 
কটকের রাজা পূরুযোজ্জম সেই দেশ জয় করার পর গোপালকে কটকে লইয়া 
আসেন, এই রাগ প্রবাদ আছে । 


৭8 শ্রীশ্রীচৈতন্যদেব 


চলিবার সময় ভাবাবিষ্ট চৈতন্যদেবের অনেক সময়ই বাহ্য বিষয়ে লক্ষ্য থাকত 
না। সেইজন্য তাঁহার দণ্ড নিত্যানন্দই বহন করিয়া চাঁলতেন। পুরা প্রবেশ 
কারবার মুখে আঠারনালাতে আসিয়া চৈতন্যদেব স্বহস্তে ধারণ কারবার জন্য 
দণ্ড চাঁহলেন; কিন্তু তাহা আর পাইলেন না। শুনলেন আসবার পথে 
অবধৃত দণ্ড ভাঙ্গিয়া ভাগর্ঁ১ নদীতে ভাসাইয়া দিয়াছেন। চৈতন্যদেবের ন্যায় 
ব্ৰহ্মাবদ্‌বাঁরণ্ঠ পরমহংসাগ্রণীর বাহক দশ্ডধারণ অনাবশ্যক মনে কারয়াই যে 
অবধৃতশ্রেষ্ঠ এর্‌প করিয়াছিলেন, তাহাতে সন্দেহ নাই। কিন্তু দণ্ড ভাঙ্গার 
কথা শুনিয়া চৈতন্যদেবের খুব দ:ঃখ হইল এবং এজন্য সকলকে অনুযোগ দিয়া 
বলিলেন, “এখন হইতে আমি একাকী চলিতে ইচ্ছা কার; তোমরা পণ্চাতে-_ 
আমি অগ্রে যাইতোঁছ ৷” 


এই বলিয়া সঙ্গীঁদগকে পশ্চাতে রাঁখয়া তান তাড়াতাঁড় একাই চাঁললেন। 
অল্প অগ্রসর হইলেই শ্রীমান্দর নয়নগোচর হইল। 


১ সেই স্থানে নদী এখনও দণ্ডভাঙ্গা বলিয়া পরিচিত ৷ 


পণ্চম অধ্যায় 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন--সার্বভৌম মিলন 
দাক্ষিণাত্য যাত্রা ও রামানন্দ-সঙ্গে তত্বকথা 


বহুদিনে কত দুঃখকস্টের মধ্যে সুদীর্ঘ পথ আঁতিক্রম করিয়া চৈতনাদ্দব 
, আজ পদরীতে আঁসয়াছেন। মান্দর দর্শন কাঁরয়া অন্তরের প্রেমসমদুদ্র উথাঁলয়া 
উঠিয়াছে, দোৌড়িয়া ভিতরে প্রবেশ কঝিলেন। বহুকা'লর বাঞ্ছিত ধন 'দারু- 
ব্ৰহ্ম-ম্‌ূাত দর্শন করিয়া ভাবের আবেশে প্রিয়তমের পাদপদ্মে মস্তক রাখধা 
[তানি বাহ্যজ্ঞান হারাইলেন.--মান্দরতলে দেহ লুটাইা পাঁড়ল। এদিকে 
শ্রীমৃ্তি স্পর্শ করায় চাঁরাদকে হৈহৈ পড়িয়া গেল. প্রহরণ বেত তুলিয়া মারতে 
আসিল। সেই সময়ে মন্দিরে উপস্থিত ছিলেন রাজার সভাপাণ্ডত বাসুদেব 
সার্বভৌম। সন্ন্যাসীর 'দিবাকান্তি ও অপূর্ব ভাবাবেশ দোখয়া তিনি অগ্রসর 
হইলেন এবং তাঁহার হীঞ্গতে প্রহারগণ নিরস্ত হইল । কিছুক্ষণ অপেক্ষা কাঁর- 
বার পরও বাহ্য সংজ্ঞা হইল না দেখিয়া সার্বভৌম লোকের সহায়তায় সন্ন্যাসীক 
উঠাইয়া নিজ বাটীতে লইয়া গেলেন। 

সঙ্গীদের সাহত নিত্যানন্দ কিছুক্ষণ পরে মন্দিরে আসিয়া উপস্থিত 
হইলেন; কিন্তু চৈতন্যদেবকে তথায় দেখিতে না পাইয়া তাঁহাদের অন্তরে 
ভাষণ উদ্বেগ জাল্মিল। অনুসন্ধান কাঁরয়া জানলেন, একটু আগেই জনৈক 
সংজ্ঞাহীন সন্্যাসীকে বাসুদেব সার্বভৌম মান্দর হইতে 'নিজভবনে লইয়া 
গিয়াছেন। সমস্ত ব্যাপার বাঁঝতে বিলম্ব হইল না, তাঁহারা সন্ধান লইয়া 
তাড়াতাড়ি সার্বভৌমের বাড়ীর ১ দিকে ছটিলেন। পথে গোপীনাথ আচার্যের 
সাথে দেখা । গোপীনাথ নবদ্বীপের আঁধবাসী ছিলেন। তান সার্বভৌমের 
ভগ্মপাতি। এখন পুরীতেই বাস করেন। ভন্ত গোপীনাথের সঙ্গে মুকুন্দের 
পূর্বের আলাপ-পরিচয় ও সৌহার্দ ছিল। এই দুঃসময়ে, ভগবৎ-কৃপায় তাঁহাকে 
পাইয়া সকলের ভরসা হইল । ম্‌কুন্দ গোপানাথের সঙ্গে নিত্যানন্দের আলাপ- 
পরিচয় করাইয়া দিলেন। গোপণীনাথ নিত্যানন্দের মুখে চৈতন্যদেবের সমস্ত 
বৃত্তান্ত শুনিয়া তাহাদিগকে লইয়া সার্বভৌমের গৃহে উপস্থিত হইলেন। 
সার্বভৌমের যক্র-শশ্রুষাতে ততক্ষণে চৈতন্যদেৰ অনেকটা সুস্থ হইয়াছেন, 


১ পুরীর বর্তমান গঙ্গামাতা মঠ সার্বভৌমের বাড়ী ৷ 


৭৬ প্রীত্রীচৈতন্যদেব 


তাঁহার বাহ্যজ্জন ফিরিয়া আসিয়াছে। নিত্যানন্দ ও সঙ্গণীদগকে দেখিয়া তান 
অতীব আনান্দিত হইলেন। তাঁহাকে সুস্থ শরীরে দোঁখয়া তাঁহাদেরও প্রাণ 
ঠান্ডা হইল। গোপীনাথের মুখে সকলের পাঁরচয় শ্বানয়া সার্বভৌম খুব 
সুখী হইলেন এবং পরম সমাদরে আদর-অভ্যর্থনা করিয়া তাঁহাদিগকে তাঁহার 
গৃহেই অবস্থান ও বিশ্রামের জন্য অনুরোধ জানাইলেন। নিত্যানন্দ ও ভন্তগণ 
অতিশয় কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাঁহাদের প্রিয়তম সঙ্গীর রক্ষার জন্য সার্ব- 
ভোৌমকে বারংবার ধন্যবাদ প্রদান কারলেন। কিছুক্ষণ বিশ্রামব পর সাবভৌম 
নিজ পুত্রকে সঞ্গে দিয়া তাঁহাদের জগন্নাথ দর্শন, সমুদ্রস্নান ও অন্যান্য তীর্থ- 
কৃত্যের অতি সুণ্দর ব্যবস্থা করাইলেন। পরম আনন্দে তাঁহাদের স্নানদর্শনাঁদ 
নিষ্পন্ন হইল। সার্বভৌমের নিমন্তণে ভন্তগণ সহ চৈতনাদেব সেদিন তাঁহার 
গৃহে ভিক্ষা গ্রহণ কারলেন। 'মহাপ্রসাদ' ভিক্ষা গ্রহণ করিয়া তাঁহাদের অন্তরে 
আনন্দের অবধি রহিল না। চৈতন্যদেবের অভিপ্রায় ব্াঁঝয়া সার্বভৌম তাঁহার 
বাড়ীর সন্নিকটেই এক আঁত নিন জায়গায় জনৈক আত্মীয়ের আলয়ে তাঁহাদের 
বাসস্থান ঠিক কারয়া দিলেন। 

বিশাল উড়িষ্যা তখন স্বাধীন হিন্দুরাজ্য। মহাপরাক্রমশালণী পরম ভন্ত 
রাজা প্রতাপরদদ্র গজপাঁত দেশের অধাঁশবর। মুসলমান বাদশাহগণের পুনঃপুনঃ 
আক্রমণ প্রতিরোধ কারিয়া তিনি নিজ বাহুবলে স্বদেশের বিজয়পতাকা উদ্ডীন 
রাখিয়াছেন। উঁড়িষ্যাতে পুরণ, ভুবনেশ্বর, যাজপুর, কোনার্ক প্রভৃতি সংপ্রসিদ্ধ 
তীর্থস্থান ভাস্কর্য ও স্থাপত্যের পবাকাম্ঠাস্বরূপ বিরাট মান্দরসমূহ্‌ 
অবাস্থত। ভারতের সর্বপ্রদেশের স্বধর্মীনষ্ঠ হিন্দ; তীর্থযান্রীরা সেই অতীত- 
কালেও ডীঁড়ষ্যয় আসিয়া এ সকল স্থান দর্শন কারতেন। ধর্মপ্রাণ রাজা তীর্থ 
যাত্রীদের সুবিধার জন্য সর্বদাই তৎপর ছিলেন এবং মুন্তহস্তে অকাতরে অর্থ- 
বায় করিয়া দেশের সবার রূ্্ত্ঘটী আতাঁথশালা সদারত প্রতীতির সুব্যবস্থা 
কাঁরয়া দিয়াছলেন। শ্যান্রী বা পথক যাহাতে নিরাপদে গমনাগমন 
করিতে পারে, সেজন্য সর্বত্র সতর্ক প্রহরী নিয়োজিত ছিল। তঈর্ঘদর্শন কাঁরতে 
আঁসয়া অনেক বিদেশী যাত্রী পুরীর মাঁহমায় আকৃষ্ট হইয়া স্ইেখানেই স্থায়ণ 
ভাবে বসবাস কারতেন। বিশেশ্বত* বঙ্গদেশে মুসলমান আঁধকার প্রাতাঁষ্ঠত 
হইলে, অনেক স্বধর্মীনষ্ঠ ব্যক্তি স্বাধীন হিন্দুরাজ্য উঁড়ঘ্যায় গিয়া বাস করিয়া- 
ছিলেন। রাজার সকলের প্রতি সমান দৃম্ট, বরং বদেশীর সুখস্বিধার প্রীত 
বিশেষ লক্ষ্য। 'হিন্দুরাজা শাস্রানুযায়ী অপত্যস্নেহে প্রজাপালন করাকেই 
রাজধর্ম মনে কারিতেন ; তাঁহার বিশ্বাস ছিল, ইহার যথাযথ পালনে মোক্ষলাভ, 
ব্যাতক্মে নরকবাস। দেশকাল অনুসারে শাস্ত্রের ব্যবস্থা দিবার জন্য 'হন্দ্‌- 
রাজগণ বৃত্তি দিয়া শাস্বজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতাদগকে নিয়োগ করিতেন । হিম্দুশাস্ত্ 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন- দাক্ষিণাত্য যাত্রা ৭৭ 


অনুসারেই তখন দেশের বিচার-শাসন চলত , সেজন্য মহামহোপাধ্যায় পাণ্ডত- 
গণ রাজসভা অলঙকৃত করিতেন ; ইহাদের উপাঁধ ছিল সভাপাঁণ্ডিত। 
বাসুদেব সার্বভৌমের পাণ্ডিত্যে মোহিত হইয়া প্রতাপরুদ্র তাঁহাকে সভাপাণ্ডত 
করিয়াছিলেন। শোনা যায়, সার্বভৌমের খ্যাত শুনিয়া রাজা তাঁহাকে বাংলা- 
দেশ হইতে পরম সমাদরে ডীঁড়ফ্যায় লইয়া িয়াছিলেন। সার্বভৌম পুরীতেই, 
আত্মীয়স্বজন সহ বাস করিতেন। রাজ্যে ও রাজার নিকটে তাঁহার অসাধারণ 
প্রাতপান্ত ছিল। 

আচার্য শঙ্কর বিকৃত বৌদ্ধধর্মের প্রভাব দূর করিয়া ভারতে সনাতন 
বৈদিক ধর্মের পুনঃপ্রাতিষ্ঠা করেন। বেদ ও বৈদিক ধর্মের সংরক্ষণ এবং প্রচারের 
জন্য ভারতের চাঁরপ্রান্তে চাঁরধাতম চারটি প্রধান মঠ, ও এ সকল মঠের 
অধাঁনে সমস্ত প্রসিদ্ধ স্থানে ও তীর্ঘক্ষেত্রে বহু শাখামঠ স্থাপিত হইয়াছিল । 
ভারতের উত্তরপ্রান্তে হিমালয়ে যোশী (জ্যোতিঃ) মঠ, পূর্বপ্রান্তে পুরাীক্ষেত্রে 
গোবধনিমঠ, দাক্ষিণপ্রান্তে রামেশবরে শৃঙ্গেরীমঠ এবং পঁশ্চিমপ্রান্তে দ্বারকাতে 
শারদামঠ স্থাপন কাঁরয়া উত্ত চার মঠের অধীনে সমস্ত ভারতবর্ষকে বিভাগ 
করতঃ এ সকল মঠাধীশের উপর ধর্মবক্ষার ভার আর্পত হইয়াছিল । তাহারই 
ফলে, অত্যল্পকালের মধ্যে, সারা ভারতে বৈদিক ধর্ম পুনরুঙ্জশীবত হইয়া 
উঠে। কালপ্রভাবে এসকল মঠের কখন উন্নত কখন অবনাত ঘাঁটযাছে, আবার 
কোন কোন মঠের প্রধান কেন্দ্র স্থানান্তারতও হইয়াছে সত্য, ৩থাঁপি এখনও 
সমগ্র ভারতে এসকল মঠ, মঠাধীশ ও সম্প্রদায়ের অসাধারণ প্রভাব। বাঁলতে 
কি, বিদেশী বিধ্ীর প্রবল আক্রমণ এবং পরাধীনতার ঘোর অমানিশাতেও 
এসকল মঠে সনাতন ধর্মের, জ্ঞানভান্তর এবং ত্যাগ-তপস্যার বর্তিকা উজ্জল 
প্রভা বিস্তার করিয়া 'দিশাহারাকে পথ দেখাইয়াছে। আচার্য শঙ্করের ন্যায় 
পরবর্তী কালে রামানুজাদ আচার্যগণও স্বীয় সম্প্রদায়ের সংরক্ষণ এবং 
প্রচারের জন্য স্থানে স্থানে এরূপ মঠ, আখড়াসমৃহ স্থাপন করেন । পুরশীতে 
এখনও সর্ব সম্প্রদায়ের মান্দর মঠ আখড়াসমূহ বর্তমান আছে। এসকল মঠে 
বক্মচারী, সন্ন্যাসী ও বৈরাগীরা বাস কাঁরয়া অধ্যয়ন, অধ্যাপনা ও সাধনভজন 
সহায়ে নিজেদের জীবন গঠন ও পরম পুরদষার্থ লাভের চেষ্টা করেন এবং 
তীর্ঘদর্শন-ভ্রমণাদ উপলক্ষ্যে দেশের সর্বত্র পাঁরভ্রমণ করিয়া সনাতন ধর্মের 
প্রচারের দ্বারা জীবজগতের পরম কল্যাণ সাধন করেন। 

বাসুদেব সার্বভৌমের সময়েও পুরীতে বহ: ব্রহ্মচারী ও সন্ন্যাসী বাস 
কারতেন। শাস্মাদি অধ্যয়নের ও সাধনভঙ্গনের পক্ষে পুরী আতশয় উপযোগী 
স্থান বলিয়াই সধৃসন্ন্যাসীদিগের মনে এস্থানে বাস কারবার আকাঙ্ক্ষা 
জান্মিত। সার্বভৌম যে শুধু বড় নৈয়ায়িক ও মীমাংসক পণ্ডিত ছিলেন তাহা 


qv শ্ৰীন্ৰীচৈতন্যদেব 


নহে, বেদান্তশাস্বেও তাঁহার অসাধারণ ব্যুৎপান্ত ছিল। পুরীর বহ্‌ সন্ন্যাসী 
ব্রহ্ধচারীকে তান শাঙ্করভাষ্যাঁদ সহ বেদান্তশাস্ত্র অধ্যয়ন করাইতেন। চৈতন্য- 
দেবের সঙ্গে আলাপ-পরিচয় হওয়ার পরে সার্বভৌমের মনে খুব দুঃখ হইল । 
হওয়াই স্বাভাবিক ৷ চৈতন্যদেবের মাতামহ নীলাম্বর চক্রবতর্ঁর সঙ্গে সার্ব- 
ভোঁমের আত্মীয়তা ছিল। সেই সতত্রে পরম স্নেহের পাত্র নিমাই এমন কচি 
বয়সে বৃদ্ধা জননী ও বালিকা স্বীকে পরিত্যাগ করিয়া সন্নাসণ হইয়াছে 
দোঁখয়া বাসুদেব খুবই দুঃখ কাঁরতে লাগলেন। পরে তাঁহাকে সন্নাসেব 
পবিচয় জিজ্ঞাসা করিয়া যখন শুনিলেন, তান ভারতীনামা সন্যাসীর শিষ্য. 
তখন আরও দুঃখ হইল। কারণ সার্বভৌম মহাশয় অসাধারণ পাঁণ্ডিত হইলে 
কি হইবে? বিষষী লোকের প্রধান কাম্যবস্তু মান-যশঃ ও সামাঁজক মর্যাদা- 
গৌরবের প্রতি ষোল আনা দৃহ্টি থাকে । উহাকেই তাঁহাবা সংসারের সারবস্তু 
মনে করেন। কাজেই, তখন ভাবতানামা সন্ন্যাসীর অপেক্ষা, অন্য কোন নাম- 
ধারা সন্ন্যাসীদের গৌরব আঁধক থাকায়, নিজ প্রিয়জনকে সেই দলের অন্তভূক্তি 
কারবার ইচ্ছা হইল। চৈতন্যদেবকে বলিলেন, তাঁহাব মত হইলে তাঁহাকে 
সর্বাপেক্ষা আঁধক গৌববশালী সম্প্রদায়ের সন্ন্যাসী দ্বারা পুনরায় সংস্কার 
করাইবেন। কিন্তু পরমার্থৈকদ্যান্ট চৈতন্যদেবের নিকট এসকল আঁত হেষ 
বস্তু। তিনি আঁত বিনীতভাবে সার্বভৌমকে জানাইলেন, তাঁহার ন্যায় অধম 
আঁধকারাঁব পক্ষে ইহাই যথেষ্ট: কাজেই এজন্য আর কোনরূপ চেষ্টার প্রয়োজন 
নাই। সার্বভৌম এইর্‌প মনোভাব দেখিয়া খুশী না হইলেও এজন্য আর 
অনুরোধ করিলেন না; তবে যুবক সন্ন্যাসীর প্রাতি স্নেহপরবশ হইয়া তাঁহাকে 
বেদান্তশাস্ত্র অধায়ন কবাইবার ইচ্ছা প্রকাশ কারলেন। বাসুদেব বাঁললেন, 
“সন্ন্যাসধর্ম ঠিক ঠিক পালন করা অতীব কঠিন, বিশেষতঃ তোমার ন্যায় 
যুবকের পক্ষে । তুমি আমার নিকট বেদান্তশাস্তর অধ্যয়ন কর, তাহা হইলে 
তোমার বদ্ধ মাজত হইবে এবং যথার্থ সম্যাসীর জীবনযাপনে সক্ষম হইবে। 
আমি তোমাকে অতিশয় যর করিয়া সমগ্র বেদান্তশাস্ত্র অধ্যয়ন করাইব।” 
চৈতন্যদেব আন্তাঁরক কৃতজ্ঞতা প্রকাশ কাঁরয়! বাঁলিলেন. “আপান আমার পরম 
[হিতৈষা রক্ষাকর্তা আশ্রয়দাত,. আপনার আদেশ যথাসাধ্য পালন করিব ৷” 
সার্বভৌমেব নিকট চৈতন্যদেবের বেদান্তশাস্ত্র অধ্যয়ন আরম্ভ হইল। 
[তিনি শাঙ্করভাষ্য সহ ব্যাসসূত (ব্হ্ষসূন্র) ব্যাখ্যা কারতে থাকেন, চৈতন্যদেব 
মনোযোগের সাঁহত শ্রবণ করেন। বাসুদেব ভাষ্য ব্যাখ্যা প্রসঙ্গে সগুণ ব্রহ্গবাদ, 
ভন্ত-উপাসনা প্রভাতি খণ্ডন করতঃ চৈতন্যদেবকে বুঝাইবার চেষ্টা করেন: 
একমার নিগ্গণ নির্বিশেষ অদ্বয় ব্লক্ষততৃই শ্রুতির (উপনিষদের ) প্রাতিপাদ্য. 
ব্ৰহ্মজ্ঞান বা মোক্ষলাভের জন্য শ্রবণ মনন নাদধ্যাসনই প্রয়োজন! প্রেমভান্তর 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন- দাক্ষণাত্য যাত্রা ৭৯ 


মূর্ত বিগ্রহ চৈতনাদেব ভগবদুপাসনার বিরোধ যুক্তিতর্ক শানয়া অন্তরে 
বিষম ব্যথা পাইলেও বাঁহরে কিছ প্রকাশ না করিয়া মৌনভাবে সার্বভৌদের 
ব্যাখ্যা শুনিয়া যাইতে লাগিলেন। তাঁহাকে কোন প্রশ্ন কারতে না দোখযা 
পাণ্ডতেব মনে সংশয় জন্মিল। সাত দিন পরে সার্বভৌম জিজ্ঞাসা কাবিলেন, 
“তুমি কিছ: জিজ্ঞাসা কব না কেন * কিছুই কি বুঝিতে পার না ৮” চৈতন/দেব 
গম্ভীরভাবে উত্তব কারলেন, “সতত্রভাষ্য বেশ বুঝ, কিনতু আপনার ব্যাখ্যাতেই 
সব গোলমাল হইয়া যায়। আপনার ব্যাখ্যা ঠিক ঠিক মনে লাগে না।”৯ ভারত- 
বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের মুখেব উপর এত বড় স্পর্ধা! যুবক 
সন্াসীর ধচ্টতায় বাসুদেব অতিশয় ক্রুদ্ধ হইয়া বললেন, “সতত্রভাষা বুঝাই- 
নার জন্যই আম ব্যাখ্যা কারতোছি-_আর তুমি বল সত্রভাষ্য বুঝতে পার. 
আমার ব্যাখ্যাতে সব গোলমাল হয়। সূন্রভাষ্য কি বাঁঝয়াছ বল দোখ 2” 


আচার্য শঙ্কর ব্যাসসূত্র (্রহ্মসত্র)-ভাষ্যে আঁত সুস্পষ্ট ভাষায়, রন্ষের 
দ্বিবধভাব-সবিশেষ ও 'নার্বশেষ তত্ত্বের উল্লেখ কাঁবয়াছেন। উপাসনাদি 
শ্রাত-স্মৃতির দ্বারা সমার্থত বলিয়া দর্শাইয়াছেন এবং অজ্ঞানাচ্ছন্ন জীবের 
মোক্ষলাভের জন্য ভগবদ£পাসনার একান্ত প্রয়োজনীয়তা স্বীকার কাঁবয়াছেন। 
তথাপি পরবতর্ঁকালে, অনুভববিহগন বাদ-বিতশ্ডা-সম্বল পাঁণ্ডতগণ তাঁহার 
ভাষ্যের আশয় ঠিক ঠিক ধারতে না পারিয়া একদেশশ ব্যাখ্যা প্রচার করেন। 
এঁ সকল ব্যাখাতাঁদগের মতে, সর্বোপাধ-ীববাঁজতি একমাত্র 'ানগূণ ক্রয় 
রহ্মই শ্রুুতীসদ্ধ, এবং ব্যাসসূত্র ও শাঙকরভাষ্যে তাঁহারই তত্ত নিরূপিত 
হইয়াছে। আর সেই তত্তৃবস্তুই একমান্র জ্ঞানগম্য,_সূতরাং ভান্ত-উপাসনা 
নিরর্থক! শঙ্করের দোহাই দিয়া এ সকল পণশ্ডিতেরা সগুণ ব্রহ্ম, ঈ*বরতত্্ 
এবং ভন্তি-উপাসনার বিরোধী একপ্রকার নাস্তিক্যবাদ ও শ্রতি-স্মাতিব কদর্য 
অপপ্রচার কারতেন। এই প্রকার শাস্তবিচার ও স্বানুভবাঁবহঈন সিদ্ধান্ত সমর্থনই 
তাঁহাদের মতে জ্ঞানাবাস্থাতি বা মোক্ষ। বাসুদেব সার্বভৌমও তখন এ শ্রেণীর 
বেদান্তী ছিলেন বলিয়া মনে হয়। 
“প্রভু কহে, সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল । 

তোমার ব্যাখ্যা শুনি মন হয় ত বিকল ॥ 

সূত্রের অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া ৷ 

তুমি ভাষ্য কহ, সূত্রের অর্থ আচ্ছাদিয়া ॥ 

সূত্রের ম্‌খ্যার্থ তুমি না কর ব্যাখ্যান । 

কল্পনার্থ তুমি তাহা কর আচ্ছাদন ॥ 

উপনিষদ, শব্দের মূগ্য অর্থ যেই হয়। 

সেই শ্রখ্য অর্থ ব্যাসসূত্রে সব কয় ৷” 


৮০ শ্রীশ্রীচৈতন্যদেব 


যাহা হউক, সার্বভোমের আহবানে শ্রীচৈতন্যদেব স্থির ধীর গম্ভীর ভাবে, 
অথচ সরল সহজ ভাষায় ব্যাখ্যা করিতে লাগিলেন এবং সাঁবশেষ রক্গবাদ ও 
ভন্তি-উপাসনার তত্ব প্রাতিপাদন কাঁরয়া সার্বভৌমের একদেশশ ব্যাখ্যার দোষ 
দেখাইলেন। 

সার্বভোৌমও স্বপক্ষ সমর্থন করিয়া অনেক যুক্তি উত্থাপন কারিলেন, কিন্তু 
চৈতন্যদেবের কাছে সে সমস্ত টিকিল না, 'তাঁন একে একে 'নিঃসান্দিগ্ধভাবে 
সমস্তই খণ্ডন করিলেন। ঘোরতর তক্যদ্ধ চালতে লাগিল । দু'জনেই 
মহাপপ্ডিত; শ্রাতি-স্মৃতি-নযাধ-শাস্াদি সহায়ে উভয়েই নিজ নিজ পক্ষ 
সমর্থন কাঁরতে লাগলেন। এইভাবে, উপযূপাঁর কয়েকাঁদন উভয়ের মধ্যে 
বিচার চালল। পরিশেষে সাবভৌম পরাজয় স্বীকার কাঁরয়া চৈতন্যদেবের 
ব্যাখ্যা স্বীকার করিতে বাধ, হইলেন। তখন চৈতনাংদেব ভাষ্য ব্যাখ্যা কাঁরয়া 
সূত্রের শ্রুতিসম্মত প্রকৃত অর্থ বুঝাইতে লাগলেন। শ্াঁনয়া বাসৃদেবের মন 
মোহিত হইল । আচার্য শঙ্করের ভাষ্যের প্রকৃত মর্ম উদঘাটন কাঁরয়া, শঙ্করেরই 
সম্প্রদায়ভুন্ত সন্ন্যাস" শ্রীমং শ্রীকৃষ্ণচৈতন্য ভারতী আজ আবার বেদান্তের আবরণে 
প্রগারিত নাস্তিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কাঁরলেন। তাঁহার প্রখর ব্াম্বিশাঁনত 
তরষুন্তির ভাগীরথী-ধারায় নাস্তক-_তথাকাঁথত বেদাঁন্তগণের [বচার-বিতপ্ডা 
তৃণের ন্যায় ভাসিয়া গেল। চৈতনাদেবের 1সদ্ধান্তসমূহ ও ম্যীন্ত-মীমাংসার 
সারবত্তা হৃদয়ঙ্গম কাঁরয়া সার্বভৌম ভাবতে লাগলেন, এই নবীন সন্ন্যাসী 
নিশ্চয়ই তত্ববস্তুকে করাষ্থত আমলকীর ন্যায় অপরোক্ষ অনুভব করিয়াছেন, 
দেইজন্যই ইহার বাকাসমূহ এনন সহজ সরল, হৃদয়গ্রাহী অথচ সারগভ। 
উপলান্ধাবহীন শুধু পাণ্ডিত্য সেই অতীন্দ্রিয় বস্তাবিষয়ে মানূবকে সংশয়মুস্ত 
কাঁরতে পারে না--হৃদয়ে শান্তি দিতে পার না। সার্বভোৌমের জ্ঞানগাঁরমা ও 
পাণ্ডিত্যাভমান দর হইল ৷ প্রবীণ আচার্য শিষাস্থানীয় হইয়া অতিশয় আগ্রহ 
সহকারে শ্রবণ কাঁরলেন, আর নবীন যুবক আচার্যের আসন গ্রহণ করিয়া আঁত 
প্রাঞ্জজভাবে শাঙকরভাষ্যের মর্মানৃষায়ী ব্রহ্মসূত্রের অর্থ ব্যাখ্যা কাঁরয়া 
শুনাইলেন। ১ 

চৈতন্যদেবের প্রেমভন্তির প্রভাবে নীরস শুষ্ক হ্দয়ে ভন্তিরসের সঞ্চার 
হইল। স্বধর্মীনষ্ঠ উচ্চাধকার? ব্রাহ্মণের হৃদয় হইতে পাশ্ডত্যের অহঙ্কার 


১ চৈতনাভাগবতের মতে চৈতন্যদেব অদ্বৈতবাদ এবং সার্বভৌম তদ্বিরুদ্ধ 
মতবাদ অবলম্বন করিয়া তর্কযুদ্ধ করিয়াছিলেন । পুরীতে বহুকাল হইতে অদ্বৈত- 
বাদের প্রবল প্রতিথন্দ্বরী রামানুজী বিশিষ্টাদ্বৈতবাদী ভক্ত সম্প্রদায় সুপ্রতিষ্ঠিত 1 
সার্বভৌমের পক্ষে তাহাদের মতানুবর্তন বিচিত্র নহে । পরে রায় রামানন্দের সহিত 
কথাপ্রসঙ্গে চৈতন্যদেব স্বয়ং বলিন্নাছেন, তিনি সার্বভৌমের নিকট ভক্তিত্মার্গ সম্বন্ধে 
জানিতে চাহিলে সার্বভৌমই তাহাকে রায়ের নাম-পরিচয় দিয়াছেন । 


শ্রীপ্রীজগন্নাথ দর্শন-_দাঁক্ষিণাত্য যাত্রা ৮১ 


দূর হওয়ায় চিত্তের মলিনতা কাটিয়া গেল। তাঁহার জ্ঞাননেত্র উন্মীলত 
হওয়াতে এক অত্যচ্ভুত অন্দভব উপস্থিত হইল। সার্বভৌম দর্শন কাঁরলেন, 
দূর্বাদল-শ্যামকায়ে ফুগলকরে ধনুর্বাণ, এবং নবনীরদকায়ে যুগলকরে বেত্রবেণু 
ধারণ করিয়া জীবকুলের পাঁরন্রাণের জন্য পূর্ব পূর্ব যুগে যে এশীশাল্তর প্রকাশ 
হইয়াছিল, ধর্মের গ্লানি দুর কারবার জন্য, তপ্তকাণ্চনকায়ে গোঁরক ধারণ কাঁরয়া 
মুণ্ডত মস্তকে তাঁহারই আবার চৈতন্যরুপে আর্বভাব হইয়াছে শ্রীপ্রীচৈতনা- 
দেবকে, শ্রীশ্রীরাম ও শ্রীশ্রীকফরূপে অভেদে উপলান্ধ করিয়া অশ্রুজলে ভাসতে 
ভাসতে ভুলুশ্ঠিত হইয়া সার্বভৌম বারংবার প্রণাম করতঃ 'ষড়ভূজধারন' > 
ভগবানরূপে বহ7 স্তবস্তুতি করিয়া চিরকালের জনা আত্মসমর্পণ কাঁরলেন। 

“দেখ সার্বভৌম পড়ে দণ্ডবৎ কারি। 

পুনঃ উঠি স্তুতি করে দুই কর জ্বাঁড় ॥ 

প্রভুর কৃপায় তার স্ফুরিল সব তত । 

নাম প্রেমদান আদ বর্ণের মহত্ব ॥ 

শত শ্লোক কৈল এক দণ্ড না যাইতে । 

বৃহস্পাত তৈছে শ্লোক না পারে কাঁহতে ॥ 

শুনি প্রভু সুখে তারে কৈল আলিঙ্গন। 

ভট্টাচার্য প্রেমাবেশে হৈলা অচেতন ॥” 


- শ্রীশ্রীচৈতনচাঁরতামৃত 
এখন হইতে তিনি তাঁহাকে নিজ অভপন্ট দেবতারূপে দর্শন করিয়া অত্যন্ত 


ভান্তর সাহত সেবাযত্ধ করতে লাগিলেন। 


সার্বভৌমের মতিগাতির পাঁরবর্তন দেখিয়া সকলেই আশ্চর্যান্বিত হইল ৷ 
চৈতনাদেবের মাহমার কথা অবগত হইয়া তাঁহার প্রতি লোকের দৃষ্টি আকৃষ্ট 
হইল। সার্বভৌম তাঁহার ভগ্রীপাঁত, গোপীনাথ আচার্যকে ভান্ত উপাসনার জন্য 
পূর্বে ঠাট্টা-তামাসা করিতেন। এখন সার্বভৌমকে ভান্তভাবে গড়াগাঁড় দিতে 
দেখিয়া, রহস্যপূর্ণ বাক্যে পূর্বের ভাব স্মরণ করাইয়া গোপাীনাথ আনন্দ 
উপভোগ করিতে লাগিলেন। সার্বভৌমের অন্তরে ভান্তীভাব এমনই প্রবল হইয়া- 
ছিল যে, একদিন ভোরবেলা শ্রীশ্রীজগন্নাথ দর্শনান্তে চৈতনাদেব বাসহদেবের গহে 
উপস্থিত হইয়া মান্দর হইতে প্রাপ্ত প্রসাদী মালা ও প্রসাদাল্ন তাঁহার হাতে 
দিলে, তান প্রাতঃকৃত্য সম্পাদন করিবার পূর্বেই নিঃসঙ্কোচে পরমানন্দে তাহা 
গ্রহণ কারয়াছিলেন। 


১ কথিত আছে সার্বভৌম স্বহস্তে পুরীর মন্দিরগান্্রে চৈতন্যদেবের মড়্ভুজ চিন্ত 
অঙ্কিত করিয়া রাখিয়াছিলেন । 
৬ 


৮২ শ্রীশ্রীচৈতন্যদেব 


বাসুদেব সার্বভৌমের সহিত ভন্তি ও ভগবংতত্ব আলোচনায় মগ্ন থাঁকয়া 
চৈতন্যদেব অতীব আনন্দে পুরীতে বাস কাঁরতে থাকেন। তাঁহার প্রভাবে 
আকৃষ্ট হইয়া ক্রমে ক্রমে অনেক উড়িষ্যাবাসীও ভন্ত হইলেন। শ্রীশ্রীজগন্নাথ-দর্শ ন, 
সমদদ্রস্নান, মহাপ্রসাদ-ভিক্ষা, ভজনকীর্তন, ভগবং-প্রসঙ্গ এবং ধ্যানধারণাতে 
বিভোর সন্ন্যাসীর দিন পরমানন্দে কাঁটলেও কিছুকাল পরেই তিনি দাক্ষিণাত্যে 
তী্থযান্রার আঁভপ্রায় প্রকাশ করিলেন। দোলযান্রা নিকটবর্তী, ভন্তগণ তাঁহাকে 
বিশেষ অনুরোধ কাঁরলেন সেই পর্যন্ত অপেক্ষা কারবার জন্য। তান স্বীকৃত 
হইলেন এবং পুরীতে দোলের আনন্দোৎসব দেখিয়া তাঁহারও খুব আনন্দ হইল। 
দোলের পরেও, সার্বভৌমাদি পুরীর ভন্তগণ এবং নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ 
প্রভূতি গোড়ায় সঙ্গী-ভন্তগণেব আগ্রহে তিনি আরও 'কিছাঁদন শ্রীগ্রীজগন্নাথের 
শ্রীচরণ সমীপে বাস করিলেন। 
যাইতেন। সেখানে যাইয়া নাটমন্দিরের ভিতরে গরুড়স্তম্ভের নিকট দাঁড়াইয়া 
দূর হইতে শ্রীগ্রীজগন্নাথদেবকে দর্শন করিতেন। শ্রীশ্রীজগন্নাথ দর্শনে তাঁহাব 
হৃদয়সমদ্দ্র প্রেমভাবে উদ্বেলিত হইয়া উঠিত; সেইজন্য ভয়ে নিকটে অগ্রসর 
হইতেন না, পাছে বহ ৰল হইয়া পাঁড়য়া যান। এইভাবে গরুড়স্তম্ভে হেলান 
দিয়া দাঁড়াইয়া দূর হইতে দর্শন কারবার পরামর্শ সার্বভৌমই তাঁহাকে 'দিয়া- 
ছিলেন। দারুব্রহ্ম জগল্নাথকে সকলেই নিজ নিজ ইন্ট মুর্তরুপে দর্শন করেন। 
চৈতন্যদেব তাঁহাকে প্রাণের প্রাণ পরমাত্মা শ্রীককরূপে দর্শন করিয়াছলেন। 
অধিকাংশ সময়ই শ্রীশ্রীজগন্নাথকে দর্শন কাঁরবামান্র তাঁহার মন একেবারে তন্ময় 
হইয়া যাইত, কোন বাহ্যজ্জন থাকত না। কখনও তান প্রেমে পুলাকত হইয়া 
আঁবিরল এমন প্রেমাশ্র; বর্ষণ কাঁরতেন যে, তাহার গণ্ড বাহয়া অশ্রুজল ভূমিতে 
পতিত হইত। বিভিন্ন সময়ে 'বাভন্নভাবের উদয় হওয়ায় তাঁহার দেহেও 
নানাপ্রকার আশ্চর্য পারবর্তন দেখা যাইত শ্রীমল্লিত্যানন্দ ভন্তগণসঙ্গে নিকটে 
থাঁকয়া আত সাবধানে তাঁহার দেহরক্ষা কাঁরতেন, আর দর্শকবৃন্দ 'বাস্মিত 
হইয়া সেই প্রেমের ছাব নিরীক্ষণ করিত। ভন্তগণের আগ্রহে আরও 'কিছাীদন 
পুরীবাস কারবার পর বৈশাখ মাসের শেষভাগে চৈতন্যদেব দাক্ষিণাত্য ভ্রমণে 
ধাহর্গত হন। 

বহ কাল পর্বে উত্তর ভারতে মুসলমান প্রুভাব বিস্তৃত হইলেও দাক্ষিণাত্যে 
সনাতন ধর্ম, শিক্ষা-সংস্কৃতি অক্ষুণ্ন ছিল। পূরাকালে আর্ধধাষগ্ণ সকলেই 
প্রায় উত্তরাখণ্ডবাসা। কিন্তু পরবর্তী ' যুগের প্রধান প্রধান আচার্যগণের 
অধিকাংশই দাক্ষিণাত্ে জন্ময়াছিলেন। সনাতন ধর্মাবলম্বী ত্যাগী মহাত্বারা 


শ্রীত্ীজগন্াথ দর্শন- দাক্ষিণাত্য যাত্রা ৮৩ 


‘সন্নযাসী' ও বৈরাগী" (জ্ঞানী ও, ভক্ত) প্রধানতঃ এই দুই সম্প্রদায়ে ববিভন্ত। 
অদ্বৈতবাদী সন্ন্যাসী সম্প্রদায়ের প্রধান আচার্য শ্রীসং শঙকব এবং সৈবাগাী 
সম্প্রদায়ের প্রধান আচার্য 'বাশষ্টাদ্বৈতবাদী শ্রীম বামানুজ ও দ্বৈতবাদশ শ্রীনৎ 
মধবচার্য। ইহাদের সকলেরই জন্মস্থান দক্ষিণ দেশে । এঁসকল আচারের জল্ম- 
ভূমি ও শিক্ষা সাধনার স্থান দর্শন. তাঁহাদের প্রবাতিত সম্প্রদায-মঠ ও মতাম হ- 
সমূহের [বিশেষ পরিচয় লাভ এবং দাক্ষণাতোর প্রসিদ্ধ তীথ'স্থান-মাশিব-বিগ্ুহ 
দর্শনের জন্য চৈতন্যদেবের অন্তরে বিশেষ আগ্রহ ছল। আবাব, তিনি স্বীয 
অগ্রজের অনুসন্ধানেব জন্য দক্ষিণে যাইতেছেন ইহাও ভন্তগণেব নিকট প্রকাশ 
করিয়াছলেন বলিয়াও জানা যায়। 
টিন চিত্তকে সুস্থিধ কাঁববার জন৷, ত্যাগ-তাতিক্ষা অভা?সব জন্য 
ভগবানের পাদপদ্মে সর্বতোভাবে আত্মসমর্পণ কারবার জন্য মহাত্মারা 
টি পরিব্রাজকর্‌ূপে তীর্থাঁদ দর্শন করিয়া বিচরণ কবেন। এইভাবে 
কিছুকাল যাপন কারবার পর ভগবানে নির্ভরতা আসলে এবং সংসারেব 
মায়ামোহ সম্পূর্ণ বিদুরত হইলে তাঁহারা অনুকুল স্থানে আসন কাঁরয়া 
ভগ্গবদভজনে কালাতিপাত করেন৷> শুভাদনে চিরাচাবত রীতি অবলম্বনে 
চৈতনাদেবও তঁর্থযান্রা কবিলেন। শ্রীশ্রীজগন্নাথকে সাষ্টাঙ্গ প্রণমপূর্বক তাঁহার 
নিকট করজোড়ে প্রার্থনা কারলেন, “প্রভো' চিত্তের চাণ্ল৷ মালনতা সম্পূর্ণ- 
ভাবে বিদূরিত কর। তীর্ঘদর্শনান্তে যেন 'স্থবচিন্তে তোমাব চবপপ্রান্তে বাস 
কাবতে পার।” 
নিত্যানন্দ সমস্ত ভারতবর্ষ পারভ্রমণ করিয়াছিলেন: দাক্ষিণাতের রাস্তা- 
ঘাট, মঠমান্দর, তঁর্ঘক্ষেত্রসমূহ তাঁহার বিশেষরূপে জানা ছিল৷ তিন চৈতনা- 
দেবের সঙ্গী হইবার জন্য ইচ্ছা প্রকাশ কাঁরলেন। জগদানন্দ, মুকুন্দ প্রভাত 
অন্যানা গৌড়ীয় সহযান্রীদিগেরও তাঁহার সঙ্গে সঙ্গে থাকবার জনা আগ্রহের 
সীমা নাই, তাঁহারাও সঙ্গে চলতে চাহলেন: কিন্তু চৈতন্দেব কাহাকে ও সঙ্গ 
করিতে রাজ হইলেন না) শ্রীশ্রীভগবানের পাদপদ্মে একান্তভাবে শরণ লইবার 
জন্য তান নিঃসম্বল একাকী পারিভ্রমণের সঙ্কল্প প্রকাশ কবিলেন। সার্বভৌম 
ও অন্যান্য সকলের বিশেষ অনুরোধে শেষে সন্নগসীঁদগের অনুচর ব্হ্ধচারী 


১ যাবৎ স্যাচচঞ্চলং চিত্তুং নয্্যাদ্‌ যাবৎ সুনির্মলং 
তাবৎ তীর্থানি পুণ্যানি বিচস্টে সর্বতঃ পূমান্‌ ৷ 
ততঃ সুনির্মলে চিত্তে স্থিতধী পূরুষোস্তমে 
নিবাসং কুরুতে নিত্যং পথিক সাশ্রয়ে যথা ৷ 


_-টচৈতনাস্চরিত ( মুরারি গুপ্ত ) 


৮5 শ্ীপ্রীচৈতন্যদেব 


হিসাবে কৃষ্দাস নামক জনৈক ভক্ত ব্রাহ্মণকে সঙ্গে লইতে স্বীকৃত হইলেন।৯ 
ভক্তগণ বিদেশে ভ্রমণকালে সৃখসৃবিধার জন্য তাঁহার সঙ্গে অত্যাবশ্যক দ্রব্য 
দিবার উদ্যোগ কাঁরতেছেন দেখিয়া তিনি তাহাদিগকে কিছু দিতে নিষেধ 
কাঁরলেন এবং সঙ্গ ব্রহ্মচারীকে গম্ভর স্বরে বীললেন,_ 
“কৌপীন বহির্বাস আর জলপান্র। 
আর কিছ; সঙ্গে নাহ যাবে এইমাত্র ॥” 
বর্তমান কালের ন্যা তখনকার দিনে চলাচলের এত সবিধা--রেল ন্টীমার 
মোটরগাড় উড়োজাহাজ প্রভাত দ্রুতগামী যানবাহন না থাকলেও বহু লোকে 
পদর্রজেই সারা ভারত পর্যটন করিয়া তীর্থাঁদি দর্শন কাঁরতেন। সে সময়েও 
পাঁথকের সুবিধার জন্য সমস্ত দেশ জ্বাঁড়য়া স:প্রশস্ত রাজপথ 'বদ্যমান 'ছিল। 
পাঁথকগণেব আরামের জন্য রাস্তাব উভয় পার্শ্বে অশ্ব বট আম্ত্র নম্ব প্রভাত 
সুশীতল ছায়াপ্রদ ঘনপল্লব বক্ষশ্রেণী রোপণ করা হইত ৷ বিশ্রামের জনা স্থানে 
স্থানে জলাশয়, পান্থশাল। সবাই-চটী নির্মিত হইত। সাধু-সন্নঘাসী, গরণীব- 
খা, পাঁথকের জন্য সদাশয় ধনী ব্যান্তগণ সদাব্রত আঁতাঁথশালা মান্দব 
দেবায়তন উদ্যানাঁদ প্রতিষ্ঠা কাঁরতেন। এখনও দেশের সর্বত্রই সেই সকল 
প্রাচীন কীর্তির ধবংসাবশেষ দেখতে পাওয়া যায়! হিন্দুর দৃষ্টিতে আতাঁথ 
দেবতার ন্যায় পৃজ্য, আতিথি বিমুখ হইলে গৃহস্থের মহা অকল্যাণ। তাই 
সকলেই যথাসাধ্য আঁতাথকে সেবা করিত। এজন্য তাঁ্থ যাত্রী পাঁথকের কোথাও 
তেমন অস্দাবধা বা কম্টভোগ কাঁরতে হইত না। মুসলমান আক্রমণের পর 
হইতে উত্তর ভারতে দেশের অভ্যন্তরে সময় সময় রাজনীতিক বিশৃঙ্খলা, 
িদ্রোহ-বিপ্লব, যুদ্ধাবিগ্রহ থাকলেও দক্ষিণ দেশ শান্তপূর্ণই ছিল। উত্তর 
ভারতেও তাঁ্থ যাত্রী সাধু-সন্ন/াসীর উপর সহসা কোন প্রকার উপদ্রব বা অন্যায় 
অত্যাচার হইত না। এমনাক মুসলমান শাসকগণও এবিষয়ে তাক্ষ] দৃম্টি 
রাখতেন! 
প্রদেশাবশেষে কথ্যভাষা পৃথক পৃথক হইলেও সর্বত্রই এমন একটা সাধারণ 
ভাষার প্রচলন ছল যাহার সাহায্যে পরস্পরের সাঁহত মোটামুটি ভাবের আদান- 


১ “তোমার দুই হস্ত বদ্ধ নামগণনে । 
জলপান্র বহির্বাস বহিবে কেমনে ॥ 
প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন ৷ 
জলপান্্র বন্ত্রের কেবা করিবে রক্ষণ ॥ 
কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ ৷ 
ইহা সঙ্গে করি লহ ধর নিবেদন ॥ 
জলপান্ত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে। 
যে তোমার ইচ্ছা কর কিছু না বলিবে ॥” 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন-_ দাঁক্ষিণাত। যাত্রা ৮৫ 


প্রদান চালত ৷ বর্তমান কালের শহন্দ্‌স্থানীব নায় প্রাচীনকালে 'প্রাকৃত ভাষা' 
প্রচালত ছল বলিয়া মনে হয়। সমাজের উচ্চস্তরে সারা ভাবতেই সংস্কৃত 
ভাষার চর্চা ছিল। ইহারই ফলে এই সুবৃহৎ দেশেব স্থান-বিশেষে লিখিত 
গ্রন্থ বা প্রচারিত ধর্মতত্ব আত অল্প সময়ের মধোই এক প্রান্ত হইতে মন) 
প্রান্ত পর্যন্ত বিস্তৃত হইয়া পাঁড়ত। আবার সাধু-সন্নসণ, পাণ্ডা-পর্য'টন- 
অনেকেরই বিভিন্ন প্রাদেশিক ভাষাতে অল্পাবস্তব বাুৎপান্ত থাঁকত। পদরু্ডে 
স্থানে স্থানে দুই চাঁর দিন বিশ্রাম কারা চলিতে চলিতে তাঁহাদের বাজ 
স্থানের চলতি কথাবার্তা অনেকটা আয়ত্ত হইয়া যাইত। এখনও এইর্‌প 
পাবরাজক সাধু দেখা যায়, যাঁহাবা বিশেষ লেখাপড়া না ভাঁনলেও পাঁচ-সা৩টি 
প্রাদৌশক ভাষায় কথাবাত"বলিতে পারেন। কাজেই চৈতন্যদেবেব দাক্ষণ দেশ 


ভ্রমণ ও ধমপ্রগবে, আমাদের বত'মান সমযেব দুববস্থাব নায় বিশেষ কোন 
অসনাবধা হয় নাই ইহা নিশ্চিত। 


শ্ীশ্রীভগবানের নাম উচ্চাবণ করতঃ শুভক্ষণে চৈওনদেব পুর হইতে 
দক্ষিণাঁভমুখে যাত্রা কাঁবলেন। সমুদ্রের কিনারে কিনারে চালা সোঁদন আলাল- 
নাথে ১৯ আসিয়া রাতিবাস হইল। ভক্তসঙ্গে নিত্যানন্দ মআালালনাথ পর্যন্ত 
আসিয়াছিলেন। পরদিন ভোরবেলা প্রেমাঁলঙ্পনান্তে সাশ্রুনয়নে সন্নাসীকে 
বিদায় দিয়া তাঁহারা পুরী আঁভমুখে ফিরলেন; আব সোনা শান্ত যাঁতরাজ 
সঙ্গী সেবক সহ ধারে ধীরে দাঁক্ষণে অগ্রসর হইলেন। ভগবানেব নাম কীর্তন 
ও স্মরণ-মনন কাঁরতে করিতে চৈতনাদেব পূর্বের নায় 'ভক্ষান্নে উদর পূরণ 
এবং আশ্রমে দেবালয়ে কিংবা ভন্তসজ্জনেব গৃহে বাতি কাটাইয়া সুদশর্ঘ পথ 
আঁতক্রম করিতে লাগিলেন। নিত নৃতন স্থান, তীর্থ, মন্দিৰ ও দেবাবগ্রহাঁদি 
দর্শন, সাধ্‌-সন্ন্যাসীর সংগ, পাঁডত গুণী-মানী বান্তগণর সাহ5 সদালাপ, 
স্বধর্মনিষ্ঠ ভক্ত সদ্‌গ্‌হস্থগণ-সঞ্গে ধর্মচর্চা করিয়া এবং বিছিন্ন স্থানের 
মনোহর প্রাকীতিক দৃশ্যসমূহ দৌঁখয়া মনে খুব আনন্দোল্পাস জন্মিল। 

তানি যেখানে উপাস্থত হন. তাঁহার সেই উত্জবল মুখমণ্ডল, দিব্য দেহ- 
কান্তি এবং ভগবতপ্রসঙ্গে অলৌকিক ভাবাবেশ দেখিয়া লোক ম;ন্ধ হইয়া যায়। 
পরস্পরের মুখে শুনিয়া, এই অসামান্য সন্নাসীকে দেখিবান জন্য সর্বত্রই 
লোকের ভিড় লাগিয়া থাকে । সন্ন্যাসী জগদ্‌গুরু. সকলের নমস্য। সব্বন্নই 
লোক সাক্ষাৎ নারায়ণ-মৃর্ত সন্নযাসীকে ভন্তিভবে অভিবাদন কবিয়া উপদেশ- 


১ পুরী; হইতে ৬৭ ক্রোশ দূরে আলালনাথ নামে একটি ক্ষুদ্র গ্রাম আছে। 
সেখানে বাসুদেবের মন্দির আছে বলিয়া শোনা যায় । আবার উহার সমিকটে এ 
অঞ্চলে আলালনাথ নামক সপ্রসিদ্ধ এক শিবের মনিদিরও আছে । 


৮৬ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


প্রার্থী হয় এবং আশীর্বাদ মাগে। প্রোমক সন্ন্যাসীও সকলকেই যথাযোগ্য 
সম্মান-পূর্বক সমাদরে গ্রহণ করেন এবং সৎপথে থাকিয়া স্বধর্ম পালন, 'নিজ্চা- 
ভন্তি সহকারে ভগবানের ভজন ও নামকাঁতনন কাঁরবার জন্য উপদেশ দেন। 'তাঁন 
যখন মধুর বাক্যে সকরুণ দৃষ্টিতে মনঃপ্রাণ মোহিত কারিয়া লোককে ধর্মোপদেশ 
দেন, তখন সকলেরই মনে এক প্রবল ধর্মপ্রেরণা জাগ্রত হয়। স্থানে স্থানে 
লোকের সঙ্গে মিলিত হইয়া উচ্চ হরি-সংকীর্তন করেন। ক'ঁত“নে তাঁহার 'দিব্য 
ভাবের প্রকাশ দোঁখয়া লোকে স্তম্ভিত হইয়া ভাবে, “এই অদ্ভূত সন্ন্যাসী কে?” 
আবার কখনও কখনও প্রেমে বিগলিত হইয়া তিনি কোন কোন ভাগ্যবানকে 
আলিঙ্গন করতঃ চিরকালের জন্য 'আপনার জন' কাঁরয়া লন। কোন কোন 
স্থানে ধর্মদ্েষী নাস্তিক ব্যাক্চগণের সঙ্গেও সাক্ষাৎ হয়। অধিকাংশ স্থলেই 
এঁ সকল পাশ্ডিত্যাভমানিরা তাঁহার অগাধ শাস্রজ্ঞানে, শানিত য্যান্ত-ীবচার ও 
তত্ববস্তুর অপরোক্ষ অনুভবজনিত অলৌকিক শান্ততে পরাস্ত হইয়া মস্তক 
অবনত করে; অনেকেই তাঁহার মতানুবতাঁ হইয়া আশ্রয় লয়। এইভাবে ধম“ 
প্রচার করিতে করিতে অগ্রসর হইয়া তিনি গঞ্জাম জেলায় কৃমক্ষেত্রে উপস্থিত 
হইলেন। 

কুর্মক্ষেত্র আঁত প্রসিদ্ধ তীর্থস্থান। সেখানে ভগবানের কূমীবগ্রহ বর্তমান 
রাঁহয়াছে। চৈতন্যদেব দর্শনাঁদ কাঁরয়া অতীব আনন্দিত মনে তথায় অবস্থান 
কাঁবলেন। সেই কুমক্ষেত্রে বাস্‌দেব নামক জনৈক ভন্ত বাস কারতেন। পূর্ব 
কম্মফলে বাসুদেবের দেহ নিদারুণ কুহ্ঠরোগে আক্রান্ত হইয়া একেবারে পাঁচয়া 
গিয়াছল। এমনাক সেই পচা ঘায়েব মধ্যে পোকা জন্মিয়াছিল। ভক্ত বাসুদেব 
আপন প্রারন্ধ ফল জানিয়া সেই ভীষণ কম্ট অম্লানবদনে সহ্য করতঃ ভগবদ- 
ভজনে কালাতিপাত করিতেন। কথিত আছে, কোন কারণবশতঃ তাঁহার দেহের 
ক্ষত হইতে কোন পোকা নীচে পড়িয়া গেলে তান তাহাকে উঠাইয়া আবার 
স্বস্থানে রাখিয়া দিতেন। চৈতন্যদেবকে দর্শন কারবার জন্য চারদিকে লোকে 
1ভড় কাঁরয়া দাঁড়াইয়াছে, তাঁহার নাম শুনিয়া বাসৃদেবও দর্শন কাঁরতে 
আসিয়াছেন। কিন্তু ভিড়ের জন্য ভালরুপ দর্শন হইতেছে না. অথচ নিজের 
অস্পশ্যতার জন্য অগ্রসরও হইতে পাঁরিতেছেন না। হঠাৎ চৈতন্যদেবের দৃষ্টি 
তাঁহার প্রাত আকৃষ্ট হইল। জহুরীই জহর 'চিনিতে পাবেন; চৈতন্যদেব ভিড়ের 
মধ; হইতে বাহিব হইয়া তাঁহার নিকটে গেলেন এবং বাসুদেবের পুনঃপুনঃ 
নিষেধ অগ্রাহা করিয়া তাঁহাকে প্রেমালিঙ্গনে বদ্ধ করিলেন। ভাস্তপ্রেমে বাসু- 
দেবের অন্তর বিগালত হইল, উপস্থিত লোকেরাও এই মহান দৃশ্য দেখিয়া 
স্তম্ভিত হইল ৷ চৈতন্যদেব বাসুদেবকে কৃতার্থ কাঁরলেন; ভগবানের শরণাগত 
হইয়া তাঁহাকে সর্নদা নাম কীর্তন করিতে উপদেশ দিলেন। পরে বাসুদেব 


শ্রীত্রীজগন্নাথ দর্শন- দাক্ষিণাতা যাত্রা ৮৭ 


একজন শ্রেষ্ঠ ভন্তরূপে পাঁরাঁচত্র হইয়াছিলেন এবং চৈতনাদেবের পুণাস্পর্শে 
তাঁহার কুম্ঠাক্রান্ত দেহ নিরাময় সুন্দর সুস্থ ও সবল হইয়াছিল। 

কৃমক্ষেত্র হইতে চলিয়া সন্ন্যাসী সামাচলমূ্‌ (ওয়ালটেয়ারের নিকটে 
সিংহাচলম্‌) তীর্থে শ্রীশ্রীন্সিংহ ভগবান দর্শন কাঁরলেন। উচ্চ পর্বতের উপর 
অতি মনোরম প্রদেশে নাঁসংহ দেবের মান্দর। এ স্থানকে নাসংহক্ষেত্র বা 
প্রহনাদপুরীও বলে। সেখানে ভগবানের সেবাপ্‌জার বিশেষ সবন্দোবস্ত 
আছে। চৈতন্যদেব ভক্তিপ্রেমে পুলকিত হইয়া এবং নৃসংহদেবের আরাধনা 
করিয়া তাঁহার আশীর্বাদ প্রার্থনান্তর বিদায় লইলেন এবং দক্ষিণাদকে অগ্রসব 
হইয়া ক্রমে গোদাবরী তরে বিদ্যানগরে পেশীছিলেন। 

বিদ্যানগর* তখন উত্ডিষ্যারই ম্ন্তভুন্তি। মহারাজ প্রতাপরুদ্রের অধীনে 
রামানন্দ রায় সেই দেশ শাসন করিতেন। রামানশ্দ রায় পুরীর অধিবাসী 
তাঁহার পিতামাতা আত্মীয়স্বজন সকলেই পুরীতে বাস কারতেন। পুরীতে 
অবস্থানকালে সার্বভোৌমের নিকট চৈতন্যদেব ভান্ততত্ীবং রামানণ্দেব সম্বন্ধে 
অনেক কিছু শননিয়াছলেন। রায় রামানন্দ একদিকে যেমন বিচক্ষণ রাজ- 
নীতিক, প্রতাপান্বিত প্রজারঞ্জক শাসনকর্তা; অন্যদিকে তেমনই অসাধারণ 
পণ্ডিত, যথার্থ তত্ৃদশর্শ ও প্রোমক-ভস্ত। সাধন-ভজনের বলে 'সিদ্ধতন্ত রামানন্দ 
জীবল্মন্ত অবস্থায় সংসারে বাস করিতেন। পূর্বে প্রেমিকভন্ত রামানন্দের 
ভগবদ্‌ভন্তি ও প্রেমভাবের উপর পাশ্ডত্যাঁভমানী সার্বভৌমের (বিশেষ শ্রদ্ধা 
ছিল না, বরং তিনি এ সকলকে তাচ্ছিল্যই কাঁরতেন। চৈতনাদেবের কৃপায় এখন 
তাঁহার চিত্ত শৃদ্ধ হওয়ায় পূর্বভাবের জন্য অনুশোচনা উপস্থিত হয়। তাই 
পুরী হইতে যাব্বাকালে সার্বভৌম চৈতনাদেবকে রামান'দ রায়ের ভান্তশাস্ে 
অসাধারণ ব্যংপাত্ত এবং সাধন-ভজনের ফলে তাঁহার অপূর্ব উপলান্ধির বিষয়ে 
উল্লেখ করিয়া বিশেষভাবে অনুরোধ করিয়াছিলেন, তান যেন বিদ্যানগরে 
রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, তাহা হইলে খুব আনন্দ পাইবেন এবং ভান্তিমার্গ 
ও সাধন-ভজন সম্বন্ধে অনেক উচ্চ তত শুনতে পাইবেন। 


বিদ্ানগরে উপস্থিত হইয়া চৈতন্যদেব গোদাবরীতে স্নান কারলেন। 
স্নানান্তে ঘাটের সান্নকটে অপেক্ষাকৃত 'নারাঁবাল স্থানে বাঁসয়া ভগবানের চিল্ভা 
কাঁরতেছেন, এমন সময়ে রাশ।নন্দ পালাঁকতে চড়িয়া স্নানের জন্য ঘাটে আঁসয়া 
উপস্থিত হইলেন। তাঁহার অগ্রে বহু বাহ্মণ বেদধদনি কাঁরতেছেন, পশ্চাতে 
১ ১. বিদ্যানগর-_বর্তমান রাজমাছেন্দ্রীর নিকটবর্তী স্থান । রাজমাহেন্দ্রীর দক্ষিণে 
গোদাবরীর অপর পারে কবুর নামক স্থানে রামানন্দ রায়ের সঙ্গে চৈতনাদেবের সাক্ষাৎ 
হইয়াছিল বলিয়া শোনা যায় ৷ 


৮৮ জীশ্রীচৈতন্যদেব 


বহু বাদ্যকর 'বাঁবধ বাজনা বাজাইতেছে। পাঁরষদ্‌, শরীররক্ষণ সৈনাদল ও 
ভূতগণসহ রাজোচিত ভাবে আসয়া রামানন্দ রায় ঘাটে অবতরণ কারিলেন, 
এবং আতিশয় নিষ্ঠার সহিত শাস্ত্রাবধি অনুসারে স্নানাহিক-দানাদি কার্য 
সুসম্পন্ন করিলেন। সমারোহ এবং লোক ব্যবহার দৌখয়া চৈতন্যদেব বাঁঝতে 
পারলেন, ইনিই এখানকার শাসনকর্তা রায় রামানন্দ । কর্তব্যকর্ম সমাপনাল্তে 
রায় ঘাটের উপর দাঁড়াইয়া ইতস্ততঃ দৃষ্টি নিক্ষেপ করিলে অদূরে সুখাসনে 
সমাসীন, তেজপহুঞ্জঃকাম্ন নবীন সন্ন্যাসীর প্রতি তাঁহাব নেত্র আকৃষ্ট হইল। 
রায় দ্রুতপদে সন্ন্যাসীর নিকট উপস্থিত হইয়া আতশয় ভান্তভরে সসম্দ্রমে 
অভিবাদন কাঁরলেন, সন্াসীও ভগবানের নাম উচ্চারণ কবতঃ তাঁহাকে যথা- 
যোগ্য সম্মান প্রদর্শনপূর্বক সমাদরে অভ্যর্থনা কারলেন। শুভেচ্ছা প্রকাশ 
করিয়া সন্ন্যাসী জানিতে চাঁহলেন, তাঁনই রায় রামানন্দ কনা । যখন শুনলেন 
ইনিই রামানন্দ রায়, তখন আঁতিশয় পুলাঁকত হইয়া রায়কে প্রেমালিজ্গন কাঁরয়া 
বলিলেন, “পুরীতে সার্বভৌম আপনার মহত্বের কথা আমাকে বিশেষভাবে 
বলিয়া দিয়াছেন, আপনাকে দর্শন কারবার জন্যই এখানে আঁসয়াছ।” প্রেমের 
স্পর্শে উভয়ের অন্তরে ভাবের উদয় হইল, দেহে পুলক অশ্রু; প্রভাতি সাত্বক 
বিকার দেখা 'দিল। উভয়ে উভয়ের পাঁরচয় পাইয়া অত্যন্ত আনান্দত হইলেন। 
ভাবে বিভোর হইয়া গদগদ স্বরে,_- 


“রায় কহে সার্বভৌম করে ভৃত্যজ্ঞান। 
পরোক্ষেও মোর হিতে হয় সাবধান ৷ 
তাঁর কৃপায় পাইনু তোমার চরণ দর্শন। 
আজ যে সফল মোর মনুষ্যজনম ॥ 
কাঁহা তুমি সাক্ষাৎ নারায়ণ। 
কাঁহা মদুই বাজসেবী বিষয়ী শদ্রাধম ॥” 
উপাঁস্থত লোকজন অতীব 'বাঁস্মত হইয়া পরস্পর বলাবাঁল কাঁরতে লাগল,_ 
“এই ত সন্ন্যাসী দোখ তেজ ব্ৰহ্মসম ! 
শ্‌দ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন ॥ 
এই মহারাজ মহা পণ্ডিত গম্ভশর। 
সন্ন্যাসীর স্পশে” মত্ত হইল আস্থব ॥" 
এইভাবে প্রাথমিক আলাপ পরিচয়ের পর রামানন্দ চৈতন্যদেবকে 'দিন- 
কয়েক 'বিদ্যানগরে অবস্থান কারবার জন্য প্রার্থনা জানাইলেন। চৈতন্যদেব 
তাহাতে সম্মত হইলে তাঁহার 'আসনের' জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য 
সুব্যবস্থা হইল। রায়ের সঙ্গ জনৈক ব্রাহ্মণ আঁত বিনাতভাবে সন্গ্যাসীকে 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন- দাঁক্ষিণাত্য যাত্রা ৮৯ 


তাঁহার গৃহে ভিক্ষা গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে চৈতনা- 
দেব ব্রাহ্মণগৃহে গেলেন, রায়ও প্রণামানন্তর বিদায় লইয়া স্বীয আবাসে 
চলিলেন। 
রায়ের অবসর বড় কম, দৈনাঁন্দন রাজকার্যেই সমস্তাঁদন কাটিয়া যায়। 

ভন্তিমান ব্রাহ্মণের গৃহে ভিক্ষা গ্রহণ করিয়া চৈতন্যদেব স্বীয় আসনে আসয়া 
বিশ্রাম করিতে লাগিলেন। সন্ধ্যা হইলে কর্তব্যকর্ম হইতে অবসর লইয়া বায় 
তাঁহার চরণপ্রান্তে উপস্থিত হইলেন। সার্বভৌমের নিকট প্রশংসা শুনিয়া 
চৈতন্যদেবের মনে রামানন্দের নিকট হইতে ভান্তর উচ্চতত্ব ও ভজন-প্রণাল? 
জানিবার জন্য বিশেষ আগ্রহ ছিল; এখন রাযকে নিভৃতে নিকটে পাইয়া সেই 
ইচ্ছা প্রকাশ কারলেন। রায় অতিশয় সঙ্কুচিত হইয়া বললেন, “আপাঁন 
সন্ন্যাসী জগদগুরু, আম গৃহস্থাধম বিষয়: আমিই আপনার নিকট ভগবানের 
কথা শুনিতে চাই। কৃপা করিয়া আমাকে ভবসাগর পার হইবার রাস্তা প্রদর্শন 
করুন ।” 

“প্রভু কহে মায়াবাদী আমি ত সন্ন্যাসী 

ভীঁন্ততত্ব নাহ জানি মায়াবাদে ভাঁস ॥ 

সার্বভৌম সনে মোর মন নির্মল হইল। 

কৃষ্ণ-ভীন্ততত্ব কথা তাঁহারে পুছিল ॥ 

তে'হো কহে, আমি নাহ জানি কৃষ্ণকথা ৷ 

সবে রামানন্দ জানে, তে'হো নাহি এথা ॥ 

তোমার স্থানে আইলাম তোমার মাহমা শুনিয়া । 

তুমি মোরে স্তুতি কর সন্ন্যাসী জানিযা ৷ 

সন্ন্যাসী জানিয়া মোরে না কর বণ্ঠন। 

রাধাকৃষ্ণতত্ব কাঁহ পূর্ণ কর মন ॥" 

চৈতন্যদেবের বারংবার অনুরোধ উপেক্ষা কাঁবতে না পারয়া রায় শেষে 

সম্মত হইলেন। চৈতন্যদেব প্রশ্ন কারতে লাগিলেন এবং বায় শাস্রপ্রমাণ সহ 
ভন্তি ও ভগবদৃতত্রের সদ্ধান্তসমূহ বলিতে আরম্ভ করিলেন। 'চৈতন্যচারতা- 
মৃত'গ্রন্থে উভয়ের কথোপকথন আঁত 'বস্তৃতভাবে বার্ণত আছে। উহা হইতে 
চৈতন্যদেবের প্রচণারত ভান্মার্গের 'সদ্ধান্তসমূহ বিশেষরূপে জানা যায়। 
রামানন্দের নিকট প্রাপ্ত সিদ্ধান্তসমূহ স্বীয় অনুভব ও শাদ্রবাক্যের সাঁহভ 
ধমালতেছে দৌখয়া চৈতন্যদেব পরে উহা তাঁহাব বিশেষ অন্তরঙ্গ ও তংপ্রদার্শত 
মার্গের প্রধান প্রচারক শ্রীরপ ও গ্রাসনাতনকে শিক্ষা 'দিয়াছিলেন। এখানে 
রামানন্দ ও চৈতন্যদেবের আলোচনার সংক্ষিপ্ত পরিচয় প্রদত্ত হইল £ 


৯০ শ্রীত্রীচৈতন্যদেব 


“প্রভু কহে, পড় শ্লোক, সাধ্যের নির্ণয়। 
রায় কহে, স্বধর্মাচরণে বিষুভন্তি হয় ॥ 
প্রভু কহে, এহো বাহ্য, আগে কহ আর। 
রায় কহে, কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার ॥ 
প্রভু কহে, এহো বাহ্য, আগে কহ আর। 
রায় কহে, স্বধমত্যাগ ভান্তি সাধ্য সার ॥ 
প্রভু কহে, এহো বাহা, আগে কহ আর। 
রায় কহে, জ্ঞানমিশ্রা ভান্ত সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহো বাহ্য, আগে কহ আর। 
রায় কহে, জ্ঞানশনন্যা ভক্তি সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহো হয়, আগে কহ আর। 
রায় কহে, প্রেমভান্ত সর্ব সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহো হয়, আগে কহ আর। 
রায় কহে, দাস্য প্রেম সর্ব সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহো হয়, আগে কহ আর। 
রায় কহে, সখ্য প্রেম সর্ব সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহোত্তম, আগে কহ আর। 
রায় কহে, বাংসল্য প্রেম সর্ব সাধ্যসার ॥ 
প্রভু কহে, এহোত্তম, আগে কহ আর। 
রায় কহে, কান্তভাব সর্ব সাধ্যসার ॥% 


“ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমাঁণ। 
যাহার মাহমা সর্ব শাস্তেতে বাখানি ॥" 


এই প্রশ্নোত্তরের মধ্যে ভান্তমার্গের আরম্ভ হইতে সর্বোচ্চ সাধনার কথা 
বলা হইয়াছে। প্রথমে স্বধর্মচরণ, স্বীয় বর্ণ ও আশ্রম বাঁহত কর্তবা শাস্তাবাঁধ 
অনুসারে সংসম্পন্ন করিলে ভগবানের প্রতি ভক্তি জন্মে। তৎপরে এ সমস্ত 
কর্মের ফল ভগ্গবানে অর্পণ করিয়া নিচ্কামভাবে করিলে চিত্ত শদ্ধ হইয়া 
ভগবানে অনুরাশ বাড়তে থাকে। তাঁহাতে অনুরাগ জন্মিলে এ সকল কর্ম 
অর্থাৎ বর্ণআশ্রমোচিত ধর্মত্যাগ হইয়া একমাত্র তাঁহার প্রাঁতই মন ধাঁবত হয়। 
ইহার পরের অবস্থায় সাধক ভন্ত শাস্তীবাধ অনুসারে ভগবানেরই ভজনে তৎপর 
হন, উহাই জ্ঞানামশ্রাভীন্ত। আরও অগ্রসর হইলে. যতই মনে অনুরাগ বাড়ে, 
ততই বিচার-বধি কমিয়া যায়, ইহার নাম (জ্ঞানশূন্যা) শহদ্ধাভান্ত। তৎপরে 
অন:রন্ত ভক্তের অন্তরে ভগবানের প্রাত মমত্ববোধ জন্মে, তখন তানি ভগবানকে 


প্রীশ্রীজগন্নাথ দর্শন- দাক্ষিণাত্য যাত্রা ৯১ 


অতিশয় আপনার জন বাঁলয়া বোধ করেন; ইহার নাম শান্তপ্রেমাভন্তি। ভক্তের 
অন্তরের ভাব অন.সারে প্রেমাভন্তিতে রুমে শান্ত. দাসা, সখ্য, বাৎসল্য, মধুর 
পণ্চাবধ রসের বিকাশ হয়। পর পর ভাবে রস-মাধূষের বিকাশ আঁধকতর 
হয়। প্রেমের সর্বোচ্চ প্রকাশ গোপীপ্রেমে-কান্তাভাবে ভজনে। তদ্মধো আবার 
রাধাপ্রেমই স্বোৎকৃষ্ট। এই সকল তত্ব রামানন্দ রায় শাম্্প্রমাণসহ চৈতনা- 
দেবের নিকট বিবৃত করেন। স্বধর্মীচরণ হইতে জ্ঞানামশ্রাভান্ত-বাঁধবাদণয় 
উপাসনা পর্যন্ত ভজন-ভান্তির বাহ্যাবরণ_বাহরঙ্গ । এই সকল অবস্থা আঁতক্রম 
কাঁরয়া গেলে প্রেমাভান্তর সন্ধান মিলে । শুদ্ধাভান্তর ফলে এশ্বর্যবোধ ক্রমশঃ 
হাস পাইয়া ভগবানের মাধূর্যস্বরূপের অনুভব হয়। 

ইহার পরে, চৈতন্যদেব শ্রীত্রীরাধাকৃফতত্ব শুনিতে ইচ্ছা করিলে রামানন্দ 
শাস্তপ্রমাণ সহকারে তাহা বিবৃত করেন। 


চৈতন্যদেব--শ্রীকষের স্বরূপ কি? 
রায়_-“ঈমবরঃ পরমঃ কৃষ্ণঃ সাচ্চদানন্দ বিগ্রহঃ। 
অনাঁদরািগোবিন্দঃ সর্ককারণকারণঃ ॥” 
-ব্রক্মসংহিতা 


সৃষ্টি-স্থিতি-প্রলয়কর্তা, সর্বজগতের আশ্রয় (মলসত্তা) পরমাত্মা পররহ্ম সং- 
চিং-আনন্দমৃর্ত, যান সকলের আদ, কিন্তু যাঁহার আদ অন) কিছু নাই, 
সর্বপ্রপণ্চের কারণীভূতা মায়ারও কারণ যান, সেই গোঁবন্দই শ্রীকৃষ্ণ। 


চৈতন্যদেব-শ্রীশ্রীরাধার স্বরুপ বর্ণনা করুন। 
রায়_-“দেবী কৃষময়” প্রোন্তা রাধিকা পরদেবতা ! 
সর্বলক্ষমীময় সর্বকান্তিঃ সম্মোহনী পরা ॥" 
_বৃহং গৌতমীয়তন্দ্ 
{নিখিল সৌন্দর্য নাখল এ*্বর্ষের আধারভূতা, ন্রেলোক্য বিমোহনী, সর্বাতীআ. 
সর্বপালিকা, পরমাস্মা শ্রীকৃষ্ণের সাঁহত আভিন্না, তাঁহার স্বরূপ-শান্তই দেবী 
ধাঁধকা বাঁলয়া শাস্দে কীর্ততা। 


“কফকে আহম্নাদে তাতে নাম আহ্নাদিনী। 
সেই শান্ত-দ্বারে সখ আস্বাদে আপনি ॥ 
সুখর্প কৃষ্ণ করে সুখ আস্বাদন। ' 
ভন্তগণে সুখ দিতে হনাঁদনী কারণ ॥ 
হনাদনী সার অংশ ধরে প্রেম নাম। 
আনন্দ-চিন্ময়-রস প্রেমের আখ্যান ॥ 


৯২ 


শ্রীপ্রীচৈতন্যদেব 


প্রেমের "পরম সার মহাভাব জানি। 
সেই মহাভাবরৃপা রাধা-ঠাকুরাণী ॥” 


প্রাধা পূর্ণ শান্ত, কৃষ্ণ পূর্ণ শীন্তমান। 
দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমাণ ॥ 
মৃগমদ তার গন্ধ যৈছে আঁবচ্ছেদ। 
আঁশিন জবালাতে যৈছে কভু নাহি ভেদ॥ 
রাধাকৃষ্ণ এছে সদা একই স্বরূপ । 
লশলারস আস্বাদতে ধবে দুই রুপ ৷" 
চৈতন্যদেব_বিভিন্ন ভাবের মধ্যে উপলান্ধর তারতম্য আছে ক? 
রায়_-“কৃষ্প্রাপ্তর উপায় বহুবিধ আছয়। 
কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয় ॥ 
কিন্তু যাঁর যেই ভাব সেই সর্বোত্তম। 
তটস্থ হইয়া বচাঁরলে আছে তারতম ॥” 
চৈতন্যদেব- কোন ভাবে সর্বাপেক্ষা অধিক মাধূর্যের আস্বাদ হয়? 
রায়-_কান্তাভাবে, মধুররসের ভজনাতেই সর্বাপেক্ষা মাধুর্য বেশী । 
চৈতন্যদেব-_কান্তাভাবে উপাসনার প্রণালী কি? 
রায়-শ্রীমতঁ রাধারাণীর কোন সখাঁর ভাব আশ্রয় কাঁরয়া সাধনা কাঁরলে 
এ তত্ব স্ফারিত হয়। 
“সখী বিন এই লালায় নাহি অন্যের গাতি। 
সখাীভাবে তাহা যেই করে গতাগাঁত ॥ 
'রাধাকৃষ্ণকুপ্জসেবা' সাধ্য যেই পায়। 
সেই সাধ্য পাইতে আর নাহক উপায় ॥” 
চৈতন্যদেব_আপানি বাললেন-কৃফ-প্রেয়সীগণের মধ্যে রাধারাণনই শ্রেষ্ঠ, 
তবে তাঁহার ভাব গ্রহণ না কারয়া তাঁহার সখঈগণের ভাব 
আশ্রয়ের কারণ ক: 
রায়_প্রেমিক ভন্ত নিজ সুখভোগের সাকাঙ্ক্ষার প্রেমময় ভগবানের ভজন 
করেন না। কেবলমাত্র প্রেমাষ্পদের অধিকতর সুখ-বাঞ্চাতেই নিষ্কাম 
প্রেমের পারিচয়। রাধারাণশর প্রেমে কৃষ্ণের অধিক উল্লাস জা?নয়া 
সখাঁগণের একমাত্র আকাঙ্ক্ষা 'রাধাকৃষ্ণের মিলন ও বুগলম্ার্তর 
সেবা । সখাঁগণের এই নিষ্কাম ভজনই ভন্ত সাধকের আদর্শ ৷ গোপন- 
প্রেম কামগন্ধহীন। 


শ্রীশ্রীজগন্নাথ দর্শন- দাক্ষণাত্য যাত্রা ৯৩ 


“রাধার স্বরূপ কুষ্ণ প্রেম কম্পলতা ৷ 

সখাঁগণ হয় তার পল্লব পুষ্পলতা ॥ 

কৃলনলামৃতে যদি লতারে সিণ্চয়। 

নিজ সুখ হৈতে পল্লপবাদোর কোটি সুখ হয় ॥" 
চৈতনাদেব--কাম-প্রেমে কি তফাৎ? (গোপাপ্রেম কামগন্ধহীন কিরৃপে ২) 
রায়__ “আত্মোন্দ্রয় প্রীতি ইচ্ছা তারে বাল কাম। 

কৃষোন্দিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম॥ 


সহজে গোপার প্রেম নহে প্রাকৃত কাম। 

কাল ব্লীড়া*শাম্যে তারে কাঁহ কাম নাম॥ 

নজোন্দ্িয় সুখ হেতু কামের তাৎপর্য । 

কৃষ্ষসুখ তাৎপর্য গোপ'ঁভাব বর্য॥ 

নিজোন্দ্রিয় সুখ বাঞ্ছা নহে গোঁপিকার। 

কৃষ্ণে সখ দিতে করে সঙ্গম বিহার ॥” 

--শ্রীশ্ৰীচৈতনাচারতাম্‌ত 
প্রেমভান্তর সাধনায় সিদ্ধ সাধকের এই দেহেতে আব আত্মব্বাদ্ধ থাকে না, 
ভাবান_ুষায়ণ প্রাপ্ত চিন্ময় দেহে ভগবানের আনন্দ সম্ভোগ করেন। 

“দেহ স্মৃতি নাহি যাঁর, কাম কূপ কাহা তাঁব?” 
ঈশবরেচ্ছায় জীবনধারণের নিমিত্ত তাঁহা:দর শারীরিক ব্যবহার আহার নিদ্রাদ 
কুম্ভকার-চক্রের নায় পঢর্বাভ্যাসে চলে। 

চৈতন্যদেব__এইরুপে ভাবে তন্ময় হইয়া ভজন করিলে, শাস্মরাবিধি অনুসাবে 
আর নিত্যনৈমিত্তিক কর্ম উপাসনাদ করা ৩ সম্ভব হইবে না 
মনে হয়। 
রায়_“সেই গোপা ভাবামৃতে যার লোভ হয়। 
বেদধর্ম ত্যাজ সে কৃষককে ভজয় ॥ 
রাগানুগামার্গে তাঁরে ভজে যেইজন। 
সেইজন পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দন ৷” 
_্রীশ্রীচৈতন/চারতামৃত 
ভাঁন্তাবগালত চিন্তে গদগদস্বরে প্রোমক-শরোমাঁণ রায় রাধাকৃঞ্ণতত্ব ও 
তাহার উপলান্ধর উপায় বর্ণনা কাঁরলে, শুনিতে শহানতে চৈতন্যদেবের অন্তরের 
ভাবসমুদ্র উথলিয়া উঠিল. মন অন্তমুখী হইল এবং দেহে নানাপ্রকার সাত্বিক 
বিকার প্রকাশ পাইতে লাগিল । তাঁহার এসকল অদ্ভুত ভাব দোঁখয়া রায় অতীব 


৯৪ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


বাস্মত হইলেন। কিছুক্ষণ পরে আত্মসংবরণ কাঁরয়া চৈতনাদেব আরও উচ্চ- 
তত্--গভীরতমভাব শনিবার আশায় বালিলেন, “এহো হয়, আগে কহ আর ৷" 

ইহার উপরেও শুনিতে ইচ্ছুক কেহ থাকিতে পারে? রায় এতাঁদন সেই- 
রূপ অধিকারী দেখেন নাই: কাজেই চৈতন্যদেবের প্রশ্নে চমৎকৃত হইয়া - 


“রায় কহে আর বদ্ধ গাঁত নাহক আমার! 
যেবা প্রেম-বিলাস-ববর্ত এক হয়। 
তাহা জানি তোমার সুখ হয় কিনা হয় ॥? 


এই কথা বলিয়া রায় 'প্রেম-বিলাস-বিবর্ত' ভাব বুঝাইবার জন্য স্বকৃত একাঁট 
পদ শুনাইতে আরম্ভ করিলেন,_ 


“এত কাঁহ আপন কৃত গীত গাইল। 

প্রেমে প্রভু স্বহস্তে তাঁহার মুখ আচ্ছাঁদল ॥ 

প্রভু কহে সাধাবস্তু অবাধ এই হয়। 

তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয় ৷" 

এই প্রেম-বিলাস-বিবর্ত কথাটির প্রকৃত অর্থ কি তাহা লইয়া বিস্তর 

মতভেদ আছে। 'চৈতন্যচরিভামৃত'কার এ অবস্থা বৃঝাইবার জন্য, প্রেমাভীন্তর 
লক্ষণ পরিচায়ক অলঙকারশাস্ত্ের সর্বাপেক্ষা প্রামাণ্য গ্রন্থ. 'উজ্জবলননীলমাঁণ' 
হইতে একটি শ্লোক উদ্ধৃত করিয়াছেন । সেই শ্লোকাঁটির ভাব বাধা-কৃষ্ণ উভয়ের 
চিত্ত প্রেমে বিগলিত হইয়া মিশিয়া গিয়া একীভূত অপরূপ আকার ধারণ করতঃ 
অপূর্ব শোভায় ত্রিভুবন চমৎকৃত ও মোহিত কারয়াছে '১ রামানন্দ স্বকৃত যে 
পদ শৃনাইয়াছলেন উহাতে আছে. 

“ন সো রমণ, ন হাম রমণী। 

দু*হো মন মনোভাব পেষল জানি ॥” 


_ইহার অর্থ, প্রেমের চরম অবস্থায় স্ব-প্5রুষ দেহাত্মব্যাদ্ধর অভাব, ভেদ- 
বুদ্ধির বিলোপ । বিবর্ত শব্দের অর্থ, এক বস্তুর অন্য প্রকারে প্রতীতি। যেমন 
রজ্জুর সর্পাকারে কিংবা শক্তির রজতাকারে প্রতীয়মান হওয়া। এই অর্থ গ্রহণ 
কাঁরলে প্রেম-বিলাস-বিবর্ত এই কথায় বুঝা যায়-_কান্তাভাবের-_ মধুর রসের, 
ভজনের 'আগে'র কথা, প্রেমা্পদের সঙ্গে পর্ণ মিলনে পুং-স্ত্রী বুদ্ধির লয়, 


১ শরাধায়া ভবতশ্চ চিন্তজতুনী স্বেদৈবিলাপ্য ক্রমাদ,- 
যুগ্বনদ্রিনিকুজ কুজরপতে নিধ'তভেদন্রমম্‌ । 
চিন্তায় স্বয়মন্বরঞ্জয়দিহ ব্ৰহ্মাণ্ড হর্ম্যোদরে, 
ভুয়োভিনবরাগহিষ্গলডরৈঃ শ্‌জারকারু কৃতী |” 
--উজ্জ্বলনীজমণি 


ভ্রীশ্রীজগনাথ দর্শন_দাঁক্ষিণাত্য খানা ৯৫ 


অভেদ উপলান্ধ। এই অদ্বয় অনৃভবই ভক্তি মার্গের চরম। ইহা সাধ্যবস্তুর 
অবধি হইলেও প্রথম অবস্থায় প্রবর্তকের পক্ষে উপাসা-উপাসক ভাবের অনুকূল 
নহে বলিয়া উহার আলোচনা না করাই শ্রেয়ঃ, কারণ উহা ভাস্তভজনের প্রাতকূল 
হইতে পারে। উহা অতি গোপনীয় বস্তু, সম্ভবতঃ সেইজন্যই চৈতনাদেব শুনিতে 
ইচ্ছা করেন নাই; অথবা এই অবস্থা বাক্যমনের অতীত, উপলাব্ধগম্য, অতএব 
আলোচা নহে। 'নানা মুনা' আরও নানাভাবে 'প্রেমণীবলাস-বিবর্ত ব্যাখ্যা 
কাঁরলও প্‌জ্যপাদ 'চৈতনা-চারতামৃত-কারের ব্যাখ্যাই প্রামাণিক বাঁলয়া গ্রাহ্য । 
প্রথমতঃ এই প্রসঙ্গ-চৈতন্যদেব ও রামানন্দ রায়ের তত্ত্বালোচনার বিবরণ 
'চাঁবতামৃত কারের দ্বারা প্রদত্ত। দ্বিতীয়তঃ, চৈতন্যদেবের প্রধান অন্তরঙ্গ মর্ম- 
সঙ্গী দামোদর স্বরূপ ৷ স্বরূপ দামোদরের আশ্রিত রঘ্দনাথ দাস এবং রঘ.- 
নাথের আশ্রত কৃষ্ণদাস কাঁবরাজ। রঘুনাথ স্বয়ং চৈতন্যদেবের লালা প্রত্যক্ষ 
কারয়াছিলেন এবং স্বরূপ দামোদরের মুখে বিশেবরূপে শুনিয়াছলেন। 
'চৈতন্চারতামৃত'কার কবিরাজ কৃষ্দাস গোস্বামী, এই রঘুনাথের নিকট 
হইতেই তাঁহার গ্রন্থের উপাদান পাইয়াছিলেন। তৃতীয়তঃ, কৃষ্ণদাস স্বয়ং মহা- 
পণ্ডিত, দার্শানক-শরোমণি, ভজনশীল অনুভব-সম্পন্ন ব্যান্ত। 

এই সম্বন্ধে আমাদের এত বেশী আলোচনা কবিবাব প্রয়োজন এই যে, 
চৈতনাদেব তাঁহার শ্রীমুখে বারংবার বালয়াছেন, “অদ্য জ্ঞানতত্ববস্তু কৃষ্ণের 
স্বরূপ”, কাজেই ইহা নিশ্চিত যে সর্বোচ্চ অনুভব, সকলের 'আগে'র তত, 
'সাধ/বস্তু-শিরোমাঁণ' এই 'অভেদ' উপলান্ধ। তথাঁপ, এই 'অভেদ' 'অদ্বয়' শব্দ 
শুনিলেই অনেকের বিস্ময় জন্মে, মনে শঙ্কা উপস্থিত হয়। সেইজন্য আমাদের 
অনুরোধ, অনুসান্ধৎস পাঠক 'চৈতন্যচারতামৃত'গ্রন্থেব এই অংশ নিরপেক্ষ 
ভাবে আলোচনা কারবেন। 

সমুদ্র মাঁপিতে গিয়া নুনের পৃতুলের সমুদ্রের সঙ্গে 'তদাকাবাকারিত' 
হওয়ার ন্যায়, ভজনশশল ভন্তও ভগবানের পাদপদ্ম আশ্রয় করিয়া ক্লমশঃ অগ্রসর 
হইতে হইতে, 'অদ্ধয় জ্তানতত্ববস্তু' উপলাদ্ধ করিয়া একীভূত হন। 'কল্তু 
ভক্তের নিকট এই অবস্থার আলোচনা আদবণীয় নহে। ভন্ড সেবা-সেবক ভাবে 
তাঁহাকে পৃথক জানিয়া সেবা করিতেই ভালবাসেন। এই সেবাব আনন্দে 
মাধুষেই তাঁহার চিত্ত ভরপুর । ভক্তের ভাব, “চিনি হ'তে চাই না, চান খেতে 
ভালবাসি ।' এমনণক ব্রক্ষাবদবাঁরষ্ঠ আচার্য শঙ্কর পর্য*ত এই ভাবেরই প্রেরণায় 
গাহিয়াছিলেন,_ 

“সত্যাপি ভেদাপগমে নাথ, তবাহং ন মামকানস্ত্বং। 
সামুদ্রোহি তরঙ্গঃ কচন সমুদ্রো ন তারঙ্গঃ॥৮ 


৯৬ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


হে নাথ! তোমাতে আমাতে (চরমে) অভেদ হইলেও ‘তোমার'ই আম, 'আমার' 
তুমি কখনই নও, কেননা (সমদ্র-তরঙ্গ অভেদ হইলেও) সমযুদ্রেরই তরঙ্গ, 
তরঞ্গের সমুদ্র কখনই হইতে পারে না। সম্ভবতঃ সেইজন্যই ভাক্ত-গ্রন্থে উহার 
আঁধিক আলোচনা দেখা যায় না। সৃমধুর তত্বরসে মগ্ন হইয়া রায় রামানন্দ ও 
চৈতন্যদেব উভয়েই দেশ-কাল বিস্মৃত হইলেন-্দীর্ঘ রানি নিমেষের ন্যায় 
কাঁটয়া গেল। ভোর হইলে তাঁহাদের চমক ভাঙ্গিল। রায় প্রণাম করিয়া বিদায় 
চাহলেন--চৈতনাদেব প্রেমালিঙ্গন কাঁরয়া বিদায় দিলেন। 


রায়ের অত্যাধক আগ্রহে চৈতনাদেব বিদ্যানগরে দশ দিন অবস্থান কারতে 
স্বীকৃত হইলেন। রায় সমস্ত দিন স্বীয় কর্তব্য রাজকর্ম সম্পাদন কাঁরয়। 
সন্ধ্যার পরে চৈতন্যদেবেব সঙ্গে মিলিত হইতেন; আর তখনই ভশবংপ্রসঙ্গ 
আরম্ভ হইয়া ভান্তশাস্ত্ের ও ভজনমার্গের সংক্ষ্মাতিসক্ষয্ন তত্ত্বের আলোচনা 
এবং রস-মাধূ্যের বিস্তারে রাত্রি কাটিয়া যাইত; তাঁহারা বুঝতেও পারতেন 
না। রায়ের মুখে চৈতন্যদেব যে সকল তত্ব কথা শুনলেন, উহা তাঁহার নিকট 
সম্পূর্ণ অপাঁরাচিত নহে, কারণ তান পূর্বেই এই সকল ভাব নিজ 
স্বয়ং উপলান্ধ করিয়াছিলেন। তাহা হইলেও এখন রায়ের মুখে শাস্তপ্রমাণসহ 
এ সকল তত্ত্ব সম্প্রদায়ক্রমে প্রাচীন আচার্যপরম্পরা উপাঁদস্ট দার্শানক 
প্রণলীতে সৃবিন্যস্তরূপে পাইয়া এবং নিজের অনুভবের সাহত 'মলাইয়া 
অতশয় হম্ট হইলেন। রায়ও বুঝিতে পারিলেন, এই সন্ন্যাসী বয়সে নবীন 
হইলেও ভান্ত ও জ্ঞানে প্রবীণ। বিশেষতঃ ভগবংপ্রসঙ্গে চৈতন্যদেবের দেহে 
অদ্ভুত ভাবাবেশ ও সাত্বিক বিকারসমূহের যুগপৎ সমাবেশ দেখিয়া তাঁহার 
চিত্তে আতিশয় বিস্ময় জন্মিল। এরূপ উচ্চ অবস্থার প্রকাশ ইতঃপূর্বে তান 
কখনও কোন মনুষ্যশরীরে দেখেন নাই৷ রামানন্দ শাস্তের সঙ্গে মিলাইয়া 
দেখলেন, প্রেমের পরাকাম্ঠারূপে শাস্ত্রে যে সকল লক্ষণের বর্ণনা আছে, 
শ্রীত্রীরাধাকৃষ্ণ-যূগলম্র্ততে শাস্রে যে সকল লক্ষণ বিরাঁজত, সেই 'মহাভাব- 
রসরাজ'১ এই সন্ন্যাসী মর্ততে বিরাজমান। প্রেমে পুলকিত হইয়া রায় 
বারংবার সন্ন্যাসীর পাদপদ্ম মস্তকে ধারণ কাঁরলেন এবং ভান্তগদগদস্বরে স্বীয় 
অনুভব প্রকাশ কারিয়া বাঁললেন, “প্রভো! তোমাকে দেখিয়া প্রথমে পাঁরব্রাজক 
সন্ন্যাসী মনে করিয়াছিলাম; এখন বাুঁঝয়াঁছ জীবকে প্রেমভন্তি শিক্ষা দিবার 
জন। স্বয়ং আঁবভূতি হইয়াছ। আমাদের ভুলাইবার জন্য কালো বরণকে গৌর 
বরণে ঢাঁকয়া আঁসয়াছ।” 


১. ভত্তিশাস্দোন্ত দার্শনিক পরিভাষা £ শ্রীত্রীরাধা__মহাডাব, শ্রীশ্রীক-_ 
রসরাজ । 


শ্রীত্রীজগন্নাথ দর্শন _দা'ক্ষণাত। যাত্রা ৯৭ 


'বাধিকার ভাবকান্তি কাঁর অঙ্গীকার । 
নিজরস আস্বাদতে করিয়া অবতার ॥ 
নিজ গন্রকার্য তোমার প্রেম আস্বাদন। 
অনুষজ্গে প্রেমময় কৈলে ব্রিভুবন ॥ 
আপনে আইলে মোরে কাঁরতে উদ্ধার। 
এবে কপট কর তোমার কোন্‌ ব্যবহার ॥ 
তবে হাঁস তারে প্রভু দেখাইল স্বরূপ! 
রসরাজ মহাভাব দুই একরৃপ ॥ 

দেখি রামানন্দ হৈলা আনন্দে মুছিতে। 
ধরতে বা পারে দেহ পাঁড়লা ভূমিতে ॥ 
প্রভু তারে হস্তস্পর্শে করাইল চেতন। 
সন্ব্যাসীঁর বেশ দোখ 'বাঁস্মত হৈল মন ॥ 
আলিঙ্গন করি প্রভু কৈল আ*বাসন। 
তোমা বিনা এইর,প না দেখে অনাজন ॥" 


চৈতন্যদেব হাসিতে হাঁসভে বাঁললেন, “আপনার ন্যায় মহানূভবের পক্ষে 
এইবৃপ উপলান্ধ হওয়াই স্বাভাঁবক। কারণ শাস্তে আছে তত্ত্দস্টিপরায়ণ 
উত্তম ভন্তগণ সর্বত্রই ভাগবদ্দৃষ্টি কাঁরয়া থাকেন। 


“প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ়প্রেম হয়। 
প্রেমার স্বভাব এই জানহ নিশ্চয় ॥ 
মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম। 

তাহা তাঁহা হয় তাঁর শ্রীকৃষ্ণস্ডুরণ ॥ 
স্থাবরজঙ্গম দেখে না দেখে তাঁর মা । 
সর্বন্রেতে হয় তাঁর ইম্টদেব স্ফৃর্তি ॥” 


দেখিতে দেখতে দশ দিন অতাত হইয়া গেল, চৈতন্যদেব বিদায় চাঁহলেন। 
{কিন্তু রায়ের প্রাণ কিছুতেই তাঁহাকে ছাড়তে চায় না। চৈতনাদেব রায়কে 
বুঝাইয়া বলিলেন, “আমি রামে*বর প্রভৃতি দক্ষিণদেশের তীর্থ ও মঠমান্দর- 
সমূহ দর্শন কাঁরতে বাহির হইয়াছি; যাত্রা সমাপন করিয়া ফারিয়া আপসয়া 
নীলাচলেই বাস কারবার ইচ্ছা আছে। আপাঁন সেই সময় পুরণীতে গেলে, 
পরমানন্দে একসঙ্গে বাস করা যাইবে ।” রায় অশ্রুপূর্ণ লোচনে চরণে পাঁতিত 
হইলেন; চৈতনাদেব তাঁহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন কাঁরিয়৷ বিদায় লইলেন। 


ষত্ত অধ্যায় 


দাক্ষিণাত্য ভ্রমণ 


বিদ্যানগর হইতে বাহির হইয়া সেবকসত্গে চৈতনাদেব প্রসিদ্ধ তীর্থ, মঠ- 
মন্দিরসমূহ দর্শন করিতে করিতে দক্ষিণাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। 
ধর্মপ্রাণ সন্ন্যাসী সর্বত্রই বিভিন্ন সম্প্রদায়ের ভন্ত, পণ্ডিত, সাধু, গৃহস্থ ও 
সজ্জনের সঙ্গে দেখাসাক্ষাৎ ও আলাপ-আলোচনা কাঁরয়া সকলের ভিতর 
ভগবদভান্ত উদ্বোধিত করেন। তাঁহার প্রভাবে সর্বত্রই বহু লোকের জীবনধাবা 
পরিবার্তত হইল॥। আচার্য শঙ্করের প্রভাবে জৈন-বৌদ্ধগণ সনাতন ধর্মের 
আশ্রয় গ্রহণ কারলেও তখন পর্যন্ত দেশের নানা স্থানে অনেক বৌদ্ধমঠ বর্তমান 
ছিল। এঁ সকল মঠে ত্যাগ-তপস্যার ভাব বিশেষ প্রবল না থাকলেও 'িদ্যাব্দাদ্ধব 
চর্চা ছিল। বৌদ্ধ পাঁণ্ডতগণ কুটতর্ক সহায়ে প্রতিপক্ষকে পরাস্ত কাঁরয়া 
নাস্তিকতা প্রচার কাঁরতেন। বিদ্যানগর হইতে অগ্রসর হইয়া অন্ধদেশের তীর্থ 
ও প্রসিদ্ধ স্থানসমূহ দর্শন কারবার কালে, এক সময়ে চৈতন্যদেবের সঙ্গে এই 
প্রকার বৌদ্ধ পাঁণ্ডতগণেব সাক্ষাৎ হইয়াছিল। তাঁহাদের সঙ্গে চৈতন্যদেবেব 
সুদীর্ঘ বিচার হয় এবং টবচারে পরাস্ত হইয়া বৌদ্ধগণ তাঁহার মত স্বীকাব 
করেন। এ অণ্চলের বোৌদ্ধগণের উপর তাঁহার প্রভাব বিস্তৃত হওয়াতে, তাঁহারা 
কালে বৈষ্ণব সম্প্রদায়ভূন্ত হইয়া হিন্দঃসমাজে একেবারে মাশয়া গিয়াছেন। এখন 
আর তাঁহাদের পৃথক আস্তিত্ব নাই। 

অনেক লোকের ধারণা, দশনামশ সন্ম্যাসীরা শিবভন্ত এবং 'বিষুদ্ধেষী : কিন্তু 
উহা সম্পূর্ণ ভুল! সনাতন ধর্মে সূর্য, গণেশ, শিব, শক্তি, নারায়ণের উপাসনা 
আবহমানকাল প্রচারত। আচার্য শঙ্কর ভারতবর্ষকে বৌদ্ধপ্রভাব হইতে নডন্ত 
কাঁরয়া আবাব সেই প্রাচীন শ্রৌত-স্মার্ত ধর্মে বই প্রবর্তন কবিয়াছিলেন। তাঁহার 
অনবরত সন্ন্যাসীরা সেই মতই অনুসরণ করেন। তাঁহার পরবতাঁকালেই অপর 
সাম্প্রদায়িক আচার্যগণের দ্বারা শৈব, বৈষ্ণব ইত্যাদ বিশেষ বিশেষ মার্গ (পল্থা- 
নুগ ধম) ও সম্প্রদায প্রাতীষ্ঠত হইয়াছে। বিদ্বেষাবহীন এ সকল আচার্ষের 
প্রবল ইস্টনিষ্ঠাই এরুপ পৃথক প্রণালন প্রবর্তনের হেতু হইলেও. কালদোষে 
উহা ক্রমে সাম্প্রদায়িক বিদ্বেষের কারণ হইয়া বৈফবধর্ম, শৈবধর্ম, শান্তধর্ম ইত্যাদি 
নামে পাঁরচিত হইয়াছে । আবার কালে কালে, এ সকল সম্প্রদায়ের ভিতরেই কত 
অবান্তর ভেদ দেখা দিতেছে । যাঁদও উহারা সকলেই শ্রাতি-স্মৃতির দোহাই 
দিয়া আপনাদগকে 'সনাতনন' প্রতিপন্ন করেন, তথাপি উ-্াদের সাম্প্রদায়িকতা 


দাক্ষিণাত্য ভ্রমণ ৯১৯ 


বেদানুমাঁদত নহে। আচার্য শও্করের উদাব অন্তবের পাঁবচয তাঁহার রাঁচত 
বিভিন্ন স্তোন্রাবলীতে, তাঁ্থ সকলের উদ্ধারে এবং নানা দেবদেবীব মার্ত ও 
মান্দরাদ প্রাতম্ঠাতেই পাওয়া যায়। সন্াস-চূড়ামাণ শ্রীকষণচৈতন। ভারতব 
অন্তরের ভাবও স্বীয় সম্প্রদায়-গুরু শ্রীমৎ শঙ্করাচার্যেব সম্পূর্ণ অনূব প 
ছিল। প্রেম-ভন্তির মূর্ত বিগ্রহ চৈতন্যদেব গ্রীকৃফমন্দ্রের উপাসক 'ছিলেন। সেই 
-অদ্বয়জ্ঞানতত্ববস্তু ব্ৰজে ব্লজেন্দ্র নন্দনেরই' 'বাঁভন্নরূপে সবন্ প্রকাশ উপলান্ধ 
করিয়া তান ভাবে বিভোর হইতেন এবং সমুদয় বিগ্রহকেই সমানভাবে ভাঁন্তি- 
শ্রদ্ধা সহকারে দর্শন-প্‌জা-প্রদক্ষিণাঁদ কারতেন। তাঁহার ধান্রাকালে দেখা যাব, 
রাস্তায় চলিতে চাঁলতে ভাবে িভোব হইযা প্রেমভবে শ্রীরামচন্দ্র:ক স্মরণ 
কাঁরতেছেন, “রাম রাঘব বম রাঘব বাম বাঘব পাহ মামৃ।” আবাব শ্রীকৃষ্ণকে 
স্মরণ কাঁরয়া প্রার্থনা কারতেছেন, “কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি 
মাম" শহাদেবের মান্দবে উপস্থিত হইয়। উন্তিভাবে পূজা কবিতেছেন। 

“মহেশ দেখা প্রভুব আবেশ শরণ 

টলমল করে প্র নাহ রহে স্থিব এ" 

-চৈতনভাগবত 
“নিজহাতে বিজ্বদল তুলি প্রভু মোর। 
অঞ্জল দলেন শবে প্রেমেতে বিভোর ॥” 
সেইভাবেই, জগজ্জননীর মি দর্শন কাঁব্যা, ভাবে বহল হইঘা স্তুতি 

কারতেছেন। 

“পদ্মকোটে দেবী অষ্টভুজা ভগবতা। 

সেইখানে গিয়া প্রভু কাঁরলা প্রণতি ॥ 

বহু স্তুতি কৈলা তবে মোর গোবা রায় । 

দৌঁখতে তাহারে শত শত লোক ধায় ॥” 

_ল্গাবিশদ দাসেব কড়চা 


এইরূপে নানাস্থানে ভগবানের নানা মুর্তি দর্শন কবিয়া কণে সুপ্রসিদ্ধ 
তীর্থ মল্লিকার্জুনে (দ্বাদশ জ্যোতিঃলিঞ্োব অন্যতম) উপস্থিত হইলেন । মহেশ 
দর্শন কাঁবযা মনে আতিশয় আনন্দেব সঞ্চার হইল ৷ তগা হইতে আহোবল নামক 
স্থানে নাঁসংহ দর্শন করিয়া সিদ্ধবটে শ্রীরামচন্দ্রেব মন্দিরে উপস্থিত হইলেন । 
সেই স্থানে শ্রীবামচন্দ্রের পবমভন্ত এক ব্রাহ্মণগৃহে ভিক্ষা পাইয়া ব্রাহ্মণেব বিশেষ 
আগ্রহে তাঁহার গৃহেই রান্রবাস কাঁরলেন। পরম ভভ্ত ব্রাহ্মণের সঙ্গে ভগবং- 
প্রসঙ্গে সমস্ত রাত্রি খুবই আনন্দে আতিবাহত হইল। সেখান হইতে স্কন্দ 
ক্ষেত্রে গিয়া ভগবান স্কন্দকে দর্শনান্তব ভ্রিমঠ নামক স্থানে ভ্রিবিক্রম (বিষ) 


১০০ শ্রীশ্রীচৈতন্যদেব 


দর্শনে গমন করিলেন। '্রীবকম দর্শনান্তে ফিরিয়া পুনরায় সিদ্ধবটে আসিয়া 
সেই বামভন্ত ব্রাহ্মণের গৃহেই বিশ্রাম কারলেন; কারণ 'সদ্ধবট হইয়াই মূল 
গন্তব্য পথ চলিয়াছে। পূর্বে যখন ভন্ত-ব্রাহ্মণের গৃহে আঁসয়াছলেন, তখন 
লক্ষ্য কারয়াছিলেন. শ্রীরামচন্দ্রের একাঁনম্ঠ ভক্ত ব্রাহ্মণ রামনাম ছাড়া ভগবানের 
অন্য কোন নাম গ্রহণ করেন না। এবার তাঁহার মুখে কৃষ্ণনাম শুনিতে পাইয়া 
বড়ই আশ্চর্য বোধ হইল। কৌত্ুহলাক্রান্ত হইয়া চৈতন/দেব ব্রাহ্মণকে তাঁহার 
ভাবপাঁরবর্তনের কাবণ জিজ্ঞাসা করিলে ভভ্তিমান ব্রাহ্মণ বনয়নম্রভাবে মধুব 
বচনে বলিলেন, ঃ 


“রমন্তে যোগিনোহনন্তে সত্যানন্দাঁচদাত্মানি। 
ইতি রামপদেনাসো পররব্রহ্মীভিধীয়তে ॥” 

_ পদ্মপঢুরাণ 
অনন্তসচ্চদানন্দ পরমাত্মাতে যোগীরা রমণ (ক্রীড়া) করেন, এইজন্য 'রাম' শব্দে 
পররন্মই উক্ত হন। সেইরূপ, 

'কৃষিভূর্বাচকঃ শব্দো ণশ্চ নির্বাতিবাচকঃ। 
তয়োরৈকাং পরংব্রহ্ম কৃষ্ণ ইত্যাঁভধায়তে ॥" 
- প্রীমদ্ভাগবত 
ভূবাচক ‘কৃষ’ ধাতু সর্ব আকর্ষক সত্তা এবং ‘এ’ শব্দ দ্বারা সর্বোপরমরূপ 
পরমানন্দ বুঝা যায়। এই উভয়ের যোগে নিন্পন্ন ‘কৃষ্ণ' পদ দ্বারাও সর্বজগতের 
মূল সন্ত, সর্বাকর্ষক পরমানন্দস্বর্প পরব্রহ্মই প্রাতপাঁদত হইতেছেন। 
অতএব 'রাম' 'কৃষ্ণ' এই দুই নাম সমভাবেই পরব্রহ্মকে বুঝায় সত্য: তথাপি 
'ইন্টদেব রাম, তাঁর নাম সুখ পাই। 
সুখ পাইয়া সেই নাম নিরন্তর গাই ॥ 
তোমার দর্শনে যবে কৃষ্ণ নাম আইল । 
তাঁহার মাঁহমা তবে হৃদয়ে লাগল ॥' 
তত্বজ্ঞ ব্রাহ্মণের অন্তরের পাঁরচয় পাইয়া চৈতন্যদেবের খুবই আনন্দ হইল 
এবং তাঁহার প্রতি বিশেষ অনুগ্রহ হওয়াতে সেখানে দুই-চাঁর দিন থাকিয়া 
তাঁহার সেবা গ্রহণ কাঁরলেন। 
“তারে কৃপা কাঁর প্রভু চলিলা আর 'দনে। 
বৃদ্ধ কাশী আসি কৈলা শিব দরশনে ৷” 
এইর্পে তীর্ঘস্থানাদি দর্শন ও ভগবদভন্তির প্রচার করতঃ ধরে ধীরে 
অগ্রসর হইয়া সমস্ত অল্ধরদেশ পরিভ্রমণ কাঁরলেন। এ সকল অঞ্চলে কত তীর্থ 
ও মন্দির আছে তাহার সীমা নাই। পদর্রজে চাঁলয়া ইচ্ছানুর্প তিনি এই 


দাক্ষিণাত্য ভ্রমণ ১০১ 


সমস্তই একে একে দৌখলেন । চৈতনাদেবের ভ্রমণ-বৃত্তান্তে যে সকল স্থানের 
উল্লেখ আছে তাহার সমস্তই এখনও বর্তমান। কোন কোন স্থানে নামের আঁত 
সামান্য প্রভেদ দেখা যায়, সম্ভবতঃ সেগুলি দেশ-কালভেদে উচ্চাবণবৈবমোব 
দবুণ। তৎপরে,_ 

“মহাপ্রভু চাল আইলা ত্রিপাঁত ন্রিমল্লে। 

চতুৰ্ভুজ মূর্তি দেখি বেঙ্কট-অগ্লে ৷ 

ভ্রিপাতি আসিয়া কৈল শ্রীরাম দর্শন। 

বঘুনাথ আগে কৈল প্রণাম স্তবন ॥" 


'বিপাঁত বা তিরুপাঁতু (বালাজী ) ভারতের এক প্রধান তীর্থ। পর্বতে 
উপর আঁত নিভৃত বম্যস্থানে সুবৃহৎ মাণ্দবে ভগবান বিষ্ণুর মাতি মনোবম 
মৃর্ত বিরাঁজত। যে পর্বতের উপব মান্দির, সেই পর্বতের নাম বেহকটাচলম, । 
পর্বতেব পাদদেশে অবাস্থত সহবের নাম তিরুপাঁত। সেখানে সুবৃহৎ মান্দবে 
শ্রীপ্রীসীতারামের আঁত স্ন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত। ভাবতেব সর্বপ্রদেশের লোকই 
'বালাজী' দর্শনে যায়। চৈতন্যদেব তিরূপাতি ও 1তিরুমল্লেশবর দর্শনান্তে, পঞ্লা 
নরাঁসংহ দর্শন কাঁবয়া সপ্তমোক্ষ ক্ষেত্রের অন্যতম কাণ্ঠপুরে উপাস্থত হইলেন। 
কাঞ্চী সনাতন ধর্মের, হিন্দু ?শক্ষা-সংস্কীতির এক প্রধান কেন্দ্র। তান শব- 
কাণ্চণতে (একাম্বরনাথ ) মহাদেব ও পণঠাধিষ্ঠান্রী কামাক্ষী দেবীকে দর্শন 
করিলেন। তাহার পর বিষণকাণ্চীতে বরদরাজকে দর্শনান্তে নিকটব৩+ আরও 
'বহু তঁর্ে১ দেবাবগ্রহাদ দর্শনব্যপদেশে ইতস্ততঃ পাঁবভ্রমণ কাঁরতে। 
লাগিলেন। 'চৈতন্যচরিতামৃত'কার বাঁলয়াছেন, তান এই ভ্রমণবৃস্তান্ত অপরেব 
নিকট 'শুুনা কথা' হইতে সংগ্রহ করিয়াছেন; কাজেই ইহাতে পূর্বাপর সঙ্গতি 
ঠিকমত রক্ষিত হয় নাই। আগে-পবে লিখাব ব্যাতিক্রম হইলেও এসকল স্থান 
{তান দর্শন করিয়াছিলেন ইহা নিশ্চিত। নতুবা এই সকল নাম মাহা বর্তমান 
সময়েও বাঙালশ লেখকের পক্ষে সংগ্রহ করা কঠিন, 'চাঁ্তামৃত'কারের পক্ষে 
পাওয়া নিতান্তই অসম্ভব 'ছিল। আর আমরা যতদূর সম্ভব অনুসন্ধান কাঁরয়া 
দেখিয়াছি, এই অঞ্চলের বৃত্তান্তে পোর্বাপর্য ব্যতিক্রম আঁত অল্পই হইযাছে। 
যাহা হউক. চৈতন্যদেব ক্রমে দাক্ষিণাদকে অগ্রসব হইলেন। 

“কুম্ভকৰ্ণ কপালের দোখ সরোবব। 
শিবক্ষেত্রে শিব দেখে গোঁরাঙ্গসডুন্দর ॥ 
পাপ নাশনে বিষ্ণু করি দরশন। 
প্রীব্গ ক্ষেত্র তবে করিল গমন ॥ 


১ এই স্থান হইতে আট-নয় ক্রোশ দক্ষিণ-পূবে শ্রীরামানুজাচার্যের জন্বন্থান 
ভূতগুরী-বর্তমান নাম শ্রীপেরম্বদুর | 


১০২ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


কাবেরাতে স্নান কার দেখি রঙ্গনাথ । 
স্তুতি প্রণাত কার মানিলা কৃতার্থ॥ 
প্রেমাবেশে কৈল বহু গান নর্তন। 
দেখি চমৎকার হইল সব লোকের মন ॥* 


এতাঁদন পরে চৈতন্যদেব ভারতের সর্বাপেক্ষা বৃহৎ দেবালয় শ্রীরঙ্গমে 
উপস্থিত হইয়াছেন। উহা বাশম্টাদ্বৈতবাদী বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান কেন্দ্র। 
আচার্য রামানুজ এই স্থানেই জীবনের অধিকাংশকাল এবং শেষভাগ আঁত- 
বাহিত করেন। তাঁহার পূর্বেও বহ: ভক্তিমাগর্ট আচার্য এই স্থানে বাস ও তপ- 
স্যাদ কাঁরয়া ইহার মাহাত্ম্য বৃদ্ধি কারয়াছিলেন। কাবেরীতে স্নান করতঃ 
মন্দিরে উপস্থিত হইয়া চৈতন্যদেব শ্রীশ্রীরশগনাথকে দর্শনান্তে ভান্তভরে প্রণতঃ 
হইলেন। তৎপরে মন্দির প্রদাক্ষণ করিয়া পুনরায় সাম্টাঙ্ঞ হইয়া স্তবস্তুতি 
আরম্ভ কাঁরলেন। কলমে ভাবের আবেশ বাদ্ধি পাওয়াতে বাহ্যজ্ঞান তিরোহত 
হইল। মনঃপ্রাণ রঙ্গনাথে তন্ময় হওয়ায় দেহে অত্যদ্ভুত সাক াবকারসমূহ 
দেখা দিল। তাঁহার অপূর্ব প্রেম ও ভাবাবহব্লতা দেখিয়া পূজারী সেবক 
ও দর্শকগণের বিস্ময়ের সীমা রাহল না। ভাব উপশম হইলে পর সকলেই 
এই অস্মধারণ সন্ন্যাসীকে সম্মান সহকারে অভ্যর্থনা কারলেন। শ্রীরঙ্গমে বহু 
ব্ৰাহ্মণ পাঁণ্ডত ও ভক্তেব বাস। শ্রী-বৈষবসম্প্রদায়ভুন্ত বেওকটভট্ট নামক জনৈক 
ভক্তিমান ব্রাহ্মণ চৈতন্দেবে অলৌকিক চরিত্রে মৃদ্ধ হইয়া 1ভক্ষা গ্রহণ 
কারবার জন্য প্রার্থনা জানাইলেন এবং সাগ্রহে গৃহে লইয়া গয়া খুব শ্রদ্ধাভীন্ত 
সহকারে ভিক্ষা করাইলেন। বেঙ্কটভট্রের স্ব, পুত্র, আত্মীয়স্বজন সকলেই 
ভগবদৃভন্ত। চৈতনাদেবকে দোঁখিয়া তাঁহাদের সকলের অন্তরেই প্রগাঢ় ভান্তর 
উদয় হইল। 

ভট্ট ও তাঁহার পাঁরবারবর্গের আগ্রহাতিশয়ে তান তাঁহাদের গৃহেই 'আসন' 
কারয়া অবস্থান করিলেন এবং বর্ষাকাল নিকটবতর্ঁ হওয়ায়, ভট্ট ও তথাকার 
ভন্তগণের অনুরোধে শ্রীরঙ্গম্‌ ক্ষেত্রেই তাঁহার চাতুর্মাস্য ১ করা সাব্যস্ত হইল। 
প্রতাহ প্রাতে কাবেরীর পাঁবন্র জলে স্নান কাঁরম্না চৈতন্যদেব শ্রীরঙ্গনাথকে দর্শন 
কাঁরতে যাইতেন। দর্শন, প্রণাম, প্রদক্ষিণ, স্তব-স্তৃতি-প্রার্থনা, জপধ্যানে বহু- 
ক্ষণ অতাঁত হইয়া যাইত। আবার কখন কখনও প্রেমে বিভোর হইয়া নৃত্যগীত 
কীর্তনাঁদ কাঁরতেন, তখন তাঁহার সেই দিব্য ভাবাবেশ দেখিয়া লোকের মনে 
{বস্ময়ের সীমা থাকত না। তাঁহার অলোৌকক চরিত্র, ভাবভান্ত দেখিয়া সেখান- 


১ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কাতিক এই চারিমাস, পরিব্রাজকগণ পরিভ্রমণ না 
করিয়া কোন অনুকূলস্থানে বাস করিয়া ভগবদ্ভজন করেন । আযষাড়ী পুণিমা হইতে 
কাতিক-পণিমা পযন্ত চারি মাস গণনা করা হয় । 


দাক্ষিণাত্য ভ্রমণ ১০৩ 


কার বহু লোক আকৃষ্ট হইলেন।, শ্রীরঙ্গমে রামানুজী সম্প্রদায়ের বিশিম্টাদ্বৈত- 
বাদী বৈষবগণের নেতৃস্থানীয় প্ডিতমণ্ডলীর বাস। চৈতন্যদেব সেখানকার 
প্রবীণ বৈফবগণের সঙ্গে অবসরমত শাস্তালাপ তত্তালোচনাঁদ কাঁরতেন; এই- 
রূপে ক্রমশঃ বহু লোকের উপর তাঁহার প্রভাব বিস্তৃত হইল । বেঞ্কটভট্র 
সপরিবারে তাঁহার বিশেষ অনুগত হইয়া সেবাযত্ কারতে লাগিলেন। কিন্তু 
তাঁহাদের বিশেষ আকাঙ্ক্ষা থাকিলেও কঠোর সন্ন্যাসী একই গৃহে নিত্য ভিক্ষা 
লইতে সম্মত হইলেন না। চৈতন্যদেব রঙ্গক্ষেত্রে এক এক দিন এক এক 
ব্রাহ্মণগৃহে ভিক্ষা গ্রহণ কারতেন। 
শ্রীরঙ্গনাথের মান্দরে এক ব্রাহ্মণ নিত্য প্রাতে আতিশয় ভাঁন্তভাবে গঈতাপাঠ 

কাঁরতেন। তাঁহার অশুদ্ধ "পাঠ শ্যানয়া লোকে নানাপ্রকার উপহাস কাঁরত, 
ন্তু তান তাহাতে ভ্রুক্ষেপ না কাঁরয়া ভান্ততে গদগদস্বরে আপনার ভাবে 
পাঠ করিয়া যাইতেন। পাঠের সময় তাঁহার চক্ষু হইতে আবরলধারে প্রেমাশ্রু 
পাঁতিত হইতে দেখিয়া,__ 

“মহাপ্রভু জিজ্ঞাঁসলা, শুন মহাশয় । 

কোন অর্থ জান তোমার এত সুখ হয়? 

বিপ্ৰ কহে, মূর্খ আম শব্দার্থ না জানি। 

শহদ্ধাশদ্ধ গীত পাঁড় গুরু; আজ্ঞা মানি ॥ 

অর্জনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর। 

বাঁসয়াছে তাহা যেন শ্যামল সুন্দর ॥ 

অঞ্জুনেরে কহিতেছে হিত উপদেশ । 

তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ ॥" 
ব্রাহ্মণের উত্তর শুনিয়া চৈতন্যদেবের খুব আনন্দ হইল। 

“প্রভু কহে গীতা পাঠে তোমার আঁধকার। 

তুম সে জানহ গীতার এই অর্থ সার।” 


শ্রীরঙ্গমের শ্রীবৈফবগণ একমাত্র শ্রীমন্নারায়ণ বিগ্রহের প্রতিই আকৃষ্ট 
ছিলেন। শ্রীচৈতন্যদেব শ্রীকৃষরৃপ-মাধূর্য ও মধুরভাবের সারতত্ব ব্যাখ্যা- 


{বশ্লেষ্ণ কাঁরয়া তাঁহাঁদগকে মোহত করেন। তান তাঁহাঁদগকে 
বুঝাইয়াছলেন _ 


“এক ঈশ্বরে ভক্তের ধ্যান অনুরূপ । 
একই গ্রহে করে নানাকার রুপ ॥৮ ৯ 
১. মনির্যহ্া বিভাগেন লীলগীতাদিতিযুঁতঃ । 
রূপভেদমবাপ্নোতি ধ্যানতেদাত্তথাচ্যুতঃ ॥ 
নারদ পঞ্চরান্ত 


১০৪ শ্রীত্রীচৈতন্যদেব 


চৈতন্যদেবের সংস্পর্শে বেঙ্কটভট্ট ক্রমে শ্রীশ্রীরাধাকৃষতত্ব ও প্রেমভান্তুর সন্ধান 
পাইয়া অতীব আনন্দিত হইয়াছিলেন। 


শ্রীগোপাল নামে বেঙ্কটভট্রের এক কুমার-বয়স্ক পুত্র ছিলেন। 'বদ্বান 
বুদ্ধিমান গোপাল চৈতন্যদেবেব প্রাতি আকৃষ্ট হইয়া ছায়ার ন্যায় সর্বদা তাঁহার 
সঙ্গে সঙ্গে থাকতেন এবং প্রাণপণ যঙ্কে সেবাঁদ কারতেন। চটৈতন্যদেবও 
গোপালকে খুব ভলবাসিতেন এবং উপযুক্ত অধিকার বুঝিয়া তাঁহাকে বিশেষ 
কৃপাও কাঁরয়াছলেন। তাঁহার সংসর্গে গোপাল ক্রমশঃ উচ্চাঙ্গের প্রেমভান্ত ও 
সাধনভজন প্রণালী অবগত হন। গোপাল চৈভন্যদেবের প্রীতি এতদূর আকৃষ্ট 
হইয়া পড়েন যে চাতুর্মাস্য অন্তে তান যখন শ্রীরঙ্গম পাঁরত্যাগ কাঁরয়া 
চলিলেন, তখন কাঁদতে কাঁদতে গোপালও গৃহত্যাগ করিয়া তাহার সঙ্গী 
হইতে উদ্যত হইলেন। চৈতন্যদেব তাঁহাকে অনেক বুঝাইয়া শুনাইয়া শান্ত 
কাঁরলেন এবং প্রবোধ "দয়া বালংুলন, “যতাঁদন পিতামাতা জাঁবত আছেন, 
গৃহে থাঁকয়া তাঁহাদেব সেবা কর এবং ভগবদ্‌ভজন কর, পরে সংসার তগ 
কাঁর31” গোপালভট্ট চৈতনাদেবের উপদেশানুযায়শী নিজ জীবন পা'রচালিত 
কারয়াছিলেন এবং জনকজননণর স্বর্গগমনের পর সংসার ত্যাগ কাঁরয়া বৃন্দাবনে 
শ্রীরূপ-সনাতনের সঙ্গে একত্রে বাস করতঃ চৈতন্যদেব-প্রবার্তত ভক্তমার্গেব 
প্রচার কাঁরয়াছিলেন। গৌড়ীয় বৈষ্ণবধর্মে'ব প্রধান আচার্য "ছয় গোস্বামী'ব 
মধ্যে শ্রীগোপালভ্র অন্যতম। বৃন্দাবনে শ্রীরাধারমণের সেবক গোস্বামগণ 
গোপালভট্রের বংশধর। কাশশ দর্শনকালে চৈতন্যদেবের সঙ্গে তাঁহার মিলনেব 
কথা পরে জানা যাইবে। 


পরমানন্দে শ্রীরঙ্গক্ষেত্রে চাতুর্মাস্য কাট।ইয়া এবং ভট্রের নিকট বিদায় লইয়া 
্রীশ্রীরঙ্গনাথজাকে প্রণামানন্তর চৈতন্যদেব সেবকসহ পুনরায় চালতে চালাতে 
ক্রমে খষভ পর্বতে আসিয়া উপস্থিত হইলেন। সেখানে আসিয়া জানিতে 
পারলেন, শ্রীমৎ পরমানন্দ পুরণ মহারাজ তথায় জনৈক ব্রাহ্মণের গৃহে চাতুর্মাস্য 
উপলক্ষে অবস্থান করিতেছেন। শ্রীমৎ মাধবেন্দ্রু পুরীর শিষ্য এবং শ্রীপাদ ঈশ্বর 
পুরীর গুর্ভ্রাতা পরমানন্দ মহারাজের দিব্য চরিন্র, ত্যাগতপস্যা ও জ্ঞানভান্তব 
কথা চৈতন্যদেব পূর্বেও শানিয়াছলেন। ব্রাহ্মণের গৃহের অনুসন্ধান লইয়া 
সেখানে গিয়। পরমানন্দ স্বামীর চরণ বন্দনা করিলেন। তাহার সাক্ষাৎ পাইযা 
চৈতন্যদেবের মনে খুব আনন্দ হইল। পরমানন্দজণও চৈতন্চদেবের পরিচয় 
পাইয়া তাঁহাকে বিশেষ সমাদরে গ্রহণ করিলেন। চৈতন্যদেব এ ব্রাহ্মণের গৃহেই 
বাস করিতে লাগলেন। তাঁহার মধুর চাঁরত্র ও অলৌকিক ভাবভন্তির পরিচয় 
পাইয়া পরমানন্দ স্বামীর মন বশেষ আকৃষ্ট হইল। 1তাঁন চৈতন্যদেবের প্রতি 
খুব স্নেহ-ভালবাসা প্রদর্শন কারতে লাগলেন। পরমানন্দজশী খুব উচ্চকোটব 


দাক্ষিণাত্য ভ্রমণ ১০৫ 


মহাত্মা। তাঁহার ধ্যানধারণা ও উচ্চ অনুভব দেখিয়া, তাঁহার সঙ্গে দ'র্ঘ কাল 
বাস করিবার জন্য চৈতন্যদেবের অন্তরে প্রবল আকাজ্ষা হইল। তাঁহাকে 
আতিশয় অনুনয় করিয়া বাললেন,_ 


“তোমার নিকটে রাহ হেন বাঞ্চা হয়। 

নীলাচলে আসবে মোরে হইয়া সদয় ॥" 
 চৈতন্যদেবের আগ্রহ দেখিয়া পুরীজন বললেন, তান শীঘ্রই শ্রীশ্রীজগন্নাথ দর্শন 
করিয়া বঙ্গদেশে গঞ্গাস্নানে যাইতেছেন; চৈতন্যদেব দাঁক্ষণের তীর্থ দর্শন 
করিয়া পুরা প্রত্যাবর্তন কাঁরলে তিনিও বঙ্গদেশ হইতে পুরীতে ফারিয়া 
আসবেন এবং উভয়ে একক্রে বাস করিবেন। প্দুবীজার স্নেহ-আদরে চৈতন্য- 
দেবের খুবই আনন্দ হইল। {তন রান্র একসঙ্গে বাস করিয়া পুরীজশ নলা- 
চলের দিবে রওয়ানা হইলেন; চৈতন্যদেব শ্রীশৈলের দিকে চলিলেন। 

“শিবদুর্গা রহে তাঁহা ব্রাহ্মণের বেশে। 

মহাপ্রভু দোঁখ দোহার হইল উল্লাসে ॥” 

শ্রীশৈলে শিবদুর্গা দর্শন কাঁরয়া, কামকোন্ঠপুরে (কণ্ডুকোণম) কামাক্ষাী 

দেবীকে দর্শন ও তাঁহার আশীর্বাদ গ্রহণানন্তর দাক্ষিণ মথুরাতে (মাদুরা) 
মীনাক্ষী দেবীর মন্দিরে আসিলেন। মীনাক্ষণ দেবীর মান্দর আতশয় সম্াদ্ধি- 
পূর্ণ ও কারুকার্যে' খচিত। দেবীকে দর্শন, প্রণাম ও প্রদাক্ষণের পর মন্দিরে 
অবস্থানকালে জনৈক রামভন্ত ব্রাহ্মণের সঙ্গে তাঁহার আলাপ-পাঁরচয় হইল, 
ব্রাহ্মণ খুব ভন্তিশ্রদ্ধা সহকারে নিমন্ত্রণ কাঁরয়া চৈতন্যদেবকে স্বগৃহে লইয়া 
গেলেন। দ্িপ্রহর হইলেও ব্রাহ্মণের গহে রন্ধনের কোন উদ্যোগ নাই দোখিয়া, 
তিনি বিস্মিত হইয়া ব্ৰাহ্মণকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন,-“মধ্যাহ্ন হইল 
কেনে পাক নাহি হয় £” 

শবপ্র কহে, প্রভু মোর অরণ্যে বসাঁত। 

পাকের সামগ্রী বনে না মিলে সম্প্রতি ॥ 

বন্য অন্ন ফল শাক আনবে লক্ষত্ণ। 

তবে সঈতা করিবেন পাক প্রয়োজন ॥” 


ভাবুক ভক্তের অন্তরের ভাব ও উপাসনাপ্রণাল বুঝিয়া চৈতন্যদেবের অন্তর 
আনন্দে পূর্ণ হইল এবং কিছুক্ষণ পরে ব্রাহ্মণ রন্ধন করিয়া খুব যক্রের সাহত 
চৈতন্যদেবকে ভিক্ষা দলেন। তখন বেলা তৃতীয় প্রহর। চৈতন্যদেবের ভোজন 
হইয়া গেল: কিন্তু ব্রাহ্মণ কিছুই গ্রহণ কাঁরলেন না, আঁতশয় 'বিষগ্লভাবে আবার 
বাঁসয়া রাহলেন। 'বাস্মিত হইয়া চৈতন্যদেব তাঁহাকে উপবাসের কারণ জিজ্ঞাসা 
করিলে ভাবুক ব্রাহ্মণ জানাইলেন, “জগল্মাতা সীতাদেবীকে রাবণ হরণ কাঁরয়া 


১০৬ শ্রীতীচৈতন্যদের 


লইয়া গেল। এই দুঃখে আমার আর জাবন ধারণে ইচ্ছা নাই, অনাহারে দেহ- 
ত্যাগ কারব ঠিক কাঁরয়াছি।” চৈতন্যদেব ব্রাহ্মণকে নানাপ্রকার প্রবোধবাকো 
সান্ত্বনা দয়া বললেন, 


“ঈশ্বর প্রেয়সী সীতা চিদানন্দ মৃর্ত। 
প্রাকৃত হীন্দ্রিয়ে তাঁরে দেখিতে নাই শান্ত॥ 
স্পার্শবার কার্য আছুক না পায় দর্শন। 
সঈতার আকৃতি মায়া কাঁরল হরণ ॥” 
অনেক বলা-কহার পর ব্রাহ্মণের মন আশ্বস্ত হইলে 'তাঁন ভোজন কাঁরলেন। 
“তারে আশ্বাসিয়া প্রভু করিলা গমন। 
কৃতমালায় স্নান করি আইল দর্বসেন॥ 
দুর্বসেনে রঘুনাথ কার দরশন। 
মহেন্দ্র শৈলে পরশুরামে কাঁরলা বন্দন ॥ 
সেতুবন্ধে আসি কৈল ধনৃতীর্ঘে স্নান। 
রামেশ্বরে দেখ তাহা করলা বিশ্রাম ॥৮ 


ধনূতীর্ঘ (ধনুচ্কোটী) ভারতের শেষ স'মা। রামেশ্বর হইতে লঙ্কার দিকে 
পনর ষোল মাইল লম্বা একাট সংকীর্ণ ভূভাগ, সড়কের ন্যায় (যোজকের আকারে) 
সমুদ্রের ভিতরে লম্বমান রাহিয়াছে। উহার একপাশে বঙ্গোপসাগরের গোরক 
জলরাশি প্রবল উচ্ছনসে উথালয়া উাঠতেছে, আর অন্যাদকে ভারতসমযদ্রের 
সুনীল অম্বুরাশি উত্তাল তরঙ্গ তুলিয়া ভীষণ গম্ভীর গজন কাঁরতেছে। 
কিন্তু যেখানে উভয়ের মিলন, সেখানে ত'লরাশি শান্ত ও স্থির। এ উচ্চ 
ভূভাগের এক প্রান্তে অবস্থিত ধনৃতীর্থের অপূর্ব দৃশ্য দেখিলে ক্ষাণকের 
জন্য বিধাতার সষ্টিললায় চিত্ত বমোহত হয়। ইহারও পরে সেই সেতুনম 
ক্ষীণ দ্বীপ সমুদ্রের ভিতরে বহুদূর চলিয়া গিয়াছে। শ্রীরামচন্দ্র যে সেতু 
নির্মাণ কাঁরয়া ভারতের সঙ্গে লঙ্কার সংযোজন করিয়াছিলেন. ইহাই তাহার 
সাক্ষ্য । 

সেতুবন্ধে ধনৃতীর্ঘ দর্শন কাঁরয়া চৈতন্যদেব রামেশবরে কয়েকাঁদন ‘বিশ্রাম 
কাঁরলেন। সমদ্রস্নান, হরপার্বতি+ দর্শন, পৃজাপাঠ, স্তবস্তুতি, প্রদক্ষিণ প্রণাম 
ও নূত্যগীতে দিবাভাগ, আবার ধ্যানধারণাতে রা'ন্রকাল কাটাইয়া পরমানন্দে 
রামেশ্বরে বাস করতে থাকিলেন। বহু লোকের সঙ্গে আলাপ-পরিচয় হইল, 
অনেকেই আবার তাঁহার মহত্বের পাঁরচয় পাইয়া বিশেষ অনুগত ভক্ত হইলেন। 
ভারতের সর্বত্রই তীর্থস্থানে দেবমান্দরে নিত্য শাস্লাদ পাঠ-ব্যাখ্যা ধর্ম প্রসঙ্গ, 
আলাপ-আলোচনার রীতি দেখা যায়। রামে*বরে অবস্থানক'লে চৈতন্যদেব, - 


দাক্ষিণাত্য ভ্রমণ ১০৭ 


“বিপ্রসভায় শুনে তাহা কৃর্মপুরাণ। 

তাঁর মধ্যে আইল পতিব্রতা উপাখ্যান ॥ 

‘মায়াসীতা’ নিল রাবণ শ্দানলা ব্যাখানে। 

শুন মহাপ্রভু হৈলা আনান্দত মনে ॥" 
কুর্মপুরাণের সিদ্ধান্ত শুনিয়া চৈতন্যদেব পাঠকের সঙ্গে আলাপ কাঁরলেন এবং 
পুস্তকের এ অংশটুকু নূতন কয়া লিখাইয়া পুস্তকে রাঁখয়া পুরাতন পর্ন 
কয়েকখানি চাহিয়া নিলেন। অতঃপর রামেশ্বর হইতে 'ফাঁরবার পথে দক্ষিণ 
মথুরাতে সেই রামভন্ত ব্রাহ্মণের গৃহে আসিয়া তাঁহাকে উহা দিলেন। প্রাচীন 
পুস্তকের পত্র দৌঁখয়া ব্রাহ্মণের মনে কোন প্রকার সন্দেহের অবকাশ রাঁহল না। 
মাতা জানকীর পাঁবন্র দেহ রাবণ স্পর্শ কাঁরতে পারে নাই, সে মায়াসীতা হরণ 
কারয়াছিল জানিয়া তাঁহার খুব আনন্দ হইল। 

“সেই রান্রে তাঁহা রাহ তাঁরে কৃপা কাঁর। 

পাণ্ডাদেশে তাম্্পণর্ণ আইলা গৌরহারি ॥ 

তথা আসি স্নান করি তাশ্রপণ্ণাঁ তাঁরে। 

ময়ত্রপদী দোখ বুলে কৃতুহলে ॥ 

'চিড়য়তলাতীথে দেখি শ্রীরামলক্ষণ। 

তিলকাণ্ণণ আসি কৈল শিব দরশন ॥ 

গজেন্দ্রমোক্ষণ তীর্থে দেখি বিষ্ুমূর্তি। 

পানাগাঁড় তীর্ঘে আস দেখি সীভাপাঁত ॥ 

চামতাপুরে আসি দেখে শ্রীরামলক্ষণ। 

প্রীবৈকুণ্ঠে বিষণ আসি কৈল দরণন ॥ 

মলয়পর্বতে কৈল অগস্ত্য বন্দন। 

কন্যা কুমারী তাঁহা কৈল দরশন ॥” 

মলয় পবনের দেশ মালাবার, পাণ্ডাদেশ নামে পর্বে পরাচত ছিল। পুণ্য- 

ক্ষেত্র ভারতের সর্বদক্ষিণ প্রান্তভূমি অন্তরীপের আকারে সমবদ্রগর্ভ হইতে 
উাঁথত হইয়াছে। দেখিয়া মনে হয় যেন জননী ভারতভূঁম সমুদ্রের কোল হইতে 
উঠিয়াছেন, এবং ধারে ধীরে উচ্চ হইতে উচ্চতর হইয়া উত্তরাভমুখে কৈলাসের 
দিকে চাঁলয়াছেন। মায়ের প্রথমাবিভভাবের জন্য কি সেখানে তাঁহার কুমারী 
মূর্তি; সেই পবিত্র স্থানের নাম কুমারকা অন্তরীপ। যেমন স্থানের সৌন্দর্য, 
তেমনই মায়ের ভুবনমোহন অপরূপ রূপরাশি। পণ্চমবষাঁয়া পরমাসহন্দরী 
বালিকার ক্লীড়াচণ্চল হাস্যময় মূর্তি একবার দেখিলে জাঁবনে আর ভুলিবার 
উপায় থাকে না। মীন্দরের পাদদেশে সমনুদ্রগর্ভে, স্থলভাগের শেষ লামায় 
এক সুবৃহৎ শিলাখন্ড অধানমজ্জত হইয়া রাঁহয়াছে,_ভগবতীর পাদক্ষেপের 


১০৮ প্রীপ্রীচৈতন্যদেব 


পাঁঠরুপে। তাহার উপর আহত হইয়া সমুদ্রের তরহ্গমালা, শুভ্র ফেনরাশ 
বিস্তার করিয়া চারদিকে গড়াইয়া পাঁড়তেছে। দেখিলেই মনে হয় দেবী 
কুমারিকা কলহাস্যে চতুর্দিক মুখাঁরত কারয়া দিবানাঁশ সমুদ্রের সঙ্গে খেলায় 
মত্ত রাঁহয়াছেন, আর তাঁহার শুভ্র বস্রাণ্চল চাঁরাঁদকে লুটাইয়া পাঁড়তেছে। 
সেই স্থানের নিকটেই প্‌জা-অর্চনার জন্য একট ক্ষুদ্র মণ্ডপ আছে, ভোরবেলা 
সেখান হইতে বসিয়া দেখতে পাওয়া যায়, সমুদ্রগর্ভ রাঞ্জত করিয়া বালাক' 
কিরণছটা প্রকাশিত হইতেছে । আবার সন্ধ্যাবেলা দেখা যায় অস্তগামশ সূর্যের 
লোহতাভায় চারদিক ঝকমক্‌ কারতেছে। ধতুবিশেষে সেই শোভা বিশেষ 
চিন্তার্ষক। জগজ্জননীর কুমাবী মার্তি ও প্রাকৃতিক সৌন্দর্য দর্শন কাঁরযা 
চৈতন্যদেবের মনে আঁতিশয় আনন্দ জান্মিল। 
পুরী হইতে বাহির হইয়া তিনি এপর্যন্ত উপকৃলপথে চলিয়া এবং 

পুণ্যভামি ভারতকে দক্ষিণে বাখিয়া আরও দক্ষিণে অগ্রসর হইয়াছেন। ভারতের 
শেষসীমা কন্যাকুমাবী হইতে তিনি এখন পশ্চিম উপকূল ধাঁরয়া ভারতভূমিকে 
দক্ষিণে রাঁখয়াই ক্লদশঃ উত্তরাভমুখে চলিলেন। কন্যাকুমারী হইতে চাঁলয়া-- 

“আমলাতিলাতে রাম দোঁখ গোৌরহারি। 

মল্লার দেশেতে আইলা যাঁহা ভট্টমারী ॥ 

তমাল কার্তিক দেখ আইলা বাতাপাঁণি। 

রঘুনাথ দোঁখ তাঁহা বাঁণ্চলা রজনী ॥" 

ভন্টমারীরা স্বীলোক ও ধনের প্রলোভনে মোহিত কাঁরয়া চৈতন।দেবের 

সৈবকটিকে আটকাইবার চেষ্টা করিয়াছিল। তিনি আতকম্টে তাঁহাদের হাত 
হইতে ব্রাহ্মণকে উদ্ধার করিয়া তাড়াতাড়ি সেই অণ্চল ছাঁড়য়া গেলেন। ভট্টমাবা 
বামাচ'রী বলিযা সকলে অনুমান করেন। সেই স্থান হইতে বাহির হইয়া, - 

“সেইদিন চলি আইলা পয়াঁস্বনী তাঁরে। 

স্নান কার গেলা আদ কেশব মান্দরে ॥ 

কেশব দেখিয়া প্রেমে আববিষ্ট হইল। 

নাতি, স্তুতি, নৃত্যগীত বহুত করিল ॥” 
সেইখানের ভন্ত পাঁণ্ডত-ব্রাহ্মণগণ তাঁহাকে অতিশয় সমাদরে গ্রহণ কাঁরলেন। 
তাঁহাদের সঙ্গে আলাপ-আলোচনাতে, 'ব্হ্মসংহতা' নামক তীন্তশাস্তের এক 
সদ্ধান্তগ্রন্থেব সন্ধান পাইয়া চৈতন্দেব উহার এক খণ্ড প্রাতালাপি লিখাইযা 
সঙ্গে লইলেন। '্রহ্গসংহতার' একটি মাত্র অধ্যায় (পণ্টম) তান আনিয়াছ:লন 
বলয়া প্রবাদ এবং উহাই বঙ্গদেশে দেখিতে পাওয়া যায়। 

“বহু যত্রে সেই পথ নিল লেখাইয়া। 

অনন্ত পদ্মনাভ আইলা হরসিত হঞা ॥ 


দাক্ষিণাত্য ভ্রমণ ১০৯ 


দিন দুই পদ্মনাভের কার দরশন। 

আনন্দে দোখতে আইল শ্রীজনার্দন ॥ 

পয়োণ্ডী আসিয়া দেখে শঙ্কর নারায়ণ ॥ 

সিংহারীমঠ আইলা শঙ্করাচার্য-স্থানে। 

মৎস্যতীর্থ দৌখ কৈল তুঙ্গভদ্রায় স্নানে” 

সংহারী বা শৃঙ্গেরী মঠ সন্ন্যাসগণের আঁতশয় প্রিয় পৃণ্যস্থান। নির্জন 
পার্বত্য প্রদেশে, তুঙ্গভদ্রাতীরে, ধ্যানধারণাব আঁত অনুকূল স্থানে শঙ্করাচাষ 
স্বীয় আরাধ্যা ভগবতণ সরস্বতা দেবীর মন্দির ও মঠ স্থাপনা করিয়াছিলেন। 
এই মঠকে কেন্দ্র কাঁরয়া একাঁদ্গন বেদান্তধর্ম ভারতের সবন্র প্রচারত হইযা- 
ছিল। সেইজনাই, সন্ব্যাসগণ কেন, সনাতন-ধর্মীবলম্বীমান্রের চক্ষেই এই 
স্থান আত পবিন্ল। পাঠাধিজ্ঠান্রী সরস্বতী দেবীব সাক্ষাৎকারে এবং আচার্য 
শঙ্করের পুণ্স্মাঁতমণ্ডিত এই তীর্ঘদর্শনে চৈতনাদেবের হৃদয়ে যে আনন্দের 
হিল্লোল খোঁলয়াছল এবং সেখানকার ববদ্বান-বিদদ্ধ তত্্দর্শঁ মহাত্মাদের 
সঙ্গে তাঁহার যে সকল আলাপ-আলোচনা হইয়াছিল, তাহার কোন িবলণ 
'চৈতনাচবিতামৃত"গ্রন্থে পাওয়া যায় না। ইহা দুঃখের বিষয় সন্দেহ নাই। 
ধ্যন-ধারণার আত অনুকূল, বিশেষতঃ স্বীয় সম্প্রদায়ের প্রধান কেন্দ্রে, এত 
দূরদেশ হইতে বহু দুঃখকম্ট সহ্য করিয়া শিয়া চৈতনাদেব যে চুপচাপ চাঁলয়া 
আ'সয়াছেন, এবং তাহার অলোক প্রভাবে এ স্থানের সন্নগাঁসগণ মোহিত 
হইয়া তাঁহাকে বিশেষ আদর-অভ্যর্থনা করেন নাই, ইহা আমরা কল্পনাও করিতে 
পার না। 
চৈতন্যদেব শ্রীরঙ্গমে 'বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র 

দর্শন কারয়াছেন; শৃ্গেরীতে স্বীয় সম্প্রদায়ের অদ্বৈতবাদী সন্ধ্যাসিগণের 
প্রধান কেন্দ্রুও দর্শন কাঁরলেন। এবার তিনি দ্বৈতবাদণী মাধব সম্প্রদায়ের প্রধান 
কেন্দ্র উড়নপাঁতে চাঁললেন। ধর্মরাজ্যে দর্শনশাস্ত্ে, জীব ও ঈশ্বরের সম্পর্ক 
িবষয়ে এই তন মতবাদই মুখ্য, বাকী অন্য মত ইহাদেরই অবান্তর ভেদমার ৷ 
উড়ূপণী শৃঙ্গেরশ হইতে খুব দৃরে নহে, পাঁচ-সাত 'দনের রাস্তা। শৃহ্গেরণ 
মঠ”? বর্তমানে মহীশুর রাজ্যের অন্তভূক্তি। উড়ুপণ দাক্ষিণ কানাড়ায় সমুদ্রের 
নিকটবতর্ঁ। শৃঙ্গেরী হইতে চালিয়া__ 

“মধবচার্য স্থানে আইলা যাহা তত্তববাদ'ী। 

উড়ুপ কৃষ্ণ দেখি হইলা প্রেমোল্মাদী ॥ 


১ খষ্শ্ঙ্গ মুনির তপস্যান্থান বর্তমান শৃঙ্গেরী হইতে ৩18 জ্লোশ দূরে পর্বতের 
উপর। তাহার প্রতিষ্ঠিত শিব আজও বতমান। 


১১০ শ্রীশ্রীচৈতন্যদেব 


নতক গোপাল কৃষ্ণ পরম মোহনে। 
মধনাচার্যে স্বপ্ন দিয়া আইলা তাঁর স্থানে ॥ 
গোপাচন্দন ৯ ভিতরে আছিলা ডিঙগাতে। 
মধবাচার্য সেই কৃষ্ণ পাইলা কোনমতে ॥ 
মধৰচার্য আনি তাঁরে করিলা স্থাপন। 
অদ্যাপ তাঁর সেবা করে তত্ত্ববাদিগণ ॥৮ 


মধবাচার্য শঙ্করের সম্প্রদায়ভুন্ত সন্ন্যাসী ছিলেন: কিন্তু অদ্বৈতবাদে 'বি"বাস 

নসিহত ০7৬2৮ 
TTT AE NESTLE Ss 
সম্প্রদায় স্থাপন ও দ্বৈতমত প্ৰতিপাদন পূর্বক, প্রস্থানন্রয়ের ও অন্যান্য শাস্ত্র- 
গ্রন্থের ভাষ্যাদি লিখেন । উতহারা দ্বৈতবাদী হইলেও সন্ন্যাস-সম্প্রদায় , মধবাচার্য- 
প্রবর্তিত প্রণালী অনুষায়ন সন্ন্যাস গ্রহণ করেন। নাধৰগণ অদ্বৈতবাদশ দশনামী 
সম্যাসগণের ঘোর বিরোধাঁ। অদ্বৈতবাদিগণকে নাস্তিক মনে কাঁরযা ইহাবা 
অত্যন্ত বিদ্বেষভাব পোষণ করেন। 


“তত্বাঁদগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে। 
প্রথম দর্শনে প্রভুর না কৈল সম্ভাষণে ॥ 
পাছে প্রেমাবেশ দোখ হৈল চমৎকার । 
বৈষ্ণব জ্ঞানেতে বহু কারল সৎকার ॥” 


মাধবগণের সঙ্গে চৈতন্যদেবের ভান্তমার্গ ও সাধ্যসাধন সম্বন্ধে বশেষ আলোচনা 
৪ বিচার হইয়াছিল। চৈতন্যদেব তাঁহাদের সাধাসাধন জানিতে চাহলে_ 


“আচার্য কহে, বর্ণাশ্রমধর্ম কৃষ্ণে সমর্পণ । 
এই হয় কৃষণভন্তের শ্রেষ্ঠ সাধন ॥ 
পণ্চবিধ * মুন্ডি পাইয়া বৈকুণ্ঠে গমন। 
সাধ্যশ্রেম্ঠ হয় এই শাস্ত্ৰ নিরূপণ ॥” 

১ প্রবাদ, কোন বণিক দ্বারকা হইতে নৌকাযোগে গোগীচন্দন লইয়া যাওয়ার 
সময় উড় পীর নিকটে সেই নৌকা সমুদ্রে নিমজ্জিত হয় এবং এদিকে মধ্বাচার্য স্বপ্ন 
দেখেন যে, সেই নৌকার মধ্যে শ্রকৃ্ণ রহিয়াছেন। মধ্ব।চা স্বপ্নান্যায়ী অনুসন্ধান 
করিয়া এই মৃতি প্রাপ্ত হন, এবং প্রতিষ্ঠা করিয়া সেবাপৃজার বাবস্থা করেন । 

২ (১) সাম্টি__ভগবানের তুল্য গ্রশ্বর্য 1! (২) সালোকা--সমান লোক । 


(৩) সামীপ্য-_সমীপে গমন । (8) সারাগ্য--সমানরাপ প্রাপ্তি (৫) সাযুজ্য-_যুক্ত 
হওয়া (ব্ৰহ্মলোক প্রাপ্তির ন্যায় £)। 


দাক্ষিণাত্য ভ্রমণ ১১১ 


মাধৰগণের সিদ্ধান্ত শুনিয়া চৈতন্যদেবেব অন্তরে আশ্চর্য বোধ হইল। 'তাঁন 
অতিশয় দুঃখিত হইয়া বলিলেন, 

“কর্ম মুক্তি দুই বস্তু তাজে ভক্তগণ। 

সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন ॥” 
তৎপরে মাধবগণকে ভান্তমার্গে শ্রেষ্ঠ সাধাসাধন নিষ্কাম প্রেমভান্তর স্বরূপ ও 
উপাসনার কথা শুনাইয়া চমৎকৃত কাঁরলেন। সন্নযাসীব মূখে ভক্তিমার্গের আঁত 
উচ্চ তত্্বকথা শুনিয়া মাধৰগণেব লজ্জা উপস্থিত হইল। তাঁহাদের দোষ 
দেখাইয়া 

প্রভু কহে কমাী> জ্ঞান! * দুই ভান্তহীন। 

তোমার সম্প্রদায়ে দেখ সেই দুই চিহ্ন ॥ 

সবে একগুণ দেখ তোমার সম্প্রদায়ে। 

সত্যবিগ্রহ কার ঈশ্বরে করহে নিশ্চয ॥" 

এইখানে পাঠক একাঁট কথা 1বশেষভাবে লক্ষ্য কাঁরবেন, মাধবসম্প্রদায়ের 

সঙ্গে চৈতন্যদেবের মতের অনৈক্য। পববতীকালে তাঁহাব প্রবার্তত ভান্তমাগ" 
ও বৈষফবসম্প্রদায়কে কেহ কেহ উত্ত মাধ7সম্গ্রদায়ভু্ত বলয়া পাঁরচয় দিযাছেন। 
এই মত সম্পূর্ণ ভ্রান্ত মনে হয়। এক সময়ে চৈতন্যদেবের দীক্ষা্ুবু শ্রীপাদ 
ঈ্বব পুবীর গুরু, ভীন্তিপ্রসারক আচার্য গ্রীমৎ মাধ'বন্দ্র পুধীব নামের সাহত 
কেহ কেহ মাধৰ নামের মিলন ঘটাইয়া শ্রীচৈতন/দেবকে ভ্রমে মাধবসম্প্রদায় ভূন্ত 
মনে কারতেন। কিন্তু ইহা ঠিক নহে, চৈতন্চারতামৃত" গ্রন্থের আঁদলণলা 
নবম পারচ্ছেদে আছে। 

“জয় শ্রীমাধবপুরী কৃষ্ণ প্রেমপুর। 

ভ্তিকল্পতরুর তিহোঁ প্রথম অগ্কুর ॥ 

শ্রীঈশবরপুরীরূপে অঙ্কুর পুষ্ট হৈল। 

আপনে চৈতন্যমালী স্কন্দ উপাঁজল ॥" 
পাঠক এই কথার দ্বারা নিঃসংশয়ে বাঁঝবেন, চৈতন্যদেব কোন্‌ সম্প্রদায়ের 
অন্তভূরন্ত। দশনামণ সন্ধ্যাসীরা স্বীয় সন্ন্যাসগুরুর সম্প্রদায় অনুসারে গিরি, 
পুরী, ভারতী ইত্যাঁদ নামে পরিচিত হন। রে চৈতন্যদেব [শ্রীকৃফ- 
চৈতন্য) ভারত সম্প্রদায়ের অন্তর্গত হইলেও. তিন যে ভান্তমার্গের প্রচার 


১ করম্মী- মীমাংসক-_স্বর্গসুখলাভের জন্য সকাম যজাদি কর্মকারী । 

২ জ্ঞানী-__সাংখ্য নিরীশ্বরবাদী তত্তববিচারক সম্প্রদায়, যাহারা ভগবদ্-উপাসনার 
বিরোধী । শঙ্করাচাষ ও তথ্প্রবতিত সম্প্যাসি-সম্প্রদায় অজানাচ্ছন্ন জীবের পক্ষে 
ভগবছুপাসনা অবশ্য কর্তব্য মনে করেন । 


১৯১২ শ্ৰীন্ৰীচৈতন্যদেব 


করেন, উহার প্রবর্তক ছিলেন তাঁহার দাঁক্ষাগুরুর গুরু শ্রীমং মাধবেন্দ্রু পুরণ! 
কাজেই শ্রীমৎ মাধবেন্দুপুরীর নামেই চৈতন্যদেবের অনুগামী সম্প্রদায় পাঁরাঁচত 
হওয়া সম্ভব।৯ কেহ কেহ অনুমানও করেন যে, কালক্রমে চৈতন্যদেবের 
অনুবতাঁদগের অনেকের ভিতরে তৎপ্রমারত ত্যাগ-তপস্যার হস হইলে, 
অঠ্দ্বতবাদী সন্ন্যাস-সম্প্রদায় হইতে নিজাঁদগকে সম্পূর্ণভাবে দূরে রাখবার 
জন্য এবং ব্রজবাস' অন্যান্য বৈষবগণের মধ্যে নিজেদের মান-্রাতন্ঠা ও গোঁরব- 
বাদ্ধর উদ্দেশ্যে, কোন মূল বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দেখান আবশ্যক 
হয়। তখন তাঁহারা দ্বৈতবাদী আচার্য মধেবর অনুগামী বলিয়া আত্মপাঁরচয় 
দিতে আরম্ভ করেন, কেহ কেহ এইরূপ অনুমানও করেন। যাহা হউক, আমরা 
শ্রীচৈতন্যের তীর্থপর্যটনে ফিরিয়া আঁস। তান মালাবার হইতে সমুদ্রের 
উপকূল ধরিয়া উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হইতে হইতে ক্রমে কর্ণাট-মহারাষ্ট্ 
পাঁরভ্রমণ কারয়া পাণ্ডুপুরে (পান্ডারপুর) উপস্থিত হইলেন। 

বর্তমানে বোম্বাই প্রদেশের অন্তভুন্ত পাশ্ডারপর আঁতশয় প্রসিদ্ধ তীর্থ- 
স্থান। যেখানে ভগবানের বিগ্রহ 'ঝ্ঠুঠল নামে পাঁরচিত। কাঁথত আছে, পতৃ- 
সেবাপরায়ণ জনৈক ভক্ত ভগবানের ডনপার করংগায় তাঁহার বিশেষ কৃপাভাজন 
হইয়াছিলেন। একাঁদন তিনি যখন.পতৃসেবায় নিষন্ত, তখন ভগবান তাঁহাকে 
দর্শন দেন। কিন্তু পিতৃসেবা-নিরত গল আপনার কর্তব্য শেষ না হওয়ায়, 
উঠিয়া আয়া ভগবানকে অভ্যর্থনা করলেন না: নিকটে, হাতের কাছে 
একখানা ইট দেখতে পাইয়া তাড়াতাড়ি তাহাই একহাতে আগাইয়া দিলেন এবং 
প্রেমভরে বলিলেন, ‘বৈঠো', একটু অপেক্ষা. কর, আম আসছি। ভগবান ভক্তের 
অন্তরের ভালবাসা ও তাঁহার পতৃসেবায় প্রীত হইয়া ইটের উপর ব্রিভঙ্গ বাঁকা 
মোহনরুপে দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাঁগলেন। পিতৃসেবা সম্পূ্ণ* হইলে, 
ভক্ত আসিয়া প্রভুর পাদপদ্মে লঃটাইয়া পড়লেন এবং প্রেমাশ্রুতে চরণকমল 
আঁভাঁষন্ত করিয়া বারংবার স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কারিলেন। ভগবান 
ভন্তকে সান্তনা দিয়া ও তাঁহার 1পতৃসেবার প্রশংসা কাঁরয়া বর দিতে চাঁহলেন। 
তাঁহার মৃদদমধুর হাস্যে ভক্তের হৃদয় আনন্দ-উচ্ছণাসত হইয়া উঠিল। তানি 
করজোড়ে অশ্রুপূর্ণলোচনে ভীন্তগদগদস্বরে বলিলেন. “দাসের প্রাত অনুকম্পা 
কাঁরয়া তোমার এই ভভ্তান:গ্রহকারী ভুবনশ্মাহন মৃর্তিতে চিরকাল এই স্থানে 
বিরাজত থাক, এই প্রার্থনা ।” ভক্তের বাঞ্চা পূর্ণ হইল; ইটের উপর রহিয়া- 
ছিলেন বালয়া প্রভুর নাম হইল বৈঠ্ঠল (বঠ্ঠল)-দেব। 


১ টচৈতনাদেবের মতানূগমনকারীরা নিজদিগকে “গৌড়ীয় মাধব’ বলিয়া পরিচয় 
দেন। ‘গৌড়ীয়’ বিশেষণের "প্রয়োগ অবশ্যই দক্ষিণী মাধব হইতে সম্পূর্ণ পৃথক 
বুঝাইবার জন্য, সন্দেহ নাই। 


দাক্ষিণাত্য ভ্রমণ ১১৩ 


ভনমরথী (ভীমা) নদীতে স্নান করিয়া চৈতন্যদেব বিঠঠল দেবকে দর্শন 

কাঁরলেন,_ 

“প্রেমাবেশে কৈল প্রভু নর্তন কীর্তন। 

প্রভূপ্রেম দোখ সবার চমৎকার মন॥ 

তাঁহা এক বিপ্র তাঁরে নিমন্ত্রণ কৈল। 

ভিক্ষা কাঁর তাহা এক শনভবার্তা পাইল ॥ 

মাধব পুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী নাম। 

সেই গ্রামে বিপ্র গৃহে করেদ্দক্ষধশ্রাম ৷ 

শুনিয়া চলিলা প্রভু তাঁরে দেখিবারে।" 

বিপ্রগৃহে বাঁসয়াছেন দেখিল তাহারে ॥ 

প্রেমাবেশে করে তাঁরে দণ্ড পরণাম। 

পদুলকাশ্রু, কম্প, স্ব অঙ্গে পড়ে ঘাম ॥” 
স্বীয় গরুর গ্ুর্রাত শ্রীমৎ রঞ্াপুরণ স্বাটমজীর কথা চৈতনাদেবেব জানা 
ছিল, সেইজন্যই এখানে আসিয়া দৈববশে তাঁহার সন্ধান ও দর্শন পাইয়া 
আতিশয় ভন্তিভরে দণ্ডবৎ প্রণাম কারলেন। , রঙ্গপুরীজও তেজোদণপ্ত যুবক 
সন্ন্যাসীকে দেখিয়া মুদ্ধ হইলেন, এবং ভাবে প্রেমে বাঁঝলেন, হীন নিশ্চয়ই 
মদীয় গুরুদেব শ্রীমৎ মাধবেন্দ্র পধরীজীর সম্পর্কযুন্ত, তাহা না হইলে এই 
অপূর্ব ভান্তপ্রেম কোথা হইতে আসিল? সেইজন্য রঞ্গপনুক্ী বাললেন, - 

শ্রীপাদ ধরহ আমার গোসাইর সম্বন্ধ । 

তাহা বিনা অন্যত্র নাহি প্রেমার গন্ধ ॥” 
পুরীজা চৈতনাদেবকে প্রেমালিজ্গন দিলেন এবং দুজনে আলাপ-পারচয় হইবাব 
পর তাঁহার সঙ্গেই চৈতন্যদেব পর্মানন্দে কয়েকদিন পাণ্ডারপুরে অবাস্থাত 
করিলেন। উভয় উভয়কে পাইয়া পরমানন্দে ভগবৎপ্রসঙ্গে, ভজনে ও কীর্তনে 
দিন কাটাইতে লাগলেন। একাদন অবসরকান্ধে কথাপ্রসঙ্গে রঙ্গপরীজশ 
জানতে পারিলেন চৈতন্যদেবের পূর্বাশ্রম নবদ্বীপ ৷ নবদ্বীপের নাম শানিয়া 
রঙ্গপদরীজন হৃষ্ট হইয়া বাঁললেন, তানি শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর সঙ্গে নবদ্বীপে 
শিয়াছিলেন। সেখানে জগন্নাথ মিশ্র নামক জনৈক সদ ব্রাহ্মণের গৃহে, পরম 
তৃপ্তির সাহত ভিক্ষা গ্রহণ কারয়াছিলেন এবং একটি আঁত অপূর্ব উপাদেয় 
জিনিস খাইয়াছলেন, মোচার ঘণ্ট। 

“জগন্নাথ মিশ্রঘরে ভিক্ষা যে কারল। 

অপূর্ব মোচার ঘণ্ট তাহাই খাইল॥ 

জগন্নাথের ব্রাহ্মণী মহা পাঁতব্রতা। 

বাৎংসল্যে হয় তে'হো যেন জগ্ল্মাতা ॥ 


১১৪ শ্রীত্রীচৈতন্যদেব 


রন্ধনে নিপৃণা নাহ তৎসম ভ্রিভুবনে। 

পূত্রসম স্নেহ করায় সন্ন্যাসী ভোজনে ॥ 

তাঁর এক যোগ্য পূত্র কারল সন্ন্যাস । 

শঙ্করারণ্য নাম তাঁর অল্প বয়স ॥ 

এই তার্থে শঙ্করারণ্যের সিদ্ধ প্রাপ্ত হৈল। 

প্রস্তাবে শ্রীরঙ্গপুরী এতেক কহিল ॥ 

প্রভু কহে, পূর্বাশ্রমে তে'হো মোর ভ্রাতা । 

জগন্নাথ মিশ্র মোর পূর্বাশ্রমে পিতা ৷” 
চৈতন্যদেবের পূ্বাশ্রমের পাঁরচয় পাইয়া রঙ্গপুরীজাীর বিস্ময়ের সীমা রাহল 
না। পূর্বের স্মাতিতে আত্মীয়তা ও স্নেহ-ভালবাসা খুব বার্ধত হইল। তীর্থ- 
যান্রাকালে অগ্রজের অনুসন্ধানে জন্য চৈতন্যদেবের অন্তরে যে আকাঙ্ক্ষা ছিল 
এতদিনে তাহা নিবৃত্ত হইল। বৃঝিলেন, বিশবরুপ তাঁহার জীবনের ব্রত সফল 
করিয়া চলিয়া গিয়াছেন, এ-জগতে আর তাঁহার দর্শন পাওয়া যাইবে না। 
দেখিতে দেখিতে কয়েকাঁদন কাটিয়া গেল, রঙ্গপুরাজা বিদায় লইয়া দ্বারকা 
দর্শনে চলিলেন। 

তিনি চলিয়া যাইবার পরেও ভন্ত ব্রাহ্মণের বিশেষ আগ্রহে চৈতন্যদেব 

তথায় দিন চার অবস্থান করিলেন। তান প্রত্যহ প্রাতে ভখমরথাঁতে স্নান 
কাঁরয়া প্রীবিঠঠলকে দর্শন কাঁরতেন, এবং প্রণাম প্রদক্ষিণ স্তব-প্রার্থনা ও 
ভজনকণীভ'ন কারয়া অন্তরে পরমানন্দ পাইতেন। কখনও কখনও ভাবাবেশে 
দেহে সাত্বক বিকারসকলের প্রকাশ পাইত এবং তাহা দেখিয়া সমাগত লোকের 
বিস্ময়ের অবধি থাকিত না। পাণ্ডারপুবে বহু লোক তাঁহার অনুগত ও ভন্ত 
হইয়াছিলেন। তুকাবাম ১, ন৷মদেব প্রভৃতি যে সকল মহাত্মা পরবর্তীকালে 
মহারাষ্ট্রে ভন্তিভাব ও নামমাহাত্ম্য প্রচার করিয়াছিলেন, তাঁহারা অনেকেই চৈতন্য- 
দেবের প্রচ্ণরত ভান্তভাবেই অনুপ্রাণিত হইয়াছিলেন বালয়া অনুমান হয়। 
পাশ্ডারপুর এখনও মহারাষ্ট্রের ভিতর ভান্তভাব-প্রেরণার প্রধান কেন্দ্র। অনেকে 
এ স্থানকে বঙগদেশের নবদ্বীপের সত্গে তুলনা করেন। কারণ নবদ্ধীপের ন্যায় 
এখানেও ভগবানের নামকীর্তন ও ভান্তভাব প্রধান; এবং সাধারণ লোক, এমনাঁক 
সমাজের 1নম্নস্তরের লোকেরও উহাতে আঁধকার আছে দেখা যায়। শ্রাবণ মাসের 
পুর্ণ মাতে প্রাতবৎসর পাশ্ডারপুরে এক বিরাট মেলা জমে; তাহাতে পুরীর 
রথযাত্রা অপেক্ষাও আঁধক লোকসমাগম হয়। সেই সময়ে, শত সহল্র লোকের 
কণর্তন ও গতবাদ্যের শব্দে, বাস্তাঁবকই 'কানে লাগে আল'। অতি 'নম্ন- 
শ্রেণীর লোকেরাও উহাতে যোগ দিয়া আনন্দ করে, ভগবানের নাম-কীর্তনে 


১ তুকারাম রচিত সঙ্গীতে চৈতন্যদেবের উল্লেখ আছে বলিয়া শোনা যায় । 


দাক্ষিণাত্য ভ্রমণ ১১৫ 


মত্ত হয়। সেই দৃশ্য দেখিলে চিতন্যদেবের নবদ্বীপ-লশলা ও নাম-কীতনেব 


স্মীত মনে পড়ে। নবভাবের বাঁজ প্রোথিত করিয়া চৈতনাদেব পাণডারপুব 
ছাড়য়া চলিলেন। 


“তবে মহাপ্রভু আইলা কৃষ্ণবেন্নাতীরে। 
নানা তীর্থ দৌখ তাহা দেবতা মাঁন্দরে ॥ 
ব্রাহ্মণ সমাজ সব বৈষ্ণব চরিত। 

বৈষ্ণৰ সকল পড়ে 'কৃষ্ককর্ণামৃত' ॥ 
'কর্ণামৃত' শুনি প্রভুর আনন্দ হইল। 
আগ্রহ করিয়া পুথি খাইয়া নিল ॥” 


শ্রীমং লীলাশুক (িবমঞ্গল) বিবাঁচিত 'শ্রীকষ্ককর্ণামৃত' গ্রন্থ পাইয়া 
চৈতন্যদেবের অন্তরে পরম আনন্দের সণ্টাব হইল । শ্রীকৃফলীলার সোন্দর্য ও 
মাধুর্য এবং বিশুদ্ধ কৃষণপ্রেমের বর্ণনা এই পুস্তকেব নায় অনার দুলভ। 
'্রহ্মসখাহতা'র ন্যায় এই গ্রন্থেবও প্রাতীলাঁণ কবাইযা চৈতনাদেব সঙ্গে লইফা 
চাঁললেন। সেখান হইতে আরও পশ্চিম দকে অগ্রসর হইয়া.-- 


“তাপ্তী স্নান কার আইলা মাহীম্মত পুবে। 
নানা তীর্থ দেখে তাহা নর্মদাব তীবে॥ 
ধনুতর্থে দেখি কৈলা 'নার্বিন্ধ্যাতে স্নানে । 
খধ্যমক পর্বত আইলা দণ্ডক অরণ্যে ॥” 


এই সকল স্থানের নাম ও বর্ণনা 'চৈতন্যচাঁবতামৃত'কাব যেভাবে ।লাঁপবদ্ধ 
কাঁরয়াছেন, তাহা ঠিক ক্রমানুসারে হয় নাই: ইহা তিনি নিজেও বাঁলয়াছেন। 
তবে মাদ্রাজ প্রদেশের বিবরণ যতটা বিস্তৃত পাওয়া যায়, বোম্নাই অণ্চলের 
বিবরণ তদপেক্ষা অনেক সংক্ষিপ্ত । সর্বাপেক্ষা আশ্চর্যের বয় যে টৈতন্যদেবের 
দ্বারকা প্রভাসাদি তীর্থদশ'নের উল্লেখ 'চৈতনাচাবতামৃতে' নাই। এতদূব গগিয়াও 
যে তিনি এ সকল মহাতীগর্থ দর্শন না কাঁবিয়া 'ফাঁরয়াছেন, তাহা ত মনে হয় 
না। বিশেষতঃ, সেই সময়ে, দ্বারকা দর্শনের কোন প্রবল বাধা ছিল না নিশ্চয়; 
নতুবা তাঁহার পাশ্ডারপুরের সঙ্গ শ্রীরঙ্গপুবীজ দ্বারকা বান কাঁরলেন 
কিরূপে ১ আরও লক্ষ্য করবার বিষয়, তাঁহার পুব প্রতাবর্তনের 'ববরণও 
ভালভাবে 'চৈতন্যচারতামৃতে' লিপিবদ্ধ হয় নাই। এজন্য আমরা মনে কার 
তাঁহার ভ্রমণের শেষাঁদকের বৃত্তান্ত, কৃষ্ণদাস কাঁবরাজ মহাশয় ভাল করিয়া সংগ্রহ 
কাঁরতে পারেন নাই। দণ্ডক অরণ্য দর্শনের পরই 'চাঁরতামৃত'কার 'লাখয়াছেন, 


“প্রভু আস কৈলা পম্পা সরোবরে স্নান। 
পণ্ঠবটী আসি তাহা কাঁরলা বিশ্রাম ॥ 


১১৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


নাসিক ন্ম্বক দেখি গেলা ব্রহ্ম গার। 
কুশাবর্তে আইলা যাহা জন্মিলা গোদাবরাী॥ 
সপ্তগোদাবরশী দেখি তীর্থ বহৃতর। 
পুনরাপি আইলা প্রভু বদ্যানগর ॥ 
রামানন্দ রায় শান প্রভুর আগমন। 
আনন্দে আসিয়া কৈল প্রভুর মিলন ॥”১ 


গোবিন্দ দাসের 'কড়চা' নামক একখানি গ্রন্থে চৈতন্যদেবের দক্ষিণ-পশ্চিম 
ভ্রমণের বিস্তৃত বিবরণ পাওয়া যায়: উহাতে দ্বারকাদি দর্শনান্তে প্রত্যাবর্তনের 
বিবরণ বিশদরূপে লিখিত আছে। কিন্তু গোঁবন্দ দাসের 'কড়চা'কে অনেকেই 
প্রামাণিক গ্রন্থ বলিয়া মনে করেন না। ইহার প্রধান কারণ, এপর্যন্ত বহ; 
অনুসম্ধানেও উত্ত পুস্তকের (হস্তলাখত) প্রাচীন মলগ্রন্থ মিলে নাই। উত্ত 
পুস্তক আমরা খুব ভাল কাঁরয়া পাঁড়য়া দেখিয়াছ। বর্ণনাঁদ আঁত চমৎকার 
হইলেও ইহার প্রামাণকতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। 

আমাদের মনে হয় গোবিন্দ দাসের গ্রল্ণ সুপ্রাচীন না হইলেও প্রাচীনগণের 
মধ্যে প্রচালত চৈতন্যদেবের পাঁরব্লাজক জণবনের ঘটনা সংগ্রহ কারয়াই কোন 
লেখক পরবতাঁকালে উহা রচনা কাঁরয়াছেন। আমরা এপর্যন্ত যাহা াখিয়াছ 
প্রায় সমস্তই 'চৈতনাচারতামত' হইতে গৃহীত । এখন গোঁবন্দ দাসের 'কড়চা' 
হইতে দ্বারকা ভ্রমণ ও প্রত্যাবর্তনের কাঁহনী বর্ণনা কাঁরতোছ; সত্যাসত্য 
বিচারের ভার পাঠকের উপর। 

মহারাষ্ট্র দেশ হইতে পশ্চিমে চলিয়া চৈতন্যদেব সৌরান্ট্রে পেশেছিলেন ও 
সেখানকার সমস্ত তীর্থস্থান ঘাঁরয়া ঘরয়া দেখিতে লাঁগিলেন। স:প্রাসদ্ধ 
সোমনাথের মন্দির, যাহার অতুল ধনরত্বরাশি মুসলমানগণ লহঠিয়া লইয়াছে, 
সৌরাম্টরের প্রধান দর্শনীয় স্থান ছিল। বর্তমানে প্রভাস-যান্রীরা সমুদ্রোপকূলে 
সেই বিশাল মান্দরের ধহংসাবশেষ দৌঁখয়া শোকভারাক্রান্ত হৃদয়ে "ফারিয়া 
আসেন।২ চৈতন্যদেবের প্রভাস দর্শনের পূর্বেই সেই মন্দির ল:শ্ঠত হইয়াছিল । 
[তাঁনও সোমনাথের ধবংসাধশেষ দোখয়া অতীব দুখত হইয়াছিলেন। চৈতন্য- 
দেব সম দ্রোপকূলে চলিয়া একে একে গির্ণার, প্রভাস, সুদামাপঃরী (পোরবন্দর) 
ও দ্বারকা দর্শন কারলেন। শ্িণারের রাস্তা অতীব কঠিন। দন্গম সুদীর্ঘ 


১ শ্রীমদ্তাগবতে বলরামের তীর্থযান্রার যে বিবরণ পাওয়া যায় তাহার সহিত 
চৈতন্যদেবের দাক্ষিণাত্য-ভ্রমণের অনেক সাদৃশ্য আছে । পৌরাণিক প্রাচীন তীর্থস্থান 
পরবতীযুগেও অনুরূপ রহিয়াছে” খুবই আশ্চর্যের বিষয় সন্দেহ নাই ! 

২ সাম্প্রতিক কালে ভারতে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হইবার পর, এই 
মন্দিরের যথোপযুক্ত সংস্কারাদি সাধিত হইয়াছে । 


দাক্ষণাত্য ভ্রমণ ১১৭ 


চড়াই আঁতক্লম করিয়া আঁত উচ্চ পর্বতের উপরে অবাস্থত মা কালণর মান্দব, 
দত্তান্রেয়ের চরণপাদুকা ও গোরক্ষনাথের সাধনস্থান দর্শন কাঁরতে হয। এই 
দুগ্গম পথে একজন রুগ্ন সাধকে অসহায় অবস্থায় পাঁভিত দোঁখয়া চৈতন্যদেব 
নিজ সেবকের সহায়তায় তাঁহার সেবাশুশ্রুষার সুব্যবস্থা কারলেন এবং নিজের 
জানা একটি গঁষধ খাইতে দিলেন। যত্র-শুশ্রুষায় সাধুর দেহ শীঘ্রই নিরাময় 
হয় এবং তান কিয়দ্দূর পর্যন্ত চৈতন্যদেবের সঙ্গে সঙ্গে তাঁথ'ভ্রমণ করেন। 
দ্বারকাতে উপস্থিত হইয়া তাঁহার আনন্দের পরিসমা বাহল না। গোমতা- 

স্নান ও ভগবানের দর্শনাঁদ কাঁরয়া তিনি ভজনকীতনে মাতিয়া কয়েকাঁদন 
অবস্থান কাঁবলেন। তাঁহার অপূর্ব রূপলাবণ্য ও অলৌকিক ভাবভান্ততে বহ, 
লোক আকৃষ্ট ও ভন্ত হইর্ল। [তালি সকলের সঙ্গে মালিযা মাঁশয়া লোকেক 
ভিতর ধর্মভাব ও ভগবদৃভন্তি প্রচার কারলেন। একাদন দ্বারকানাথের মান্দিরে 
আনন্দোংসবে সমাগত ব্যন্তিরা প্রসাদ গ্রহণ কাঁরতেছে দোঁখযা, কতকগু।ল গরীব 
ভিখারী, অন্ধ, আতুর, কাণা খোঁড়া লোক প্রসাদ পাইবার আশায় একপাশে 
আসিয়া দাঁড়াইল। দীনদঃখীদের দোঁখতে পাইয়া চৈতন্াদেবেব হৃদয় ?বগাল৩ 
হইল, তিনি ছুটিয়া গিয়া তাহাদিগকে পরম সমাদরে বসাইলেন, এবং স্বয়ং 
ভাল ভাল প্রসাদ আয়া পরম পাঁরভোষসহকারে তাহাদিগকে ভোজন 
করাইলেন। 

“পঙ্গুদের মধ্যে গিয়া গোরা গুণমাঁণ। 

প্রসাদ বণ্টন প্রভু করেন আপাঁন ॥" 


দ্বারকা দর্শনান্তে এ অঞ্চলে অন্যান্য তীর্থ ধ্শন করিয়া তান প্রত্যা- 
বর্তনের পথ ধারয়া পূর্ব দিকে চলিতে লাগলেন এবং গুজবাট ছাড়াইয়া আবাব 
মহারাম্ট্রের তীর্থসমূহ দর্শন কাঁরতে কাঁরতে (প্রাচীন খাণ্ডব বন) খান্ডোবার 
মন্দিরে (বর্তমান ভোৌঁসয়ালের নিকট) উপাস্থত হইলেন। খাণ্ডোবাকে দর্শন 
কাঁরয়া মনে অতীব আনন্দ জন্মিল এবং প্রেমে বিভোর হইয়া স্তবস্তীত নত্য- 
গীত কীর্তন কাঁরলেন। তান যেখানে যাইতেন সেখানেই লোক আকৃণ্ট হইত । 
এখানেও তাহার ব্যতিক্রম হয় নাই। খাণ্ডোবার মান্দরে বহু 'দেবদাস' বাস 
কাঁরত; তাহাদের দুরবস্থার সমা ছিল না। উহাদের অধিকাংশই নামে 'দেব- 
দাস হইলেও কাজে অন্যরূপ। চৈতন্যদেবকে দর্শন কবিতে চাঁরাদক হইতে 
লোক আসিতেছে দেখিয়া সেই সকল 'দেবদাসী বাও দর্শনের আকাঙ্ক্ষায় অগ্রসর 
হইল, কিন্তু নিকটে যাইতে সাহসে কুলাইল না। চৈতনাদেব তাহাদের পাঁরচয় 
পাইয়া ও বিমর্ষভাব দেখিয়া অতীব দ:ঃাঁখত হইলেন এবং কোন প্রকার ঘৃণা 
প্রকাশ না কারয়া স্নেহ ও অনুকম্পা প্রদর্শন পূর্বক তাহাদিগকে ভগবানের 
শরণাপন্ন হইয়া সদৃভাবে জীবন যাপন কারবার ও তাঁহার নাম লইবার জন্য 


১১৮ প্রীপ্রীচৈতন্যদেব 


উপদেশ দিলেন। এইভাবে তাহাদের জীবনের দ্রোত ও মাতিগাঁত পাঁরবাতিতি 
হইল। 
সেই স্থান হইতে দাঁক্ষণ-পূর্ব মুখে অগ্রসর হইয়া পম্পা সরোবরে 
(কিছ্কিন্ধ্যা) স্নান করতঃ সেই অঞ্চলের তীর্থসমূহ দর্শন কাঁরয়া বর্তমান 
নিজামরাজ্য ২ ও মধ্যপ্রদেশের ভিতর দিয়া চলিয়া স্থানীয় তীর্থসমৃহ দর্শন 
কাঁরতে করিতে 'িন্ধাারর পাশ দিয়া পূর্বমুখে আসিয়া পুনরায় 'বিদ্যানগরে 
রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হইলেন। 'বিষ্ধ্যাগারর নিকটবত' জঙ্গলাকণীর্ণ 
প্রদেশের রাস্তা বড়ই দুর্গম । মধ্যে মধ্যে ভীষণ জঙ্গল, লোকালয় নাই। আবার 
স্থানে স্থানে অসভ্য বন্য লোকের বাস। তান একস্থানে এর্‌প অসভ্য ভীল- 
দস্যুর কবলে পাঁড়য্লাছিলেন। কন্তু সেই দুধর্ষ ডাকাত তাঁহার অপ প্রেম- 
ভাবে মোহিত হইল। তান দসামপাতিকে আপনার ভাবে ভাবিত কাঁরয়া চির- 
কালের জন্য তাহার জীবনের গাঁত ফিরাইয়া দিলেন। তাঁহার প্রভাবে ভীল 
ভগবদভন্ত হইল। তাহাদের সামাঁজক জাঈবনযাপন-প্রণালশীর উন্নতিকজ্পে 
চৈতনাদেব ভীলগণের মধ্যে ভগবানের নামমাহাস্ত্য প্রচার কারলেন। 
দুর্গম পথে জঙ্গলের ভিতর লোকালয় না থাকায় ভিক্ষার বড়ই অসুবিধা 
হইয়াঁছল। একবার দুই দিন উপবাসের পর তৃতীয় দিনে সেবক কছ; আটা 
যোগাড় কাঁরলেন। সেই আটা দ্বারা রুট প্রস্তুত কাঁরয়া ভোজন করিতে 
বাঁসলেন, এমন সময় এক দ-াঁখনী [ভিখারণী আসিয়া হাত বাড়াইল। চৈতন্যদেব 
অতাঁব আনন্দের সহিত আপনার ভক্ষ্য দ্রব্য তাহাকে 'দিয়া স্বয়ং উপবাস 
রাঁহলেন। যাওয়ার পথে আর এক স্থানেও, তাঁহার সেবার জন্য গ্রামের লোক 
প্রচুর দ্রব্যসম্ভার উপস্থিত করিলে, তানি সম্মুখে বৃক্ষতলে এক বৃদ্ধা দুঃখিননী 
িখারিণশকে দেখিতে পাইয়া সমস্ত জিনিস তাহাকে দিবার জন্য আদেশ 
'দিয়াছলেন। 
“বক্ষতলে এই যে দুঃখিনী বসি আছে। 
এই সব অন্নবস্ত দেহ তার কাছে॥ 
দয়া দেখে সব লোক আশ্চর্য হইল। 
কেহ বলে বৃদ্ধা লাগি ভিক্ষা মাগ নিল।" 
আমরা গোঁবন্দদাসের কড়চা হইতে আত সামান্য অংশই গ্রহণ কাঁরলাম। 
কাহারও বিশেষ জানিবার আগ্রহ থাকলে উত্ত পুস্তক দোখবেন। 
বিদ্যানগরে ফিরিয়া চৈতন্যদেব আবার রামানন্দ রায়ের সঙ্গে মিলিত 
হইলেন এবং পূর্বের মতই ভগবংপ্রসঙ্গ চলিতে লাগল । দাক্ষিণদেশ ঘ্দারয়া 
আসতে চৈতন্যদেবের প্রায় দুই বংসর লাগিয়াছিল। রায় ইতিমধ্যে রাজকর্ম 


১ নিজাম রাজ্য বর্তমান অঙ্ধুপ্রদেশের অন্তর্গত ৷ 


দাক্ষিণাত্য ভ্রমণ ১১৯ 


হইতে অবসর গ্রহণ করিয়া পুরীতে বাস কারবার জন্য মহারাজ প্রতাপরুদ্লেগ 
অনমতি পাইয়াছিলেন। চৈতন্যদেবের নিকট রায় আতিশয় হম্টাচন্তে সেই সুসং- 
বাদ প্রকাশ কাঁরলে তিনিও অতীব আনান্দত হইলেন এবং দিনকয়েক অপেক্ষা 
কাঁরয়া রায়কে লইয়া একসঙ্গেই পুরা যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। কিন্তু 
রামানন্দ করজোড়ে নিবেদন করিলেন, “স্বাঁমন্। আপা ত্যাগী সন্ন্যাসী, 
আতিশয় আড়ম্বর জাঁক-জমক, লোকজনেব কোলাহল হট্টগোল, হৈচৈ আপনার 
ভাল লাগিবে না।" 


“রায় কহে প্রভু আগে চল নীলাচল। 

মোর সঙ্গে হাতী ঘোড়া সৈন্য কোলাহল ॥ 

দন দশে ইহা সব কাঁর সমাধান। 

তোমার পাছে পাছে আম করিব প্রয়াণ ॥ 

তবে মহাপ্রভু তাঁরে আজ্ঞা দিয়া৷ 

নীলাচলে চলিলা প্রভু আনান্দত হৈয়া ॥" 

অতএব চৈতন্যদেব বিদ্যানগর হইতে চলিয়া পূর্বের পথে, পাঁরাচত স্থান 
পাঁরিচত লোকজন ও ভন্তগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ কাঁরয়া, আবার আলালনাথে 
আসিয়া পেশীছলেন এবং পুরীতে খবর দেওয়ার জন্য সং্গীসেববকে পাঠাইয়া 
দিলেন। তাঁহার আগমন-সংবাদ শুনিয়া ভন্তগণের হৃদয়ে অতীব আনন্দের সণ্টার 
হইল। প্রভূপাদ নিত্যানন্দ, সার্বভৌম, মুকুন্দ, জগদানন্দ, দামোদর প্রভাতি ভক্ত- 
গণ দ্রুত চলিয়া আসলেন । শ্রীশ্রীজগন্নাথের সেবকগণ প্রসাদণ মালা, চন্দন ও 
মহাপ্রসাদ প্রভৃতি লইয়া আঁসলেন। বহুদিন পরে এই মিলনে সকলের হৃদয়েই 
প্রেমের উচ্ছনস উঠিল, তাঁহারা প্রেমাশ্রু বর্ষণ কাঁরয়া পবস্পর প্রেমালিঙ্গন 
কাঁরলেন। শ্রীশ্রীজগন্নাথের প্রসাদ! মাল/চন্দন ও মহাপ্রসাদ চৈতন।দেব অতিশয় 
ভন্তিসহকারে ধারণ করিয়া বারংবার শ্্রীশ্রীজগন্নাথের উদ্দেশো প্রণাম করিতে 
লাগিলেন। তাঁহার কৃপাতেই এই সংদীর্ঘ কঠিন যাত্রা প্রমানন্দে সম্পন্ন 
হুইয়াছে। পরস্পর কুশল-সমাচার 'বানময় ও প্রেম-ভালবাসা আদানপ্রদানের 
পর. সকলে একত্রে ভগবানের নাম ও গুণগান করিয়া পুরী অভিমুখে অগ্রসর 
হইলেন। পুরা পেশছিয়াই চৈতন্যদেব মন্দিরে গিয়া শ্রীশ্রীজগন্নাথকে দর্শন ও 
বারংবার ভূলুষ্ঠিত হইয়া প্রণাম করিলেন। দুই বংসরের পর আবাব প্রাণের 
আরাধ্য দেবতার দর্শনে অন্তর প্রেমে পাঁরপূর্ণ হইয়া উঠিল। 
এই সবদীর্ঘ ভ্রমণের ফলে চৈতন্যদেব দেশের ও সমাজের দুরবস্থা এবং 

ধর্ম ও ধার্মক সম্প্রদায়ের তৎকালীন অবস্থা সম্বন্ধে বিশেষ আঁভজ্ঞতা লাভ 
কাঁরলেন। আচার্ধগণের জন্মভূমি এবং সম্প্রদায়সমূহের প্রধান কেন্দ্রসকল 
দেখিয়া বুঝলেন অনেকেই পূবাঁচার্ষ গণের প্রদর্শিত মার্গ ছাড়িয়া সাম্প্রদায়িক 


১২০ প্রীত্রীচৈতন্যদেব 


স্বার্থের পশ্চাতে ছুটিতেছে। শ্রুতি-স্মৃতি বহির্ভীত আচার-অনুষ্ঠানে সমাজ 
কলুষিত ৷ জ্ঞানমাগাঁরা নিগর্যণ ব্রহ্মবাদের দোহাই দিয়া ঘোর নাস্তিক, আবার 
ভীস্তমাগর্ঁরা সগুণ ব্রন্মোপাসনার নামে ঘোর পৌন্তুলিক। ভন্তিপ্রধান দক্ষিণদেশ 
পারভ্রমণ করিয়া দেখিলেন, ভারতের অন্য প্রদেশের ন্যায় সেখানেও আঁধকাংশ 
লোকই স্বীয় মানবজণ্মের চরম সার্থকতার কথা ভাবে না; স্বীয় স্বার্থসাধন 
ও সম্প্রদায়ের পুষ্টির জন্যই ব্যস্ত। ফলে অসংখ্য মান্দর, বিগ্রহ, ভোগরাগ সেবা- 
পুজার বাহ্য আড়ম্বর বাঁড়য়াছে, কিন্তু আচার-অনুষ্ঠান সমস্তই প্রাণহীন । 
সারবস্তুর খোঁজখবর নাই, শুধু খোসা লইয়া টানাটানি; সঙ্গে সঙ্গে নিজের 
ও সম্প্রদায়ের ঘোর অধঃপতন । ধর্মের এই প্লান দুর করিবার জন্যই চৈন্তন্যদেব 
দেশের সর্বত্র ত্যাগ ও বৈরাগ্যপনর্ণ তত্বজ্ঞানমূলক সহজ সরল অনাড়ম্বর 
উপাসনা-প্রণালণ এবং ভগবানের নামমাহাত্ম্য প্রচার কারলেন। তাঁহার সংস্থাপিত 
এশ্বর্যলেশহীন মাধূুর্যপাঁরপূর্ণ, উপাসনা-মন্দির ত্যাগ ও তপস্যার উপাদানে 
সুগঠিত, এবং বিবেক ও তত্ব-জ্ঞানের সুদড় প্রস্তরাভীত্তর উপব সংপ্রাতিষ্ঠিত !> 


১ “সূর্য চন্দ্ৰ হরে যৈছে সব অন্ধকার । 
বস্তু প্ৰকাশিয়া করে ধর্মের প্রচার ॥ 
এইমত দুই ভাই জীবের অজান ৷ 
তমঃ নাশ করি করে বস্ততত্বক্তান ৷” 


[দুই ভাই-_চৈতন্য-নিত্যানন্দ] 


সপ্তম অধ্যায় 


পুরী প্রত্যাবর্তন--অন্তরঙগণের আগমন 
ব্লথযাত্রা-প্রতাপরুদ্র-মিলন 
গৌড়ীয় ভক্তসঙ্গে আনন্দ 


দক্ষিণদেশে-যা্রার পূর্বে চৈন্তন্দদেব যখন পুরীতে ছিলেন, সেই সময়ে 
মহারাজ প্রতাপরদ্রু যুদ্ধাবিগ্রহ উপলক্ষে বজয়নগবে বাস কাঁরতেছিলেন। 
ফারয়া আসলে লোকের মুখে নবীন সন্ন্যাসীর রূপগুণ ও মাহমার কথা 
শুনিয়া তাঁহার অতাব বিস্ময় জন্মিল। সন্ন্যাসীকে পরীতে না দেখিয়া রাজা 
দুঃখিত হইলেন এবং সার্বভৌমকে অনুযোগ করিয়া বাললেন, “এরূপ মহ। স্মাকে 
কেন আদরষত্ব কাঁরয়া পুরীতেই রাখলেন না, তাঁহাকে যাইতে দিলেন কেন?" 
সার্বভৌম সহাস্যে উত্তর দিলেন, “মহারাজ, তান স্বতন্ধ পুরুষ, কঠোর ত্যাগ, 
বাহ্যক সুখ সুবিধার অপেক্ষা রাখেন না। কোন প্রলোভন দেখাইয়া তাঁহাকে 
অটকান সম্ভব নহে। তবে তাঁহাকে পুরীতেই রাখবার জন্য আমরা যথাসাধ্য 
চেষ্টা কাঁরয়াছি, এবং করজোড়ে গলবস্রে বারংবার প্রার্থনা কাঁরয়াছ। তাঁনও 
আমাদের ভরসা দিয়া গিয়াছেন দাঁক্ষিণাত্য শ্রমণান্তে পুরীতেই আসিয়া 
থাঁকিবেন।” সার্বভৌমের বাক্যে রাজার আনন্দ হইল এবং উভয়ে যান্ত কাঁরয়া 
তাঁহার উপযুস্ত বাসস্থান নির্বাচন কারলেন। মাঁন্দবের সন্নিকটে কাশী মিশ্র 
নামক এ্রীপ্রীজগন্নাথের জনৈক সেবক ভন্ত ব্রাহ্মণের বাড়ীর এক পাশের্ব বাগিচা 
মধ্যে আত নিজন মনোরম স্থানে, একটি সুন্দর কুটীর ঠিক কাঁরয়া রাখা হইল। 

প্রায় দুই বৎসর পরে, দাঁক্ষিণাত্য ভ্রম্ণান্তে চৈতন্যদেব পুবী আসিয়া সেই 
কুটীরেই “আসন' কাঁরলেন। সৌভগ্যবান কাশী মিশ্র নিজেকে ধন্য জ্ঞান কাঁরয়া 
প্রাণপণ যত্কে তাঁহার সেবায় তৎপর হইলেন, এবং সার্বভৌমাঁদ অন্যান্য সকলই 
এদিকে যথাসাধ্য দৃষ্টি রাখতে লাগিলেন। নবদ্বীপে শ্চীদেবী, অদ্বৈতাচার্য 
ও ভন্তগণকে তাঁহার শুভাগমনের সংবাদ দেওয়ার জন্য লোক প্রোরত হইল। 
চৈতন্যদেব মাকে সাল্টাঙ্গ প্রণাম জানাইয়া তাঁহার আশীর্বাদ প্রার্থনা কাঁরলেন, 
এবং আচার্য ও অন্যান্য ভন্তগণকে যথাযোগ্য সম্মান সহকারে 'নমো নারায়ণায়' 
জানাইয়া বলিয়া দিলেন_-“আগামশ রথযান্রার সময় সকলে যেন শ্রীশ্রীজগন্নাথ- 
দেবকে দর্শন কাঁরতে পুরীতে আসেন ।” 


১২২ - শ্রীপ্রীচৈতন্যদেব 


সার্বভৌম চৈতন্যদেবের সঙ্গে পুরীর ভান্তুমান 'বাঁশম্ট সজ্জনগণের একে 
একে আলাপ-পরিচয় করাইয়া দিলেন। তাঁহার পাঁবন্র চারন্র ও মধুর স্বভাব 
দেখিয়া এবং সহজ-সরল ভাষায় গভীর তত্পূর্ণ উপদেশ শুনিয়া সকলেই 
আকৃষ্ট হইল। বিশেষতঃ তাঁহার অলৌকিক ভাব-ভন্তি দেখিয়া সকলের অন্তরে 
গভীর শ্রদ্ধাভীন্তর উদয় হইল । এইভাবে ক্রমে ক্রমে শ্রীশ্রীজগন্নাথের শ্রীঅঙ্গের 
সেবক জনার্দন, স্বর্ণবেত্রধারী কৃষ্ণদাস, িখন-আঁধকারী শিখ মাইীত ও 
তাঁহার ভ্রাতা মুরারি মাহীতি, প্রধান পাচক প্রদ্যম্ন মিশ্র, প্রধান পুজার? 
প্রহরাজ মহাপান্র প্রভাতি সম্ভ্রান্ত ব্যান্তগণ এবং আরও অনেকে তাঁহার খুব 
অনুগত ভন্ত হইয়া উঠিলেন। রামানন্দ রায়ের পতা শ্রীফূত ভবানন্দ রায়- 
পট্রনায়ক মহাশয় পুরীতেই বাস কারতেন। তানি তাঁহার অপর চাঁরপুত্রসহ 
একদিন আসিয়া চৈতনাদেবের চরণবন্দনা পূর্বক আত্মসমর্পণ করতঃ সেবার 
অধিকার প্রার্থনা করিলেন। চৈতন্যদেব তাঁহাকে যথোচিত সম্মান সহকারে 
আদর-অভ্যর্থনা কাঁরয়া এবং তাঁহার পূত্রগণের প্রশংসা করিয়া বাঁললেন-_- 


“দন পাঁচ ভিতরে আসিবে রামানন্দ। 
তাঁর সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ ॥” 


ভবানন্দ রায়ের বিশেষ আগ্রহে তাঁহার কানষ্ঠ পত্র বাণীনাথ চৈতন্যদেবের 
সেবার আঁধকার পাইলেন । তদবাঁধ বাণীনাথ সদাসর্বদা তাহার নিকটে থাঁকয়া 
প্রয়োজনমত সেবা করিতে লাগলেন। 

চৈতনাদেবের প্রতাগমন-সংবাদ পাইয়া শচটদেবী ও ভন্তগণের প্রাণ উল্লাসত 
হইল । বিশেষতঃ রথধান্রার নিমন্ত্রণ পাইয়া গৌড়ের ভন্তগণের আনন্দের আর 
সীমা রহিল না। শান্তিপুরে আচার্ধগৃহে সকলে সমবেত হইয়া ষ্ু্তি-পরামর্শ 
করিয়া সব 'স্থর কাঁরলেন; পরে নির্ধারিত সময়ে শচঁদেবীকে প্রণাম কাঁরয়া 
ও তাঁহার আশীর্বাদ গ্রহণ কাঁরয়া পুরী আভম_খে যাত্রা কারলেন। ভন্তগণের 
হৃদয়ে পরম আনন্দের স্টার হওয়ায় তাঁহারা খোল-করতালাঁদ সহ হাঁর- 
সংকাঁতন করিতে করিতে অগ্রসর হইলেন। গথে আরও ভক্তগণ নানা স্থান 
হইতে আসিয়া যোগ দেওয়াতে, ক্রমে উহা এক 'বরাট সংকতনের দলে পারিণত 
হইল । 

ইহার কিছাদন পূর্বে শ্রীমং পরমানন্দ পুরী নবদ্বীপে উপস্থিত হইয়া- 
ছিলেন। তান একদিন মিশ্রগৃহে ভিক্ষা গ্রহণ করেন এবং শচীদেবীর নিকট 
চৈতন্যদেবের সঙ্গে তাঁহার দেখাসাক্ষাতের কথা বলেন। তাঁহার মূখে চৈতনা- 
দেবের খবর পাইয়া শচদেবী ও ভন্তগণের খুব আনন্দ হইয়াছিল। তাঁহারা 
বিশেষ সম্মানপূর্বক আদর-যক্র সহকারে তাঁহাকে কিছুকাল নবদ্বীপে রাখিয়া- 


পুরণ প্রত্যাবর্তন- ভক্তসঙ্গে আনন্দ ১২৩ 


ছিলেন। ইতিমধ্যে চৈতন্যদেবের পুরা প্রত্যাবর্তনের সংবাদ পেশীছলে, 
পূরীজণ আর অপেক্ষা না কাঁরয়া তাড়াতাঁড় পুরা চাঁলয়া আঁসলেন। তাঁহাকে 
পাইয়া এবং তাঁহার মুখে শচীদেবী ও ভন্তগণের সংবাদ জানতে পারয়া চৈতন,- 
দেবের মনে অতাঁব হর্ষের সন্টার হইল। ধ্যানীসদ্ধ পুরীজীকে চৈতন্যদেব 
গুরুর মত শ্রদ্ধা কারতেন। তাই 1বশেষ শ্রদ্ধাভান্ত সহকারে আদর-অভ্র্থনা 
কারয়া নিজ বাসস্থানের নিকটেই এক নিজন কুটারে থাকার ব্যবস্থ। কাঁরয়া 
'দিলেন। তাঁহার সেবার জনা একজন সেবকও নিষুন্ত হইল ৷ ধ্যানধারণাশখল 
তপস্বী, বয়োবৃদ্ধ, জ্ঞানপ্রবীণ পুরীজীর সঙ্গলাভ কাঁরয়া চৈতনাদেব বিশেষ 
উল্লাসত হইলেন। 

পরমানন্দজ উপস্থিত হইবার. কিছুকাল পরে শ্রীমৎ দামোদর স্বরূপ নামক 
আর একজন মহাত্যাগী তত্ৃদর্শি-প্রোমক দশনাম? ব্রহ্মচারী আসিয়া মিলত 
হইলেন। তাঁহাকে পাইয়া চৈতন্যদেবের আনন্দ শতগুণ বাঁধি হইল দামোদর 
স্বর্পের পর্বাশ্রমের নাম শ্রীপুরুষোত্তম আচার্য, জন্মস্থান নবদ্বীপ ৷ চৈতন্যদেব 
অপেক্ষা বয়স একটু বেশী হইলেও বাল্যকালেই খুব সৌহার্দ ছিল। 
পুরুষোত্তম আচার্য আতিশয় সুকণ্ঠ ও উচ্চশ্রেণীর কীর্তনীয়া ছিলেন। ভাঁস্ত- 
শাস্নেও তাঁহার বিশেষ আঁধকার ছিল। নবদ্বীপ তাহার সাহত চৈতন্যদেব 
সর্বদা গভীর ভান্ততত্তের আলোচনা কাঁরয়া রস আস্বাদন কাঁরতেন। 


“সংগণতে গন্ধর্ সম শাস্নে বৃহস্পাত। 
দামোদর সম আর নাহ মহামাতি॥” 


চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করার সঙ্গে সঙ্গেই পুরুষোত্তম আচার্যও সংসার ত্যাগ 
করিয়া কাশী গমন করেন। শিখা-সূত্র ত্যাগ করতঃ যোগপট্র গ্রহণ পূর্বক 
চতুর্থাশ্রমী না হইয়া তান গোঁরক ধারণ পূর্বক দশনামী মঠে 'ব্ক্ষচার*' রুপে 
প্রবিষ্ট হইয়াঁছলেন বলিয়া মনে হয়। ১ 


“সন্ন্যাস করিলা শিখাসন্র ত্যাগ রূপ। 
যোগপ্ট না লইয়া হইলা স্বরুপ ॥” 


তাঁহার স্বরূপ উপাধি দোঁখয়া মনে হয়, তিনি শারদা মঠের অন্তভু্তি ব্রহ্মচারী 
দিলেন। কারণ শারদা মঠের ব্রহ্ষচারীদগের স্বরুপ উপাধি। মঠস্থ ব্ক্মচারীরা 
[বরজা-হোম করিয়া প্রকৃত সন্ন্যাসী না হইলেও তাঁহাদের সংসারাশ্রমের সঙ্গে 


১ অঠভেদে ব্হ্মচারিগণের উপাধি পৃথক-_আনন্দ, স্বরূপ, চৈতন্য, প্রকাশ 
ইত্যাদি । 


১২৪ শ্রীপ্রীচৈতন্যদেব 


কোন সম্পর্ক থাকে না। তাঁহারা সন্ন্যাসীদিগের মত গোরক ধারণপূর্বক 
ত্যাগ তপস্যাময় জীবন ও ভিক্ষান্নে উদর পালন করেন। 


দামোদর স্বরূপ এঁরুপে কাশতে বাস করিয়া দশনামী কোন বৈদান্তিক 
সন্যাসীর নিকট বেদান্তশাস্ত্র অধ্যয়ন করেন। কিন্তু তাঁহার অন্তরে চৈতন্য- 
দেবের পূত সঙ্গ ও তাঁহার ভাব-ভান্তর প্রত বিশেষ আকর্ষণ ছিল; তাই এখন 
চৈতন্যদেব পুরীতে আছেন শুনিয়া তিনিও তথায় আসিয়া উপাস্থত হইলেন। 
তাঁহাকে পাইয়া চৈতন্যদেব আঁতশয় হম্ট হইলেন এবং বশেষ সমাদরে নিজের 
নিকটেই আসনের ব্যবস্থা করিলেন। তাঁক্ষ্যবুদ্ধ ও সর্বাবষয়ে বিচক্ষণতাব 
জন্য চৈতন্যদেব দামোদরের পরামর্শ সর্বদা লইতেন। দামোদর স্বরূপ ও 
পরমানন্দ পুরীজা এই দুইজন যেন তাঁহার দুই বাহ্। ধ্যান-ধারণাঁদ 1বষয়ক 
আলোচনায় পুরাঁজা তাঁহাব সহায় হইতেন এবং রসতত্বীদ বিষয়ে ও সুমিষ্ট 
কাঁতনে দামোদর স্বরূপ ছিলেন তাঁহার সুহৃদ্‌। 


“পুরী ধ্যানপর, দামোদরের কীর্তন। 
ন্যাসীর্‌পে ন্যাসীদেহে বাহু দুইজন ॥” 


ডে প্রভুর পি যত ভক্তগণ ৷ 
সবার আঁধিক প্রভুর মর্ম দুইজন॥ 


পরমানন্দপুরী আর স্বরূপ দামোদর ॥" 


ইতিমধ্যে বায় রামানন্দও পুরীতে আসিয়া পুনরায় মিলিত হইলেন। 
রায় বলিলেন রাজা তাঁহাকে বিষয়কর্ম হইতে মুক্তি দিয়া পুরীতে নবীন 
সন্যাসীর সঙ্গে বরাবব বাস কারবার অনুমাতি 1দয়াছেন। রীয়কে পাইয়া 
এবং তাহা উপর রাজার অনুগ্রহের কথা জানিয়া অতাব উল্লসিত চৈতন্যদেব 
সকলেব সঙ্গে রায়ের পরিচয় করাইয়া দিলেন। তাঁহাব মাহমার কথা সকলেই 
পূর্বে শনিয়াছিলেন, এক্ষণে সাক্ষাতে উপলান্ধ করিয়া সুখ হইলেন। রায় 
ও দামোদর স্বরুপ, এই দুইজন চৈতন্যদেবের 'বশেষ অন্তরঙ্গ; কারণ 
ভগবংতত্ব ও রসশাস্ত্ে তাঁহাদের অসীম অধিকার এবং উভয়েই সমভাবের 
ভাবুক ছিলেন। এখন হইতে চৈতন্যদেবের বাকী জীবনের সঙ্গে ইহারা 
বিশেষভাবে সংশ্লিষ্ট । 


মহারাজ প্রতাপরুদ্র উড়িষার রাজধানী কটকেই অধিকাংশ সময় বাস 
করলেও, রথযান্রাদি পর্বোপলক্ষে এবং মধ্যে মধ্যে অন্যান্য সময়েও পাঁরবার- 


পুরী প্রত্যাবর্তন- ভক্তসঙ্গে আনন্দ ১২৫ 


পাঁরজনসহ পুরীতে আসিতেন। সেইজন্য পুরীতেও তাঁহার রাজভবন ছিল । 
আনান্দত হইলেন এবং সার্বভৌমকে পন্র দিয়া জানাইলেন যে তান চৈতনা- 
দেবকে দর্শন কারবার জন্য শীঘ্রই পুরীতে আসবেন। এই সুসংবাদ লইযা 
সার্বভৌম চৈতন্যদেবের নিকট উপস্থিত হইলেন। 


“সার্বভৌম কহে. এই প্রতাপরদদ্র রায়। 
উৎকাণ্ঠিত হইয়া তোমা মিলিবারে চায় ॥ 
কর্ণে হস্ত 'দিয়া প্রভু, স্মরে নারায়ণ। 
সার্বভৌম কহ কেন অযোগ্য বচন॥ 
সন্ন্যাসী 'বিরন্ত* আমার রাজদরশন । 
স্তী-দরশন সম বিষের ভক্ষণ ॥ 


এছে বাত পুনরাঁপ মুখে না আঁনবে। 
পুনঃ যাঁদ কহ আমা হেথা না দোঁখবে ॥” 


সার্বভৌম ভীত ও দুঃখিত হইয়া চ'লয়া গেলেন, এবং রাজাকে জানাইলেন, 
“মহাত্যাগী সন্ন্যাসী রাজদর্শনে আনিচ্ছুক।" খবর শুনিয়া রাজার চিত্তও 
বিষন্ন হইল, কিন্তু তিনি ভরসা না ছাড়িয়া সার্বভৌমকে অনুরোধ কাঁধলেন. 
বিশেষভাবে পুনরায় চেস্টা কারবার জন্য। সার্বভৌম মনে মনে যুক্ত স্থির 
করিয়া প্রভুপাদ নিতানন্দ ও অন্যান্য বিশিষ্ট ভন্তগণের সঙ্গে আলাপ- 
আলোচনা করিলেন, এবং একদিন সুযোগ বাঁঝয়া তাঁহাদের সমক্ষেই রাজার 
সঙ্গে সাক্ষাতের কথা পাঁড়লেন। রাজার ভান্ত-বি*বাসের কথা, বিশেষতঃ 
চৈতন্যদেবকে দর্শনের জন্য তীব্র উৎকণ্ঠার বিষয় শুঁনয়া সকলেরই মনে হর্যেব 
সণ্টার হইল। ভভ্তগণসহ নিত্যানন্দ চৈতন্যদেবকে রাজার সঙ্জো সাম্মণৎ কাঁর- 
বার জন্য বিশেষরূপে অনুরোধ কারলেন। ইহাতেও কোন ফল হইল না। 
চৈতন্যদেব বিরান্তি প্রকাশ করিয়া বাললেন._ 


“তোমা সবা এই ইচ্ছা আমারে লইয়া । 

রাজারে মিলহ ইহোঁ কটকে যাইয়া ॥ 

প্মার্থ যাউক লোকে করিবে 'নিশ্দন। 

লোকে রহ দামোদর করিবে ভর্খসন ॥” 
অনেক অনুরোধে যখন তাঁহার মনে রাজদর্শনের ইচ্ছা হইল না তখন 
নিত্যানন্দ চৈতন্যদেবের অনুমতি লইয়া রাজার প্রণীতর জন্য অন্য ব্যবস্থা 
দিলেন। 


১২৬ শ্রীত্রীচৈতন্যদেব 


তাঁহার ব্যবহৃত এক পুরাতন গোঁরক বাহ্বাস সেবকের নিকট হইতে 
চাঁহয়া লইয়া কটকে রাজার নিকট প্রোরত হইল। প্রসাদ? বস্ পাইয়া রাজার 
অন্তরে আতিশয় আনন্দের সঞ্চার হইল। এঁ সময়ে রামানন্দ অন্যত্র ছিলেন। 
এঁ ঘটনার 'কছনুদন পরে তান পুরী আসবার পথে কটকে রাজার সহিত 
সাক্ষাৎ করিলেন। রথযাত্রা নিকটবতাঁ” হওয়াতে রাজাও রায়ের সাঁহত পুরী 
আঁসলেন। পুরী আসবার পর রাজার সম্বন্ধে চৈতন্যদেবের সমস্ত কথাবার্তা 
রায়ের কর্ণগোচর হইল, এবং রায়ের সঙ্গে চৈতন্যদেবের গভীর প্রণয় দেখিয়া 
সার্বভৌম তাঁহাকেই ধরিয়া বসলেন, কোনপ্রকারে চৈতন্যদেবকে সম্মত কাঁরয়া 
রাজার সঙ্গে সাক্ষাৎ করাইবার জন্য। 

বাজার একান্ত অনুগত কর্মচারী রামানন্দও রাজার মনোভলাষ পর্ণ 
কাঁরতে স্বভাবতই সচেম্ট হইলেন। 


“রাজ-মন্ত্র রামানন্দ ব্যবহার নিপুণ । 
রাজার প্রণীত কাঁহ দ্রবায় প্রভুর মন ॥” 


বিচক্ষণ রাজনশীতিক রায় রামানন্দ কথাপ্রসঙ্গে রাজার ভগবদভা্তি, শ্রদ্ধা-বিশ্ব।স, 
সেবাসংকার, দাঁন-দুঃখার প্রাত দয়া, দান-পরোপকার ও প্রজাবাৎসল্য প্রভাত 
সদ্‌গুণ ও মহত্বের কথা চৈতন্যদেবের নিকট বলেন; এবং তিনি যে তাঁহার 
পাঁবন্ন সঞ্জালাভে সমর্থ হইয়াছেন ইহাও রাজার অনংগ্রহেই, এ কথাটি বিশেষে 
ভাবে উল্লেখ করেন। এইরুপে সদাসর্বদা রায়ের মুখে রাজার অন্তরের পাঁরচয 
পাইয়া ক্রমে ক্রমে চৈতন্যদেবের মন তাঁহার প্রত স্নেহপ্রবণ হইল। রায় যখন 
বাাঁঝলেন, চৈতন্যদেবেব মন নরম হইয়াছে তখন,_ 


“রামানন্দ প্রভুপদে কৈল নিবেদন। 
একবার প্রতাপরহ্দ্রে দেখাহ চরণ ॥ 

প্রভু কহে. বামানন্দ, দেখ বিচারিয়া। 
রাজারে 'মালতে জযয়ায় সন্ন্যাসী হইয়া॥ 
বাজার মিলনে ভিক্ষুর দুই লোক নাশ। 
পরলোক রহ লোকে করে উপহাস ৷ 
রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত। 
কারে তোমার ভয়, তুমি নহ পরতন্্র ॥ 
প্রভু কহে, 'আমি মনুষ্য আশ্রমে সন্াসী। 
কায়মনোবাক্যে ব্যবহারে ভয় বাসি ॥ 
সন্ন্যাসীঁর অল্পছিদ্রু সর্বলোকে গায়। 
শুরুবস্তরে মসীবন্দু, যৈছে না লুকায় ॥ 


পুরা প্রত্যাবর্তন- ভন্তসঙ্গে আনন্দ ১২৭ 


রায় কহে, কত পাপাঁর কারয়াছ অব্যাহাতি। 
ঈশ্বর সেবক, তোমার ভক্ত গজপাঁতি ॥ 
প্রভু কহে, পূর্ণ যৈছে দুদ্ধের কলস। 
সুরাবন্দ পাতে কেহ না করে পবশ॥ 
যদ্যাপ প্রতাপরুদ্র সর্বগুণবান্‌। 
তাঁহারে মালন কৈল এক রাজ নাম॥ 
তথাঁপ তোমার যাঁদ মহাগ্রহ হয়। 
তবে আনি মলাহ মোরে তাহার তনয় ॥ 
আত্মা বৈ জায়তে পুত্র এই শাস্তবাণী। 
পুত্রের মিলনে যেন মাললা আপনি ॥” 
রামানন্দ সার্বভৌমকে সকল কথা জানাইলেন। ভবসা পাইয়া উভয়ের মনে 
খুব আনন্দের সঞ্চার হইল এবং একাঁদন ঘুববাজকে লইয়া আসিয়া চৈতনা- 
দেবের সাঁহত দেখাসাক্ষাৎ আলাপ-পারিচয় করাইলেন। কিশোর রাজপুন্লের 
সুবিনীত শ্রদ্ধা-ভান্ততে চৈতন্যদেবের খুব আনন্দ হইল; এবং তাঁহাব স্নেহ- 
মধুর উপদেশবাক্যে বালকেবও মনঃপ্রাণ মোহিত হইল। 
পুত্রের মুখে নবীন সন্ন্যাসীব অতিশয় উজ্জল 'দব্যকান্তি, এবং কারুণা- 
পূর্ণ ব্যবহারের পাঁবচয় পাইয়া রাজার আগ্রহ আরও বাড়িয়া গেল। সন্ঘ্যাসীর 
সঙ্গে মিলত হইবার জন্য ব্যগ্র হইয়া রাজা সার্বভৌমকে জানাইলেন, “চৈতনা- 
দেব যদি রাজা বাঁলয়া দেখা কাঁরতে অসম্মত হন. তবে তান সিংহাসন ত্যাগ 
কাঁরয়া পুত্রের উপর রাজ্যভার অর্পণ কাঁরবেন।" রাজার মনোভাব বুয়া 
সার্বভৌম এবং রামানন্দ উভয়েরই খুব চিন্তা হইল। দেশের অবস্থা তখন 
অতান্ত বিপদসওকুল। 
গৌড়ের মুসলমান আঁধপাতি হুশেনশাহ দিল্লীর বাদশাহের সহায়তায় 
বলীয়ান হইয়া উড়িষ্যা দখল কারবার জন্য বারবার আক্লমণ কারতেছেন; গকন্তু 
একমাত্র বাঁরেন্দ্রকেশরী প্রতাপরুদ্রের প্রতাপেই সুবিধা কারয়া উঠিতে 
পাঁরিতেছেন না। সীমান্ত প্রদেশে যুদ্ধাবগ্রহ লাগয়াই আছে। এমন সঙ্কট- 
সময়ে প্রতাপরুদ্র সিংহাসন ত্যাগ করিলে দেশের দুরবস্থাব সমা থাকবে না। 
বুদ্ধিমান রামানন্দ ভাবিয়া চিন্তিয়া ঠিক করিলেন রথযান্রার সময়ে যে- 
রূপেই হৌক চৈতন্যদেবের সঙ্গে রাজার মিলন ঘটাইবেন। সার্বভৌম ও 
রামানন্দ দুইজন 'মিলিয়া রাজাকে আশ্বস্ত করিলেন; তাঁহাদের বাক্যে রাজার 
মন ধৈর্য ধাঁরল। 
চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীমদ্‌ ঈশ্বরপুরী মহারাজের গোবিন্দ ও 
কাশ'শ্বর নামে দুইজন আত বিশ্বস্ত ও অনুগত সেবক ছিলেন। দেহত্যাগের 


১২৮ প্রীশ্রীচৈতন্যাদেব 


পূর্বে পুরীজা মহারাজ সেবকদ্বয়কে আদেশ করিয়াছিলেন, তাঁহার দেহত্যাগের 
পর তাঁহারা উভয়ে যেন চৈতন্যদেবের সেবা করেন। চৈতন্যদেবের পুর! প্রত্যা- 
বর্তনের কিছুকাল পরে গোবিন্দ আসিয়া পুরীজার দেহত্যাগের খবর দিলেন. 
এবং তাঁহার শেষ অভিপ্রায় জানাইয়া সেবাধিকার প্রার্থনা কারলেন। তান আরও 
বাললেন কাশীশ্বরও তর্ঘদর্শনান্তে কিছুকাল পরে আসিয়া 'মালত হইবেন। 
দীক্ষাগুরুর অদর্শনের কথা শুনিয়া চৈতন্যদেবের অত্যন্ত দুঃখ হইল । তান 
অশ্রুপূর্ণ লোচনে গোবিন্দকে প্রেমালিঙ্গন দিলেন, এবং নিজের প্রাত গুরু 
দেবের অসাম কৃপার বিষয় উল্লেখ কয়া ব্যাকুল হৃদয়ে বারংবার তাঁহাব উদ্দেশ্যে 
প্রণাম করতে লাগিলেন। পরে গোবিন্দের প্রাত সম্মান প্রদর্শন কারয়া 
বাললেন, “আপনি আমার গুরুদেবের সেবক, অতএব আমার পরমপ্্‌জা, 
আপনাকেই আমার সেবা করা কর্তব্য। আপনার সেবা আম রূপে গ্রহণ 
করিব?” গোবিন্দ নিরস্ত হইলেন না, তান শ্রীপাদ ঈশবরপুরীজীর আদেশ 
জানাইয়া ব্যাকুল ভাবে অনুনয় করিতে লাগলেন। গোঁবন্দের আল্তারকতা 
দেখিয়া সকলেরই চিত্ত দ্বব হইল। বিশিষ্ট ভন্তগণের অনুরোধে এবং গুরুর 
আজ্ঞা সবা পালনীয় বাঁলয়া অবশেষে চৈতন্যদেব গোঁবন্দকে কাছে রাখিতে 
সম্মত হইলেন। তদবাঁধ গোঁবন্দ ছায়ার ন্যায় তাঁহার নিকটে থাকিয়া ও প্রাণ- 
পণে সেবা করিয়া নিজ জীবন সার্থক কাঁরয়াছলেন। সার্বভৌম গোঁবন্দকে 
শুদ্রজাতীয় দেখিয়া চৈতন্যদেবকে সাঁবস্ময়ে জিজ্ঞাসা কারলেন, “পুরীজ? 
মহারাজ শুদ্র সেবক রাখিয়াছিলেন কিরূপে 2” তাঁহার প্রশ্ন শুনিয়া চৈতনাদেব 
হাসিতে হাঁসতে উত্তর দিয়াছলেন,_ 

“ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে। 

বিদূবের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে ॥ 

স্নেহ-লেশানপক্ষা মাত্র ঈশ্বর কৃপার। 

স্নেহ বশ হঞ্া করে স্বতন্ত্র আচার ॥? 

কামকাণ্চনাসন্তি লোভমোহ ক্রোধ-দম্ভ দর্প-আঁভমান প্রভৃতি যাহা কিছু 

ভগবান লাভের পথে প্রবল অন্তরায়, এই সকল ত্যাগই চৈতন্যদেবের দৃষ্টিতে 
সন্ন্যাসীর পরম গৌরব । বাহ্যক ত্যাগের আড়ম্বন, লোক-দেখান বৈরাগ্য তান 
আদৌ পছন্দ করিতেন না। অন্তরের নিষ্ঠা ও অনাসান্ডকেই তিনি প্রশংসা 
করিতেন। সেই সময়ে ব্রহ্মানন্দ ভারত নামক জনৈক প্রবীণ সন্ন্যাস পুরশীতে 
বাস কাঁরতোছলেন। লোকমুখে চৈতন্যদেবের মহত্বের কথা শুনিয়া রক্মানন্দজী 
মহারাজ তাঁহার সহিত সাক্ষাতের জন্য তথায় উপস্থিত হইলেন। তাঁহার পাঁর- 
ধানে ছিল মৃগচর্ম। ভারতাঁজী অন্তরের ত্যাগ্র-তপস্যাকে মুখ্য মনে না করিয়া 
বাহ্যক পোশাক-পরিচ্ছদে ত্যাগের আড়ম্বর প্রকাশ কাঁরয়াছেন দোখিয়া চৈতন্য- 


পুরী প্রত্যাবর্তন--ভন্তসঞ্গে আনন্দ ১২৯ 


দেবের মনে দুখ হইল! ভারত মহারাজের পাঁরচয় প্রদান কাঁরতে চাঁঁহলে, 
মুকুন্দ দত্তকে বাস্মত ভাবে চৈতন্যদেব জিজ্ঞাসা কাঁরলেন, “কোথাষ ভারতী 
মহারাজ ?” মুকুন্দ ভারতাঁজ'াকে দেখাইয়া দিলে অধিকতর বিস্ময়ের সাঁহও 
বললেন, “ইনি? কখনই হইতে পারে না। জ্ঞানব্‌দ্ধ ভারতী মহারাজ চর্ম 
পারধান কাঁরবেন কেন?” 


“ব্ৰহ্মানন্দ পাঁবয়াছে ম্‌গচর্মাম্বর ৷ 

তাহা দোঁখ প্রভুর দুঃখ হৈল অন্তর ॥ 

দেখিয়া ত ছদ্ম কৈল যেন দোঁখ নাই । 

মুকুন্দেরে পুছে কোথা ভারতী গোসাঁঞ ॥ 

মুকুন্দ কহে এই’দেখ আগে বিদ্যমান। 

প্রভু কহে তিহো নহে তুমি অগেয়ান ॥ 

অন্যেরে অন্য কহ নাহ তোমার জ্ঞান। 

ভারতী গোসাঁঞ কেনে পারবেন চাম॥”" 
ভারতাঁর লজ্জা উপস্থিত হইল, তিনি নিজের ভ্রম বাঁঝতে পারলেন এবং 
তৎক্ষণাৎ চর্ম ছাঁড়য়া গোরক ধাবণ কাঁরলেন। চৈতন্যদেব তখন আতিশয 
সম্মান সহকারে তাঁহাকে অভ্যর্থনা করিয়া আলাপ-আলোচনা কারতে লাগলেন । 
কথাবাায় চৈতন্যদেবের হৃদয়ের পাঁরচয় পাইয়া ব্রহ্মানন্দজীর চিত্ত মুগ্ধ হইল, 
তদবাঁধ বাক জীবন তান তাঁহারই সঙ্গে বাস কাঁরয়াছিলেন। ভারতা মহা- 
রাজের প্রতি চৈতন্যদেবের অসাধারণ শ্রদ্ধাভাঁন্ত ছিল। আতিশয় সম্মান প্রদর্শন 
কাঁবয়া তাঁহাকে বলিয়াঁছলেন,_ 

“ব্ৰহ্মানন্দ নাম তুমি, গোরব্রহ্ম চল। 

শ্যামব্রহ্ম জগন্নাথ বাঁসয়া অচল ৷" 


দেখিতে দেখতে শ্ৰীশ্ৰীজগন্নাথের স্নানযান্রা উপস্থিত হইল । চৈতনাদেব 
ভন্তগণসহ স্নানযান্রা উৎসবে যোগদান কাঁরয়া পরম প্রীতলাভ করিলেন । 
স্নানযান্রার পর শ্রীশ্রীজগন্নাথের অঙ্গরাগ হয় বলিয়া মন্দিবের দরজা তখন বন্ধ 
থাকে, দর্শন মলে না। চৈতনাদেব সেই সময়ে শ্রীশ্রীজগন্নাথের অদর্শনে দুঃখী 
হইয়া আলালনাথে বাস করিবার জন্য গমন কাঁরলেন। কিন্তু কয়েকাঁদন পরেই 
যখন খবর পেখছিল গৌড়ীয় ভন্তগণ পুরীর নিকটবতর্ঁ হইযাছেন, তখন 
তাঁহাদের আগমনসংবাদ পাইয়া তাড়াতাড়ি পুরীতে 'ফাঁরয়া আসিলেন। 

নবদ্বীপ হইতে শান্রা কাঁরয়া আচার্য, অদ্বৈত, শ্রীবাস প্রমুখ গৌড়ীয় ভন্তগণ 
খোল করতাল িঙা বেশু বাজাইয়া সংকীর্তন করিতে করিতে সুদীর্ঘ পথ 
অতিক্রম করিয়া বহুদিনের পর পুরীর প্রবেশদ্বার আঠারনালার নিকটবতর্ঁ 


৯ 


১৩০ প্রীশ্রীচৈতন্যদেব 


হইলেন। খবর পাইয়া চৈতনাদেব তাহাদিগকে অভ্যর্থনা কারয়া আবার 
জন্য মহাপ্রসাদ ও মালাচন্দন সহ দামোদর স্বরূপ ও গোঁবন্দকে পাঠাইয়া 
দিলেন। নিত্যানন্দ প্রভুও তাঁহাদেব সঙ্গে গেলেন। রাজা প্রতাপরুদ্র তখন 
পুরীতে উপস্থিত । গোপীনাথ আচার্যের মুখে রাজা শুনলেন, চৈতন্যদেবের 
অন্তরঙ্গ প্রায় দুইশত বিশিষ্ট ভক্ত রথযাত্রা দর্শন করিবার জন্য গোঁড়দেশ হইতে 
হরিনাম সংকীর্তন কারতে করতে পুরীতে আঁসতেছেন। এই খবরে রাজা 
অতীব বিস্মিত ও আনন্দিত হইলেন, এবং একজন কর্মচারীর উপর তাঁহাদের 
আদব-অভ্যর্থনা এবং আহার-বাসস্থানের স্ব্যবস্থার ভার অর্পণ কাঁরলেন। 
ভাববিহদ্ল গৌড়ীয় ভন্তগণ হরিনাম-জয়ধানতে ধরণী-গগন কম্পিত 
কারয়া বিজয়শ সৈনোব ন্যায় পুবী প্রবেশ কাঁরলেন। সংকটর্তনের গম্ভীর 
সুমধুর ধান পুরীবাসীর শ্রাতি:গাচব হইবামান্র চাঁরাদক হইতে লোক ছ-টিয়া 
আসিল! 
“কীর্তনেব মহারোল, ঘন ঘন হারবোল অদ্বৈত নিতাই মাঝে নাচে। 
গগনে উঠিল ধন নীলাচলবাসশ শুনি দোখবারে ধায় আগে-পাছে ৷” 
_প্রেমদাসের পদ 
অগণন ভন্তসমাবেশ এবং এমন ভাবগম্ভর কীর্তন, নৃত্য ও মুহম্হহহঃ ভাবা- 
বেশ দোঁখয়া সমাগত জনমণ্ডলশ উল্লাসত হৃদয়ে ঘন ঘন জয়ধবাঁন কারতে 
লাগিল। অনন্ত বাঁরাঁধব গুরুগর্জনের সহিত সেই ধদান 'মালয়া দারব্রহ্মের 
পুরীকে শব্দৱন্মের পুরী করিয়া তুলিল। মহারাজ প্রতাপরুদ্র গোপীনাথ 
আচার্যকে সঙ্গে লইয়া অদ্টালিকার উপর হইতে ভন্তগণের এই অদ্ভুত সংকীর্তন 
দেখিতে লাগিলেন। ভভ্তগণকে দেখিয়া এবং সুমধুর কীর্তন শুনিয়া মুদ্ধাচত্ত 
“কোট সূর্ঘসম সবার উজ্জ্বল বরণ। 
কভু নাহ শান এই মধুর কীর্তন ॥ 
এছে প্রেম এছে নৃত্য এছে হাঁরধবান। 
কাঁহা নাহ দেখি এছে কাঁহা নাহ শুনি ৷ 
ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন। 
চৈতন্যের সূম্টি এই প্রেম সংকীর্তন ॥” 
ভন্তগণকে অভ্যর্থনা কাঁরব।র জন; চৈতন্যদেব স্বয়ং অগ্রসর হইয়া আসিলেন। 
আচার্য, শ্রীবাস, মুরারি, শ্রীধর, বক্রে*বর প্রভৃতি অন্তরঙ্গগণের সঙ্গে অনেক- 
দিন পৰ তাঁহাব দেখা, তাই অন্তরে অতুল আনন্দের সঞ্চার হইয়াছে। প্রেমাশ্ু 
বর্ষণ কাঁরতে কাঁরতে ভন্তগণ তাঁহার চরণ বন্দনা কাঁরলে তান সকলকে 
যথাযোগা সম্মান দেখাইয়া এবং প্রেমালিঙ্গন দিয়া আপ্যায়িত কারলেন, এবং 


পুরণ প্রত্যাবর্তন- ভক্তসঙ্গে আনন্দ ১৩১ 


অবশেষে সাদরে স্বীয় বাসস্থানে লইয়া গেলেন। বাণীনাথ পূর্বেই মহাপ্রসাণ 
ও মালাচন্দন সংগ্রহ করিয়া রাখিয়াছলেন। চৈতন্যদেব স্বহস্তে তাহা বিতরণ 
করিলে উহা ধারণ কাঁরয়া ভন্তগণের চিত্ত আতিশয় উৎফুল্ল হইল। বশ্রামেব 
পর ভন্তগণ চৈতন্যদেবের সঙ্গে কুশলবার্তা ও আলাপ-আলোচনা রত হইলেন। 
ইতিমধে। কাশী মিশ্রকে সঙ্গে লইয়া রাজকমচারশী আঁসয়া জানাইলেন, ৬৬- 
গণের অবস্থানেব জন্য বাসস্থান ঠিক করা হইয়াছে। চৈতন্যদেব গোপপীনাথকে 
পাঠাইয়া সেইসৰ বাসার তদারক ও স্মাবধা-অসুবিধার খোঁজখবব করাইলেন, 
এবং ভন্তগণকে বালিয়া দিলেন যে তাঁহারা যেন নিজ নিজ বাসা ঠিক কাঁবিঘা 
এবং সমুদ্রস্নানান্তে মান্দব-চ্ড়ার চকল? দর্শন কাঁবয়া পুনরায় সেখানে 
আসিয়া মহাপ্রসাদ ধারণ করেন। 
সমাগত ভন্তগণের মধ্যে হরিদাঁসকে না “দখিয়া চৈতনাদেবের মনে আতিশয 

চিন্তা হইল। পরে খবর লইয়া জানলেন, হারদাস পুরীতে আসিয়াছেন সত), 
কিন্তু তাঁহার নিকটে না আসিয়া দূরে রাজপথের পাশে একান্তে বসিয়া হারিনাম 
কাঁবতেছেন। চৈতন্যদেব তৎক্ষণাৎ তাঁহাকে লইযা আসবাব জনা লোক 
পাঠাইলেন। কিন্তু, 

“হরিদাস কহে মীঞ্ নীচ জাত ছার। 

মন্দিব নিকটে যাইতে নাহ অধিকাব ৷” 

চৈতন্যদেবের আদেশ অনুযায়ী ভক্তগণ পণড়াপশীড় আবম্ভ কাঁবলে হাঁবদাস 

জানাইলেন,._ 

“নিভৃতে টোটা ২ মধে। স্থান যাঁদ পাই। 

তাঁহা পাড় রহোঁ একেলা কাল গোয়াই ॥" 
হারদাসের আন্তারক আঁভপ্রায় জানয়া চৈতনাদেব কাশী শিশ্রকে বালয়া নিজ 
বাসস্থানের নিকটেই আঁত নির্জন একাট কুটিব ঠিক কাঁরলেন, এবং তাঁহাকে 
লইয়া আসিবার জন্য স্বয়ং অগ্রসর হইলেন। হারদাসকে দোখয়াই হাঁহ।ব 
অন্তরের ভাবসমূদ্র উথলিয়া উঠিল, এবং প্রেমে পূলকিত হইযা আলজ্ঞন 
করিবার জন্য দুই হস্ত প্রসারণ করিয়া অগ্রসব হইলে সন্দ্র্ভভাবে পিছন 
শিয়া, - 

“হারদাস কহে প্রভু! না ছুইহ মোরে। 

মুহ নীচ অস্পৃশা পবম পামরে॥ ' 


১ সেই সময় মন্দিরের দ্বার রুদ্ধ থাকায় চূড়া দর্শন করিতে বলিলেন । বিগ্রতের 
দর্শন না মিলিলে ছুড়া দর্শন করিয়াই জগন্নাথের উদ্দেশো প্রণাম করার নিয়ম | 

২ ট্রোটা-_বাগিচা। সিদ্ধ বকুল নামে এ স্থান বর্তমানে পরিচিত। কাশী 
মিশ্রের ভবন- রাধাকান্ত মঠের সঙ্গিকটেই উক্ত স্থান। 


১৩২ শ্রীত্রীচৈতন্যদেব 


চৈতন্যদেব ক্ষান্ত হইলেন না, তাঁহাকে গাঢ় আ'লঙ্গন করিলেন এবং 

“প্রভু কহে তোমা স্পর্শ পবিত্র হইতে। 

তোমার পাঁবত্র ধর্ম নাহক আমাতে ॥ 

ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্ঘ স্নান। 

ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ, তপ, দান ॥ 

নিরন্তব চারিবেদ কব অধ্যয়ন। 

দ্বিজ-ন্যাসী হৈতে তুমি পরমপাবন ॥৮ 
চৈতন্যদেব হরিদাসকে লইয়া গিয়া পূর্বানার্দম্ট কুটির দেখাইয়া বাললেন, 

“এই স্থানে রাহ কর নাম সংকটর্তন। 

প্রাতাদন আস আম কাঁরব মিলন ॥ 

মান্দরের চক্র দোখ কাঁরহ প্রণাম। 

এই ঠাঁই আসিবে তোমার প্রসাদান্ন ॥" 
হরিদাসের খাওয়া-থাকার সুব্যবস্থা করিয়া দিয়া চৈতন্যদেবের মনে খুব আনন্দ 
হইল, অতঃপর নিশ্চন্তচিন্তে সমদ্রস্নান কারয়া আসিলেন। ভন্তগণও তাঁহার 
আদেশ অনুযায়ী সমদুদ্রস্নান ও শ্রীমান্দিরের চড়ার চক্র দর্শনান্তে আঁসয়া 
মিলত হইলেন। পাতা দেওয়া হইল. ভন্তগণকে যথাযোগ্য স্থানে বসাইয়া [তান 
স্বয়ং পারবেশন আরম্ভ কারিলেন। 

“সবারে বসাইলা প্রভু যোগ্যরম কাঁর। 

শ্রীহস্তে পাঁরবেশন কৈল গোঁরহার ॥ 

অল্প অন্ন না আইসে দিতে প্রভুর হাতে । 

দুই তিন জনার ভক্ষ্য দেন একের পাতে ॥” 
সকলেরই পাতে প্রসাদ পাঁড়ল, কিন্তু ভন্তগণ হাত তুলিয়া বাঁসয়া রহিলেন, 
মুখে দিলেন না। স্বরুপ দামোদর ভন্তগণের অন্তরের আকাঙ্ক্ষা বুঝিতে 
পাঁরয়া বলিলেন, তান না বাঁসলে কেহ আহার করিবেন না। 

“তোমা সঙ্গে সন্ন্যাসী রহে যত জন। 

গোপ'নাথাচার্ম সবে করিয়াছে নিমন্ত্রণ ॥ 

আচার্য আসিয়াছে ভিক্ষার প্রসাদান্ন লইয়া। 

পুরী ভারতী আছে অপেক্ষা করিয়া ॥ 

নিত্যানন্দ লইয়া ভিক্ষা কারতে বৈস তুমি। 

বৈষবের পাঁরবেশন কাঁরতোছি আম ॥৮ 
সকলের আগ্রহ ও অনুরোধ উপেক্ষা করিতে না পা'রিয়া চৈতন্যদেব গোবিন্দের 
দ্বারা হরিদাসের জন্য প্রসাদ পাঠাইয়া দিলেন, এবং হাসিতে হাঁসতে শ্রীমং 


পুরণ প্রত্যাবর্তন--ভন্তসঙ্গে আনন্দ ১৩৩ 


নিত্যানন্দ প্রভু, পরমানন্দপুরা, রক্গানন্দ ভারতন প্রভাত সম্্মাসশীদগকে লইয়া 
একট, দরে ভন্তগণের সম্মুখে পৃথক 'পংন্তিতে ভিক্ষা কারে বাঁসলেন। 
গোপীনাথ আচার্য আনন্দ ও শ্রদ্ধার সাহত তাঁহাদিগকে পাঁরবেশন কারণে 
লাগিলেন। ভন্তগণকে পাঁরবেশনের ভার লইয়াছিলেন স্বরূপ দামোদর ও 
জগদানন্দ। চৈতনাদেবের অভিপ্র।য় অনুযায়ী তাঁহারা ভগ্গণকে প্রচুব প্রসাদ 
পরিবেশন করিতে লাগিলেন। ভন্তগণেব হৃদয়ের আকাঙক্ষা পূর্ণ হইল, তাঁহারা 
চৈতন্যদেবের মুখের দিকে চাহিয়া রাহ:লন, এবং তান 1ভক্ষান্ন মুখে দিলে 
পর জয়ধবাঁন কারতে করিতে পরমানন্দে প্রসাদ গ্রহণ কবিলেন। তাঁহাকে দর্শন 
ও প্রসাদ গ্রহণ কবতঃ ভন্তগণের সমস্ত ক্লাণিত ও গথশ্রম দূর হইঘা গেল। 

এখানে দ্ুষ্টব্য. (ক) চৈতনাদেব ভন্তগণের সঙ্গে এক পংন্তিতে না বাঁসয়া 
কেবলমাত্র সন্ন্যাসীদিগের সঙ্গে পথক পংস্তিতে বাঁসলেন। (খ) ভন্তগণকে 
যাহা পাঁববেশন করা হইল. তাঁহারা সেই প্রসাদ গ্রহণ কাঁবলেন না, তাঁহাদের 
পৃথক ভিক্ষার ব্যবস্থা হইল। গে) হারদাসকে ভন্তগণের সঙ্গে না বসাইয়া, 
তাঁহার কুঠিয়াতেই প্রসাদ পাঠান হইল। (ঘ) ভন্তগণকেও ইচ্ছানুবৃপ বাঁসতে 
না দিয়া বচারীববেচনা পূর্বক যথাযোগ্য ক্রমে বসান হইল । পাঠকের মনে 
এই সকল বিষয়ে সংশয় হওষা স্বাভাঁবক, বিশেষতঃ যান স্বপ্রচারত পরম 
উদার ধর্মমতে মনুষ্য মান্রেরই সমান আঁধকাব ঘোষণা কাঁরয়াছেন, তাঁহার পক্ষে 
এইসকল ভেদব্দাদ্ধ শোভা পায় না। 

বাস্তবিক পক্ষে তাঁহাব মনে কোনপ্রকার ভেদবযাদ্ধ ছিল না.-ইহা তাঁহার 
জীবনে, কাজে ও কথায় সর্বত্র দেখা যায়। তথাপি পারমার্থক সত্য, জ্ঞান ও 
ভান্তি যেমন আঁধকারীভেদে অরতম্যে প্রকাশিত হয, সেইক্প লোকক 
ব্যবহারেও উচ্চনীচ ভালমন্দের তারতম্দ স্বীকৃত হইয়া থাকে । ধমপ্রচাবকগণ 
এইসকল লোকবাবহারকে দেশকালোপযোগী কাঁরয়া গঠন ককেন সতী, কিন্তু 
উহাকে অকস্মাৎ একেবারে ভাঙ্গিয়াচুরিয়া সমাজে বিশৃঙ্খলা মানয়ন করেন 
না। তাঁহারা সমাজে যে ভাবেব প্রেরণা আনয়ন কবেন, তাহাবই স্বাভাবিক 
ফলস্বরূপ ধীরে ধারে নতুন বিধান গাঁড়য়া উঠে। সেইজন্য আমরা দেখি 
চৈতন্দেব তখনকার সামাঁজক নিয়ম-শৃজ্খলা যথাসম্ভব পালন কাঁরয়া 
চাঁলতেছেন। 

(ক) শাস্ গৃহ'্থ ও সন্নঘসীদিগের আচার-ববহার পৃথক করিয়াছেন। 
সেইজন্য {তান নিজের নিজের আচার ঠিক রাখাব জন্য সম্পর্ণ পৃথক 
খাওয়ার ব্যবস্থা করিলেন, এবং স্বয়ংই সন্মাসীদিগেব সহিত গৃহস্থ 
ভন্ত হইতে পৃথক বাঁসলেন। শুধু তাহাই নহে. অদ্ধে তাচার্যাঁদ গহস্থ ভন্তগণকে 
তান অত্যন্ত শ্রদ্ধা করলেও, গৃহস্থ ভন্তগণেব সঙ্গে না থাঁকয়। সম্গ্যাসগণের 
সঙ্গেই বাস করিতেন । 


১৩৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


(খ) সন্ন্যাসীদের ভিক্ষান্নে জীবনধারণ করার বাধ সন্ন্যাসী হওয়ার পর 
আনত প্রসাদ গ্রহণ না করিয়া গোপণনাথাচার্য-প্রদত্ত ভিক্ষান্নই গ্রহণ করিলেন। 
গোপীনাথ পূর্বাহেই সন্নযাসীদগকে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন। 

(গ) তৎকালীন সামাঁজক রীতিনীতি ও কঠোরতার 'বষয় অনুসন্ধান 
করিলে আমরা বুঝিতে পারব, ষবন হারদাসকে লইয়া এক পধান্তীতে ভোজন 
কাঁরলে তাঁহার ও গৃহস্থ ভন্তগণের পক্ষে পুরীতে বাস, এমনাক সমাক্তে থাকাই 
অসম্ভব হইত। জোর করিয়া প্রাচীন নিয়মকে হঠাৎ ভাঙ্গতে গেলে সমাজের 
সবন্ত ভয়ানক বিপ্লব বাধে, তাহাতে সমাজের আধ্যাত্বক উন্নাত না হইয়া বরং 
অবনতি হয়। আধ্যাত্মকতা-জ্ঞান-ভ্তি-অনুভাঁত একান্তই অন্তরের বস্তু. উহা 
অন্তরেই গোপন রাখিয়া যতদুর সম্ভব সামাজিক রীতিনীতি ও লোকাচার 
মানিয়া চললে জীবনযাত্রা সহঙ্র হয এবং ভগবদ্‌ভজনেরও সুবিধা হয়। 

(ঘ) বয়স যোগ্যতা ও সামাঁজক মর্যাদা বিচার-ববেচনা কাঁরয়াই 'যথা- 
যোগাক্রমে' আসন-উপবেশনের নিয়ম সর্বত্র প্রচালত। চৈতন্যদেব সেইজন্যই 
'যোগাক্রম' পংক্তি কবিয়া বসাইলেন। তান যতদুর সম্ভব সমস্ত জীবন এই 
সকল রীতিনীতি মানিয়া চলিয়াছেন। আঁত সামান্য খুঁটিনাট বিষয়েও তাঁহার 
তাঁক্ষ্ম দৃষ্টি থাকত, এইজন্যই এখানে আমরা ইহাব কিং আলোচনা 
কাঁরলাম। তাঁহার যখন ভাবাবস্থায় দৃষ্টি বাহিবে থাকত না তখন নিজের 
দেহের পর্যত বিস্মাতি হইত, নতুবা সাধারণ অবস্থায় সকল বিষষেই নজর 
রাখিতেন এবং লোকব্যবহারে আঁত নিপুণ ছিলেন। 

সন্ধ্যাসমাগমে চৈতন্যদেব গোড়ায় ভন্তগণসহ মন্দিবে গিয়া কীর্তন আরম্ভ 
কাঁরলেন। শ্তরীপ্রীজগন্নাথের সেবকগণ সকলের গলায় প্রসাদীমালা ও কপালে 
চন্দনের টিপ পরাইয়া দেওয়া ভন্তগণের অন্তরে অধিকতর উল্লাসের সণ্টার 
হইল। 

বহুদিন পরে চৈতন্যদেবকে পাইয়া ভন্তগণের এবং ভন্তগণকে পাইয়া চৈতন্য- 
দেবের আনন্দের পরিসীমা নাই। বহুকাল পরে আজ আবার একত্রে মাঁলয়া 
সংকীর্তন। তাহাতে আবার শ্রীশ্রীজগন্নাথের মন্দিরপ্রাঙ্গণ। চারি সম্প্রদায়ে বিভন্ত 
হইয়া সংকীর্তন আরম্ভ হইল: সঙ্গে অষ্ট মৃদণ্গ ও বাঁত্রশ করতাল। ভাবে 
বিভোর চৈতনাদেব সেই সংকীর্তনের মধাস্থলে মনোহর নৃত্য কাঁরতেছেন। 
তাঁহার সেই ভাবাবষ্ট উজ্জল দেবমর্ত মনোমোহন অঙ্গ-ভঙ্গিমা, ভন্তি- 
ভাবোদ্দীপক লালিত নৃত্য দেখিয়া সকলের মন ভাবাবষ্ট হইতেছে। ক্রমে 
মান্দর প্রদক্ষিণ করিয়া কীর্তন চলিতে লাগিল, এবং নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস 
ও বক্রেশ্বর_ এই চারজন চারি সম্প্রদায়ের পুরোভাগে নৃত্য করিয়া কীর্তন 
পরিচালনা কাঁরতে লাগলেন। সংকীর্তনের সুমধুর ধৰানতে চা।রাঁদক হইতে 


পুরী প্রতাবর্তন- ভক্তসঙ্গে আনন্দ ১৩৫ 


লোক ছুটিয়া আসল, এমনাঁক অনেকে সেই অদ্ভুত কীর্তন দোঁখবার জন্য 
অদ্রীলিকার উপরে উঠিয়া দাঁড়াইলেন। ' গৌড়ীয়দের মধুর কীর্তন নৃতাগশত 
ও ভাবাবেশ দেখিয়া ডীঁড়ষ্যাবাসীরা আনন্দে চমৎকৃত হইলেন। তাঁহার, 
বাঙালীর ভান্তভাবের এবং শ্রীচৈতন/দেব ও তাঁহার ভন্তগণের শতমুখে প্রশংসা 
আরম্ভ করিল। কীর্তন শেষ হইলে সেবকগণ প্রসাদ আনিয়া দিলেন, উহা 
ভান্তভরে গ্রহণ কাঁরয়া প্রণামান্তে বিদায় লইয়া রারর মত সকলে নিজ নিজ 
বাসস্থানে গমন কারলেন। 

আবাল্য সঙ্গী অন্তরঙ্গ ভন্তগণকে লইয়া চৈতনাদেব এইভাবে পরাতে 
প্রেমানন্দের মেলা বসাইলেন। ক্রমে রথযাত্রা নিকটবর্তী হইতেছে । দেহরথে 
বামনর্পী পরমাত্বার প্রতীকর্‌পে গ্দবীর রথে শ্রীশ্রীজগন্নাথকে দশ নের আশায় 
সকলের মন উৎফুল্ল । বিশেষতঃ চৈতনাদেব ও গোড়ায় ভন্তগণের উল্লাসের 
অবাধ নাই। রথে চাঁড়য়া শ্রীশ্রীজগলাথদেব 'গীণ্ডিচাবাড়ী' নামক স্থানে গমন 
করেন এবং পননর্যাত্রা পর্যন্ত সেইখানেই থাকেন। রখযান্রার পূর্বে চৈতনাদেব 
একদিন গৌড়ীয় ভন্তগণকে লইয়া ‘গুণ্ডচাবাড়ী'তে গেলেন এবং ভন্তগণসহ 
সমস্ত বাড়ীঘর, দরজা, সিংহাসন-বেদাঁ, সিশড়, রাস্তা প্রভাত সমুদয় স্থান 
স্বহস্তে সম্মারজনী দ্বারা পাঁরজ্কার করিয়া পরে শত শত কলস ছল ঢালয়া 
ধুইয়া সায়া নির্মল করিতে লাঁগলেন। একে একে জগমোহন (মুলমন্দিব), 
ভোগমণ্ডপ, নাটমান্দর, পাকশালা, উঠান ও সমস্তই পরিচ্কাব হইল । মাঁন্দর ও 
সংহাসন-বেদশ স্বয়ং বিশেষভাবে ঝাঁড়য়া ধুইয়া, শেষে স্বীয় বস্রদ্বার। মছষা 
নিজের মনের মত করিয়া নির্মল কাঁনলেন। ভন্তগণেব কাজে প্রেরণা বোগাইবাব 
জন্য মধ্যে মধ্যে ভগবানের নাম উচ্চারণ পূর্বক জয়ধান দিতে লাগিলেন। আনার 
প্রত্যেকের কাছে গিয়া কাজের খ:টনাটি দেখাইয়া দয়া সকলের উৎসাহ বর্ধন 
করিলেন। ঝাঁট দেওয়ার সময় বাঁললেন, “সকলের কাজের পরীক্ষা হইবে, 
প্রতোকৈ ঝাঁট দিয়া আবর্জনা পৃথক পৃথক রাখ।" পবশক্ষায় দেখা গেল সর্ব" 
কর্মপট; ক্ষিপ্রহস্ত সন্ন্যাসীর সঙ্গে কেহই আঁটয়া উঠিতে পাবেন নাই। তাঁহার 
সংগৃহীত আবর্জনার পাঁরমাণই সকলের চেয়ে বেশী হইয়াছে। জল আনা 
খুব পরিশ্রমের কাজ, সেই জন্য বয়স এবং মর্যাদা বিবেচনা কবিয়া অদ্ধৈতাচার্ষ, 
নিত্যানন্দ, পরমানন্দ পুরাঁজ, ব্রক্মানন্দ ভারতী ও দামোদব স্বরূপ, এই পাঁচ- 
জনকে জল আনিতে দিলেন লা। 

অপরে জল ভাঁরয়া আনিল, তাঁহারা সেই জল দ্বারা মার্জনা কাঁরলেন। 
তাঁহার সম্তগ কাজ কাঁরয়া ভন্তগণের উল্লাসেব সীমা নাই, কে কাহাকে র্যাখয়া 
আগে জল আনবে, ঠেলাঠেলি ও ঠেকাঠোঁকতে কত কলসীই ভাঁঙ্গয়া গেল। 
রাজভাগ্ডার হইতে শত শত ঝাড়ু ও শত শত কলসী আসিয়াছিল, কাজেই 
কোন অভাব হইল না। : 


১৩৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


“শত ঘট জলে হৈল মাঁন্দর মার্জন। 
মাণ্দর শোধিয়া কৈল যেন নিজ মন ॥ 
নিমল শনতল স্নিগ্ধ কাঁরলা মান্দর। 
আপন হৃদয় যেন ধারল বাঁহর ॥ 
শত শত লোক জল ভরে সরোবরে। 
ঘাটে স্থল নাহি কেহ কৃপে জল ভরে ॥ 
পূর্ণ কুম্ভ লঞা আইসে শত ভন্তগণ। 
শুন্য ঘট লয়ে যায় আর শতজন ॥ 
নিত্যানন্দাদ্বৈত স্বরুপ ভারতী আর পুরী । 
ইহাঁ বিনা আর সব আনে জল ভার ॥ 
ঘটে ঘটে ঠোঁক কত ঘট ভাঙ্গ গেল। 
শত শত ঘট তাঁহা লোকে লঞা আইল ॥ 
জল ভরে ঘর ধোয় করে হারিধধাঁন। 
কৃষ্ণ-হাঁরধনান বিনা আর নাহ শান ॥ 
কৃষ কৃষ্ণ কাহ করে ঘট সমর্পণ। 
কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন ॥ 
যে যেই কহে সেই কহে কৃষ্ণনামে। 
কৃষ্ণনাম হৈলা তাহে সঙ্কেত সর্ব কামে ॥ 
প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম। 
একলে করেন প্রেমে শত জনের কাম ॥ 
শত হাতে করেন যেন ক্ষালন মাজন। 
প্রাতি জন পাশে যাই করায় শিক্ষণ ॥” 
মন্দির মার্জনা শেষ হইলে পর সকলের হৃদয়ে বিশেষ উল্লাসের সঞ্চার 
হওয়াতে কীর্তন আরম্ভ হইল। কাঁর্তনান্তে িছহক্ষণ বিশ্রাম কাঁরয়া নিকটস্থ 
নরেন্দ্র সরোবরে সকলে একত্রে পরমানন্দে স্নান কাঁরলেন। স্নানের সময় খুব 
জল-ক্রীড়া হইল। সর্বাবদ্যাবিশারদ সর্বাগ্রণী চৈতন্যদেবের অদ্ভুত জল-ক্রীড়া, 
_সন্তরণ, ডুব দেওয়া, জলে ভাসা ইত্যাঁদ নানাপ্রকার ক্লীড়াকৌতুকে 
পারদর্শিতা দেখিয়া লোকের বিস্ময়ের সীমা রাঁহল না। 
পূর্বের ব্যবস্থা অনুসারে বাণরনাথ ও মান্দরের প্রধান কমচারী তুলসী 
পাঁড়ছা প্রচুর প্রসাদ আনিয়া রাখিয়াছিলেন, স্নানান্তে ভন্তগণসহ চৈতন্যদের 
পৰ্ম আনন্দ কাঁরতে করিতে সেই প্রসাদ গ্রহণ কারলেন। 
রথযাত্রার ঠিক পূর্বাদন শ্রীশ্রীজগন্নাথদেবের নেত্রোৎসব। স্নানযান্রার পর 
হইতে 'বেশ' পারিবর্তনের জন্য মান্দর বন্ধ থাকে, তখন বিগ্রহের দর্শন পাওয়া 


১০ 


A wi ৮ 
টু ৯১০১, 7 2 । 
ow এপ ৮, ॥ aOR ইনার" 
ba he জী ২ Ae শপ টানে 
Lr are 


পুরীতে নবেন্দু-সবোবরতাীরে সপাঁরকর শ্রীশ্রীচৈতনাদেব। 


প্রায় চাবিশত বংসরেধ প্রাচীন এই এতিহাঁসক চিত্রটি উাঁড়য্যাৰ স্বাধীন নপাত 
মহারাজা প্রতাপর্‌ চৈঙনাদেবের প্রকটকালেই "কান শল্পীকে দিয়া আঙ্কিত 
কাইিযাছিলেন।  চৈওনাদেবের দেহাবসানেব পণ দিবহাকুল শ্রীনিবাস আচার্যবে 
পরে এই চিত্র উপহৃত হয়। শ্রীনিবাস আচারের বংশধব শ্রীল বাধামোহন ঠাকুল উদ্ক 
চি্খান তদীয শিষ মহাবাজ মন্দকুমাবকে উপহার দেন। তদপাধ এই চি 
মনিদাবাদে নন্দকৃমারেব প্রাসাদ -কৃঞ্জঘাটা রাজ্বাটীতে সা বক্ষিত আছে। 


পুরা প্রত্যাবর্তন--ভন্তসঙ্গে আনন্দ ৯৩৭ 


যায় না। নেত্রোৎসবের দিন দরজা খোলে, সেইদিন দেবদর্শনের জন। মান্দিবে খুব 
ভিড় হয়। কয়েকদিনের অদর্শনে উৎকাণ্ঠিত চৈতন্যদেব অদ্য শ্রীশ্রীজগন্নাথদেবেব 
দর্শনের আশায় অতাঁব উৎফুল্ল । ভন্তগণসহ ত্বরায় মন্দিরে গমন কাঁরলেন এবং 
ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া নিকটে ভোগমন্ডপে গিয়া তাষিত চাতকের মেঘ- 
দর্শনের ন্যায় নয়ন ভাঁরয়া দর্শন কারিতে লাগলেন । 


“আগে কাশীশ্বর যায় লোক নিবারয়া। 

পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া ৷ 

পাছে আগে পুরী ভারত দোহার গমন। 

স্বরূপ অদ্বৈত দুই পাশ্ৰবে দুইজন ॥ 

পাছে পার্রবেশচলি যায় আর ভন্তগণ। 

উতকণ্ঠায় গেলা সবে জগন্নাথের ভবন ॥ 

দরশন লোভেতে কাঁর মর্যাদা লঙ্ঘন। 

ভোগমণ্ডপে যাঞা করে শ্রীমূখ দর্শন ॥ 

তৃষ্ণার্ত প্রভুর নেত্র-ভ্রমরযুগল। 

গাঢ় তৃষা পিয়ে কৃষ্ণের বদন কমল ॥" 

রথযাত্রার দিন রাত্রি থাকিতেই স্নান-কৃত্য সম্পাদন করিয়া চৈতন্যদেব 

ভন্তগণসহ মন্দিরে উপস্থিত হইলেন। মন্দিরের সম্মুখে রাজপথে বিশালকায় 
আঁত মনোহর সমসজ্জিত রথ তিনখান শোভা পাইতেছে। বলরাম ও সুভদ্রাসহ 
শ্রীশ্রীজগলাথদেবকে রথে আরোহণ করাইবার জন্য পাশ্ডাগণ মান্দরের বাহরে 
আনয়ন কাঁরলেন। 

“তবে প্রতপরুদ্র করে স্বহস্তে সেবন। 

সুবর্ণ মার্জনী লৈয়া করে পথ সম্মার্জন ॥ 

চন্দনজলেতে করে পথ নাঁসণন। 

তুচ্ছ সেবা করে বৈসে রাজ সিংহাসন ॥ 

উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন। 

অতএব জগন্নাথের কপার ভাজন ॥" 


রাজার ভন্তিপূর্ণ সেবা দেখিয়া চৈতন্যদেবের মন আতিশষ প্রসন্ন হইল। 
্রীশ্রীজগন্লাথের মাণ্দর হইতে গুশ্ডিচাবাড়ী পর্যন্ত প্রায় অর্ধ ক্লোশ দীর্ঘ আত 
সুন্দর সরল রাজপথ ৷ সেই রাজপথে লক্ষ লক্ষ লোক শ্রীশ্রীজগন্নাথের বথাবোহণ 
দর্শন কারবার আকাঙ্ক্ষায় উদগ্রীব হইয়া আছে। ভভ্তগণসহ চৈতন্যদেব জনতার 
মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলে উল্লাসত জনসমদ্রে যেন তুফান ছুটিল, লক্ষ-কণ্ঠে 
মৃহুর্সহুঃ জয়ধীন হইতে লাগিল। নানাপ্রকার বাদ্য, ভন্তগণেব প্রার্থনা, 


১৩৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


স্তবস্তুতি ও আনন্দধাঁনর মধ্যে শ্রীপ্রীজগন্নাথ সুসাজ্জত রথে আরোহণ 
কারলেন। রথরজ্জু ধারণ করিয়া ভন্তগণ টানতে লাগিলেন: ধীরে ধীরে রথ 
চলতে লাগিল। শ্রীত্রীজগন্নাথ রথে চাঁড়লে চৈতন্যদেব গৌড়ীয় ভন্তগণসহ 
কীর্তন কবিয়া সঙ্গে সঙ্গে চলিলেন। সংকীর্তনের সাত সম্প্রদায় হইল । 
সম্মুখে চারি সম্প্রদায়, দুই পাশে দুই, এবং পশ্চাতে এক সম্প্রদায় কীর্তন 
কাঁরতে লাগিলেন। এক এক সম্প্রদায়ে দুই দুই কাঁরয়া মোট চৌদ্দাট মাদল 
বাজতে লাগল। চৈতন্যদেব প্রথম চারি-সম্প্রদায়ে স্বরপদামোদর, শ্রীবাস 
মুকুন্দ ও গোবিন্দ এই চারজনকে প্রধান গায়ক কাঁরয়া দিয়া তাঁহাদের এক 
এক জনের সঙ্গে আবার বাছিয়া বাছয়া পাঁচজন করিয়া ভাল গায়ককে (‘পালি 
গায়েন) জাঁড়দার করিয়া দিলেন। অদ্বৈত. নিত্যানন্দ, হারদাস ও বকেশ্বর 
এই চারিজনকে উক্ত চারি সম্প্রদায়ের প্রধান নর্তকরুপে নৃত্য পাঁরচালক 
কারলেন। অদ্বৈতাচার্ধের পুত্র অচ্যৃতানন্দের পাঁরচালনায় শাঁন্তপুরেব এক 
দল, রামানন্দ ও সত্যরাজ খানের নেতৃত্বে কুলীনগ্রামের এক দল, এবং নরহারি 
ও বঘুনন্দনের অধীনে শ্রীখণ্ডের এক দল._এইরুপে মোট সাত সম্প্রদায় গঠিত 
হইল। চৈতন্যদেব ঘাঁরয়া দ্দারয়া সাত সম্প্রদায়ের সঙ্গেই মিলিত হইয়া 
সকলের উৎসাহবর্ধন কাঁরতে লাগলেন। এই অপূর্ব সংকীর্তন, ভন্তগণের 
ভাব-ভান্তি-উল্লাস আর মনোহর নৃত্যগণত-বাদ্যে সকলেই 'বাস্মত হইল । রাজা 
প্রতাপরূদ্র পান্রমিত্রগণসহ চৈতন্যদেবের সৃষ্ট মহাসংকীর্তন দেখিয়া স্তাম্ভত 
হইলেন। 
কিছুক্ষণ চলিবার পর রথ এক স্থানে স্থির হইয়া দাঁড়াইল। অমান 

চৈতন্যদেব সাত সম্প্রদায়কে একত্রে মিলাইয়া স্বয়ং কীর্তন আরম্ভ কাঁবলেন। 
কয়েকজন নির্বাচিত প্রধান গায়ককে সঙ্গে লইয়া দামোদর হইলেন সঙ্গের 
পালি গায়েন'। 

“দণ্ডবৎ কারি প্রভু জাঁড় দুই হাত। 

উধর্বমুখে স্তুতি করে দোঁখ জগন্নাথ ।” 

ভাবাবিষ্ট চৈতন্যদেবের তেজোময় দেহকান্তি, অপুর্ব নর্তন-কীর্তন দর্শন 

কারবার জন্য চাঁরাদকে লোক ঘাঁরয়া দাঁড়াইয়া ভীষণ ভিড় করিল। জনতাকে 
ঠোলয়া রাখিবার জন্য ভন্তগণ হাতে হাত ধাঁরয়া চারদিকে মণ্ডলাকারে 
দাঁড়াইলেন। এইরূপে_ 

“লোক নিবারতে হইল তিন মণ্ডল। 

প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল ॥ 

কাশীশবর গোবিন্দাদি যত ভন্তগণ। 

হাতাহাতি কাঁর হৈল "দ্বিতীয়া বরণ ॥ 


পুরণ প্রত্যাবর্তন- ভন্তসঙ্গে আনন্দ ১৩৯ 


বাহরে প্রতাপরুদ্র লইয়া পান্গণ। 
মন্ডল হইয়া করে লোক নিধারণ॥" 


মন্ডলের মধ্যস্থলে প্রশস্ত গোল জায়গায় ভাবাবিস্ট চৈতন্য'দব ঘুরিয়া ফারিয়া 
সবচ্ছন্দগাততে সাললসপ্চারী মৎংস্যের ন্যায় অবলীলারুমে নৃত্য-গীত ও কণর্তন 
কাঁরতেছেন। তাঁহার ভাবময় পাঁবর দেহে যাহাতে অন্যলোকেব স্পর্শে পড়া 
না জন্মে, কিংবা 'আবেশে অবশ তনু" ভূলুণ্ঠিত না হয়, সেজন্য নিত্যানন্দ 
দুই হস্ত প্রসারণ কারয়া পিছনে পিছনে ফিরিতেছেন : কিন্তু সব সময়ে রক্ষা 
কাঁরতে পাঁরতেছেন না। মধ্যে মধ্যে সেই 'সোনার প্রাতমা ধূলায় গড়াগাঁড়' 
যাইতেছে। 


“আছাড় খাইয়া পড়ি ভূমে গাঁড় যায়। 

স্বর্ণপর্বত যেন ভূমিতে লোটায় ॥ 

নিত্যানন্দ প্রভু দুই হস্ত প্রসাঁরয়া। 

প্রভুকে ধাঁরতে বুলে দুই পাশে ধাইয়া ৷ 

প্রভূ-পাছে বলে আচার্য করিয়া হুওকার। 

হারদাস হাঁরবোল, বলে বার বার ॥” 

অলৌকিক সেই ভাব দোঁখয়া জনমণ্ডলশ সবিস্নয়ে চিন্রার্পতের ন্যায় 

দাঁড়াইয়া রাঁহল। রাজ্যের প্রধান অমাত্য (পাত্র) হাঁরচন্দনের স্কন্ধে হাত 
রাখিয়া রাজ। প্রতাপরুদ্র অপলক দৃষ্টিতে চৈতনাদেবকে দর্শন কাঁরতোঁছলেন। 
এমন সময়ে আচার্য শ্রীনিবাস আসিয়া তাঁহার সম্মুখে দণ্ডায়মান হইলেন। 
প্রীনবাসের দ্বারা দষ্টপথ অবরুদ্ধ হওয়ায় রাজা ভালরুপে দেখিতে পাইতে- 
ছিলেন না. তাই সরিয়া দাঁড়াইবার জন্য হরিচন্দন গ্রীনবাসের গা ঠেলিতে 
লাগিলেন। শ্রীনিবাস কীর্তনের ভাবে বিভোর, কাজেই রাজাকে লক্ষ করেন 
নাই এবং হরিচন্দনের ঠেলাঠেঁলির কারণও বাঁঝতে পারেন নাই। হার5ন্দন 
পৃনঃপুনঃ ঠেলাঠোল করাতে বিরন্ত হইয়া শ্রীনিবাস অবশেষে তাঁহাকে এক 
চাপড় মারিয়া এর্‌পভাবে উত্তযান্ত কাঁরতে নিষেধ কাঁরলেন। হাঁরচন্দন উত্তোজত 
তাঁহার মন শান্ত হইল। ভান্তমান রাজা হ্রিচন্দনকে বলিলেন, “তোমার মহা- 
ভাগ্য, সেইজন্ই এইরূপ মহাত্মার স্পর্শে কৃতার্থ হইলে ৷” 

“ক্রুদ্ধ হইয়া তাঁরে দিছ চাহে বাঁলবারে। 

আপনে প্রতাপরুদ্র নিবারলা তাঁরে ॥ 

ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা । 

আমার ভাগ্যে নাহ--তুমি কৃতার্থ হইলা ॥” 


১৪০ শ্রীত্রীচৈতন্যদেব 


বিকার উপস্থিত হইতেছে । ক্ষণে ক্ষণে রূপ পাঁরবার্তত হইয়া নূতন কলেবরে 
নৃতন মানূষর্পে দেখা যাইতেছে । সেই অপূর্ব মুর্তি দর্শন কাঁরয়া তাঁহাকে 
তখন আর গৌড়ীয় ভন্তগণ 'নদের 'নমাই', কিংবা পুরীর ভন্তগণ 'ভ্রীনৎস্বামী 
শ্রীকফচৈতন্য ভারতীজন মহারাজ' মনে কাঁরতে পারিতেছিলেন না। 


অল্টসাত্িক ভাব হয় সমকাল ॥ 

মাংস ব্রণ সহ রোমবৃন্দ পুলাকিত। 
শিমুলীর বৃক্ষ যেন কণ্টকে আবৃত॥ 
একেক দণ্ডের কম্প দেখ লাগে ভয়। 
লোকে জানে দন্ত সব খাঁসয়া পড়য় ॥ 
সর্বাঙ্গে প্রস্বেদ ছুটে তাতে রক্তোদগম। 
‘জজ গগ'জজ গগ’ গদগদ বচন ॥ 
জলযন্ত্-ধারা যেন বহে অশ্রুজল। 
আশপাশ লোক যত ভিজিল সকল ॥ 
দেহ কান্ত গৌর, কভু দেখিয়ে অরুণ । 
কভু কান্তি দোখ যেন মল্লিকা পুজ্পসম ॥ 
কভু স্তম্ভ কভু প্রভু ভূমিতে পড়য়। 
শুষ্ক কাম্ঠ সম হস্ত পদ না চলয় ৷ 
কভু ভূমি পড়ে কভু হয় শ্বাস হান। 
যাহা দোঁখ ভন্তগণের হয় প্রাণ হান ॥ 
কভু নেন্র-নাসাজল মুখে পড়ে ফেন। 
অমৃতের ধারা চন্দ্রীবম্বে বহে যেন ॥" 


কিছুক্ষণ পথে দিব্য আবেশের উপশম হইলে চৈতন্যদেব কীর্তন ক্ষান্ত 
কারলেন। রথ আবার ধরে ধারে অগ্রসর হইতে লাগিল। ভভ্তগণ কীর্তন 
কাঁরয়া সঙ্গে সঙ্গে চলিলেন। দামোদর স্বরূপ চৈতনাদেবের অন্তরের ভাব 
বূঝিয়া সময়োপযোগী পদ ধাঁরলেন। 


“সেই ত পরাণনাথে পাইল 
যাহা লাগে মদন দহনে ঝুরি গেল" ॥” 


দামোদব চৈতন্যদেবের অন্তরের ভাব বিশেষরূপে হৃদয়ঙ্গম করিতে পারিতেন। 
সেই জন্য তাঁহার মুখে সময়োপযোগী গান, কবিতা, পদ. শ্লোক ইত্যাঁদ শুনিয়া 
চৈতনাদেবের আনন্দ শতগুণে বাদ্ধি পাইত। 


পুরী প্রত্যাব্ত- ভন্তসঙ্গে আনন্দ ১৪১ 


শ্রীশ্রীজগন্নাথদেবকে রথের উপর দর্শন কাঁরযা চৈতন্যদেবেব অন্তরে 

ব্জগোপনগণের ভাবের উদয় হইয়াছে।' ‘প্রিয়তম শ্রীকৃষ্ণ বৃন্দাবন তাগ কারিয়া 
দ্‌রদেশে গমন করায়, গোপাঁগণ তাঁহার বিরহে ব্যাকুল হইয়া কতকাল হইতে 
তাহার আগমন আশায় পথ-পানে তৃষিত নেত্রে চাঁহয়া আছেন। বহুকাল পরে 
সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্র স্নান কারবার জনা গো?পকারাও 'গয়াছেন। 
শ্রীকৃষ্ণও রথে চাঁড়য়া আঁসতেছেন। তাঁহাকে আসিতে দোঁখয়া আনন্দে অধীবা 
গোপীগণ ছুটিয়া গিয়া রথ ধাঁরলেন। স্বয়ং রথের বজ্জু ধাঁরয়া টানিযা 
চাঁলয়াছেন, দোর সহ্য হইতেছে না. তাড়াতাঁড় লইয়া যাইবার জনা কখনও 
জোবে টানিতেছেন, কখনও বা মাথা দয়া ঠোৌলতেছেন। আবার হাস/-পারহাস, 
কখনও বা মান-আভমান, আবার কখনও বা আনন্দে নৃত্যগ্ণীত। বহুদিনের পর 
'পরাণনাথ'কে পাইয়া গোপণগণের সেই অপার আনন্দ ও মাধুর্যের আস্বাদ আজ 
স্বীয় অন্তরে অনুভব কবতঃ চৈতনাদেব রথোপাঁর উপাবষ্ট তাঁহার 'পরাণনাথ' 
শ্রীপ্লীজগন্নাথকে দর্শন কারতেছেন। মনোভাব বাঁঝয়া স্বৰূপ যেই পদ ধাঁরলেন, 
'সেই ত পরাণনাথে পাইলদু. যাহা লাগি মদন দহনে ঝর গেল”, অমানি তাঁহার 
ভাব-সম্দ্রু আরও উথ্থালযা উঠিল । শ্রীশ্রীজগন্াথেব মুখের দিকে চাহয়া কখন 
নৃতা, কখন গীত, কখনও সুমধুর পদ বা শ্লোক আবাত্ত কারতেছেন। আবার 
মধ্যে মধ্যে রথের রঙ্জু ধাঁরয়া টানতেছেন, অধর হইয়া কখনও বা রথ-চক্র মাথা 
দিয়া ঠোলতেছেন। অনিমেষ লোচনে 'পরাণনাথের' মুখচন্দ্র নিবাক্ষণ কাঁরতে 
কাঁরতে মনঃপ্রাণ তাহাতে সম্পূর্ণ বিলীন হওয়ায়, মধ্যে মধ্যে দেহ সংজ্ঞাশুনা 
হইতেছিল, নিত্যানন্দ. গোঁবন্দ, কাশীশ্বর, আত সাবধানে কাছে কাছে থাকিয়া 
দেহরক্ষা করিতেছিলেন। একবার তাঁহারা সামলাইতে না পারায়, সেই ভাব- 
বিহবল ‘সোনার তন ধুলায় লুটাইবার উপক্রম হইল। মহাবাজ প্রতাপ 
নিকটে ছিলেন, তান তৎক্ষণাৎ হাত বাড়াইয়া প্রীঅঙ্গ ধাঁরয়া ফৌললেন। ইহাতে 
ভাবের উপশম হওয়ায় চৈতন্যদেব 'ফাঁরয়া তাকাইলেন। 

“রাজা দোঁখ মহাপ্রভু করেন ধিক্কার। 

ছি ছি বষায়-স্পর্শ হইল আমার ।” 
ভন্তগণকে এজন্য অনুযোগ দিয়া চৈতন্যদেব ক্ষোভ প্রকাশ কবিতে লাগলেন। 
তাঁহার কথাবার্তা কর্ণগোচর হওয়ায় রাজার মনে অতান্ত ভয় জাঁন্মল। সার্ব- 
ভৌম তখন রাজাকে সান্ত্বনা দিয়া বললেন, 

“তোমার উপরে মহাপ্রভুর প্রসন্ন আছে মন। 

তোমা লক্ষ্য করি শিখায়েন নিজ গণ ॥ 

অবসর জানি আম কারব নিবেদন। 

সেই কালে যাই কাঁরহ প্রভুর মিলন ॥” 


১৪২ শ্রীশ্রীচৈতন্যদেব 


রথ ধীরে ধীরে গুণ্ডিচাবাড়ীর দিকে অগ্রসর হইয়া 'বলগাঁণ্ড' নামক স্থানে 
আসিয়া দাঁড়াইল। এইস্থলে ভক্তগণ শ্রীশ্রীজগন্নাথকে ফলমিন্টি (নিমকাঁড়) ভোগ 
বাগানের ভিতর প্রবেশ কাঁরলেন। দেহ ক্লান্ত থাকায় ভূমিতেই শয়ন কাঁবলেন, 
এবং মনে মনে আপনার ভাবে ভাগবতের গোপনগতা আবাঁন্ত কারতে লাগিলেন। 
একটু পরেই পাঁরশ্রান্ত দেহে তন্দ্রাবেশ হইল। রামানন্দ ও সার্বভৌম অবসর 
বাঁঝয়া রাজা প্রতাপরুদ্রকে ছদ্মবেশে তথায় আনলেন। তাঁহাদের ইঙ্গিত 
বৃঝিয়া তানও চৈতনাদেবের পদসেবায় অগ্রসর হইলেন। 


“সার্বভৌমের উপদেশে ছাড় রাজবেশ। 
একেলা বৈষ্ণব বেশে আইলা সেই দেশ ৷ 
সব ভক্তের আজ্ঞা লৈয়া জোড়হাত হৈয়া। 
প্রভুপদ ধরি পড়ে সাহস করিয়া ৷ 

আঁখি বাঁজ প্রভূপ্রেমে ভূমিতে শয়ন। 
নৃপাঁত নৈপুণ্যে করে পাদসংবাহন ॥ 
বাসলশলার শ্লোক পাঁড় করয়ে স্তবন। 
'জয়াততেহধিকং' অধ্যায় করয়ে পঠন ॥ 
শুনিতে শ্ানতে প্রভুব সন্তোষ অপার। 
বোল বোল বলি উচ্চ বলে বার বার॥ 
‘তব কথামৃতং' শ্লোক রাজা যেমাতি পাঁডল। 
উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল॥ 
‘তুমি সমাবে বহু দিলে অমূল্য বতন। 
মোব কিছু দিতে নাই, দিন, আলঙগন ॥" 
এত বলি সেই শ্লোক পড়ে বার বার। 
দুই জনার অঙ্জাকম্পন নেবে জলধার ॥৮ 


“তব কথামৃতং তপ্তজ'ীবনং কাঁবাভরশীড়িতং কহমষাপহম্‌। 
শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণান্ত যে ভূঁরিদা জনাঃ॥” 
-_ ভাগবত 


হে প্রিয়তম! তাপিত ব্যান্তুগণের জীবনসুশতলকারণ. ব্রহ্মজ্ঞ খাঁষগণ- 
সংস্তুত, কলুষহার'ণ, শ্রবণমশ্গল, সর্বত্র সর্বকল্যাণহেতু, অমৃতমষী তোমার 
কথা যাঁহাবা জগতে প্রচার করেন তাঁহাদগকে দানবীর বাঁলতে হইবে!' 
ভাগবতেব সুমধুর শ্লোকে চৈতন্যদেব হৃদয়ের উচ্ছাস চাপিয়া রাখিতে 
পারলেন না। শ্লোকপাঠককে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ কাঁরয়া 


পুরা প্রত্যাব্তন_ ভন্তসঙ্গে আনন্দ ১৪৩ 


“প্রভু কহে কে তুম কাঁরলে মোর 'হত। 

আচম্বিতে আসি পিয়াও কৃফলশীলামৃত॥ 

রাজা কহে আম তোমার দাসের অনূদাস। 

ভূত্যের ভৃত্য কর মোরে এই মোর আশ॥" 
এতদিনে আজ রাজার প্রাণের আকাত্ক্ষা পূর্ণ হইয়াছে; চৈতন্যদেবকে বান 
বার প্রণাম কাঁরয়া তিনি আশীর্বাদ প্রার্থনা কারলেন , তদনন্তর ভন্তগণকে 
বন্দনা করিয়া তাড়াতাড়ি বিদায় লইলেন। পরে সমস্ত ঘটনা চৈতন॥দেবের 
গোচরীভূত হইয়াছিল। তদবধি রাজা প্রত।পরুদ্র বিশিষ্ট ভন্তমধো পারগাঁণত 
হইযাছলেন। 


সার্বভৌম ও রামানন্দেব সঙ্গে যুক্তি করিয়া রাজা প্রতাপর্দ্র বাণীনাথের 
দ্বারা 'বলগশ্ডি' ভোগের প্রসাদ, প্রচুর পরিমাণে ফলমূল. মিষ্টান্ন, পানীয় 
হত্যাঁদ পাঠাইলা দিলেন। বাগানের মধ্যে ভন্তগণ-সঙ্গে আনন্দ কাঁরতে কাঁবতে 
চৈতন্যদেব সেই প্রসাদ গ্রহণ কারিলেন। তাঁহার ভিক্ষাব সময়ে কতকগুলি 
গরীব লোক প্রসাদের আশায় বাগানের পাশে দাঁড়াইলে, তাহাদিগকে দেখিয়া 
চৈতন্দেবের হৃদয় বিগালত হইল স্বয়ং পরমাদরে তাহাদিগকে ডাঁকয়া 
আনিলেন এবং পরিতোষ সহকারে এ সকল গরধব-দঃখীকে ভোজন কব।ইবাব 
জনা গোঁবন্দকে আদেশ কাঁরলেন। 


"প্রভুর আজ্ঞায় গোঁবন্দ দীনহীন জনে। 
দুঃখিত কাঙ্গাল আন করায় ভোজনে ॥ 
কাঙ্গালের ভোজনরঙ্গ দোখ গৌরহরি। 
'হরিবোল' বলি তারে উপদেশ কাব] 

হার হরি বলে কাঙ্গাল প্রেমে ভাস যায়। 
এছন অদ্ভূত লীলা করেন গৌর বায ॥" 


ধরে ধীরে চলিয়া রথ অবশেষে গুণ্ডিচাবাড়শীতে আসিয়া উপস্থিত হইল । 
বলরাম সভদ্রা সহ শ্রীশ্রীজগন্নাথ মান্দরে প্রবেশ কাঁবয়া সিংহাসনে উপবিষ্ট 
হইলে, প্রাঙ্গণে ভন্তগণকে লইয়া চৈতন্যদেব কীর্তন জ্াড়য়া দিলেন। কমে কমে 
শ্ীশ্রীজগন্নাথদেবের স্নান, ভোগ, আরাঁত শেষ হইল । আরাতি-দর্শনান্তে চৈতন্য- 
দেব ‘আই টোটা' নামক বাগানে গিয়া অবস্থান কাঁবলেন। শ্রীপ্রীজগন্নাথ যে 
কয়দিন গুণ্ডিচাবাড়াঁ অবস্থান করেন, সেই সময়ে পুবীবাসশ সাধু সমগাসন 
ত্যাগ মহাত্মারাও তাঁহার সঙ্গে সঙ্গে আসিয়া গৃণ্ডিচাবাড়ীর আশেপাশে ভাঁহার 
সান্নকটে বাস করেন। ধনী সজ্জন বান্তগণ সেখানে তাঁহাদের খাওয়া-থাকান 
সুব্যবস্থা কাঁরয়া দেন। চৈতন্যদেবও তাঁহার সঙ্গ সন্্যাসি-রক্ষচারীদিগকে 
লইয়া এই কয়দিন (প:নর্যান্রা পর্যন্ত) ‘জগন্নাথ বল্পভ' নামক নিকট হপ' 


১৪৪ শ্রীশ্তরীচৈতন্যদেব 


বাগানে অবস্থান পূর্বক নিত্য শ্রীশ্রীজগন্নাথ দর্শন, নরেন্দ্র সরোবরে স্নান, ভজন- 
কীর্তন ও ধ্যানধারণাতে কাটাইলেন। 
পুষ্যানক্ষত্র-সংযুন্ত দ্বিতীয়াতে রথযাত্রা, তৎপরবতর্ঁ (হোরা) পঞ্চমী 
দিনে লক্ষমীদেবীর বিজয়োৎসব। রথযান্রার দিনে শ্রীশ্রীজগন্নাথদেব লক্ষন্রী- 
দেবীকে নীলাচলে রাশিয়া সুন্দরাণ্টলে (গুণ্ডিচাবাড়ী) চলিয়া গেলে লক্ষমীদেবী 
ক্রুদ্ধ হইযা পণ্ণমী [দিনে তাঁহাব দাসীদিগকে সঙ্গে লইয়া সাজসত্জা কাঁরয়া 
পালক চাঁডযা বাহবে আঁসধা সিংহদ্বারের কাছে উপাঁবন্ট হন এবং দাসী- 
গণকে হুকুম করেন। তাহারা তখন শ্রীশ্রীজগন্নাথের সেবক ভূতাগণকে ধাঁরয়া 
বাঁধযা লইয়া আসে । দাসীগণ সেবকদিগকে গালাগালি করিয়া শেষে বেদম 
প্রহার কাঁবতে আরম্ভ করিলে তাঁহারা করজোড়ে ক্ষমা প্রার্থনা কাঁরয়া চার- 
পাঁচ দিনের মধ্যে শ্রীশ্রীজগন্নাথদেবকে লইয়া আসার প্রাতশ্রদীত দিয়া মাঁন্তলাভ 
করে। মান্দরের পান্ডাসেবকগণ এইরুপে প্রাত বৎসর আঁভনয় সহকারে 
লক্ষমীদেবীর 'বিজয়োৎসব পালন কাঁরয়া থাকেন। এই বংসর চৈতনাদেব ও 
গৌড়ীয় ভন্তগণের আনন্দবর্ধনের জন্য রাজার আঁভপ্রায় অনুসারে খুব ঘটা 
করিয়া উৎসবের আয়োজন হইল । রাজা প্রতাপরদদ্র উৎসব খুব জাঁকজমক 
করার জনা কাশীমিশ্রকে বাললেন। 
“কাল হোরা পণ্টমন শ্রীলক্ষমণীর বিজয় । 
এছে উৎসব কর যৈছে কভু নাহ হয়॥ 
মহোৎসব কর তৈছে 1িবশেষ সম্ডার। 
দেখ মহাপ্রভুব যৈছে হয় চমৎকার ॥ 
ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে। 
চিৰ বস্ত্র ছত্ৰ আর 'কাঁঙ্কনী চামবে॥ 
ধবজপতাকা ঘণ্টা দর্পণ করহ' মণ্ডন। 
নানা বাদ্য নৃতা দোলা করহ সাজন ॥" 
পণ্চমী তিথিতে প্রভাতকালে চৈতন্যদেব ভন্তগণসহ গাান্ডিচাবাড়ীতে 
শ্রীশ্রীজগন্নাথকে দর্শন কাঁরয়া লক্ষরীদেবীর উৎসব দর্শনের জন্য মন্দিরে আসিয়া 
উপস্থিত হইলেন । লক্ষমীদেবীর অতুল এখবয , দাসগণসহ সাজিয়া গঁজয়া 
বাহরে আগমন, শ্রীশ্রীজগন্নাথের অনুসন্ধান, ক্রোধ, শ্রীশ্রীজগন্রাথ-সেবকগণকে 
দাসীগণের ধাঁরয়া আনয়ন, প্রহার, কটটীন্ত, উভয়পক্ষের বাদানুবাদ, রঙ্গরস 
দেখিয়া সকলেরই খুব আনন্দ হইল ৷ চৈতন্যদেব ভন্তগণসহ সেই আনন্দোংমব 
বিশেষ ভাবে উপভোগ কাঁরলেন। 
চৈতনাদেব রসতত্বববেত্তা দামোদরের নিকট লক্ষন্রীদেবীর প্রেমভাবের ও 
ব্জগোপপণগণের প্রেমভাবের মাহমার তুলনামূলক সমালোচনা শুনিতে ইচ্ছা 
প্রকাশ করায় শাস্তজ্ঞ দামোদর উভয়ের বিস্তৃত ব্যাখ্যা করিয়া শুনাইতে 


পুরণ প্রত্যাবর্তন--ভন্তসঙ্গে আনন্দ 4 ১5 


লাগিলেন। লক্ষমীদেবীর প্রেম ও আভমান এবং দ্বারকাতে শ্রীকৃষ্ণের প্রতি 
সতাভামার প্রেম ও আঁভমানাঁদ এশ্বর্যভাব-সংযুক্ত। কিন্তু বজগোপণীগলের 
প্রেমে এ*বযের নামগন্ধ নাই, শুদ্ধমাধূর্য পাঁরপূর্ণ। সেখানে ভগবানের 
এশবেলেশহঈীন মাধূর্যপারপূর্ণ শুদ্ধ স্বর্পের প্রকাশ! দামোদর ব্রজলনলারু 
মাধুর্য, গোপণীগণের অমল অহেতুক নিচ্কাম প্রেমের বর্ণনা, এবং 'বাঁবধ রসের | 
{বকাশাঁবস্তার কাহনী বর্ণনা কারলেন। কৃষপ্রেমোন্মাদনী গোপসগণের, 
বিশেষতঃ শ্রীমতী রাধিকার আঁত উচ্চ প্রেমভাবের বর্ণনা শানিয়া চৈতনাদেবের 
অন্তবে সেইসকল ভাবের অনুভব ও রসের স্ফুরণ হইতে লাগিল । কিয়ৎক্ষণ 
পরে আনন্দের আঁতশয্যে আত্মসংবরণ কাঁরতে না পারিয়া তান ভাবে বিভোর 
হইয়া প্রেমে নতা করিতে আরম্ভ কাঁরলেন। দামোদর ভাব ব্াঁঝর। 
সময়োপযোগণ পদ ধাঁরলেন, ক্রমে অন্যান্য ভন্তগণও যোগ দিলেন, কীর্তন 
খুব জমিয়া উঠিল। অনেকক্ষণ কাঁত'ন কারবার পর চৈতন্যদেবের ভাবের 
উপশম হইলে নূতাগশত থামাইয়া বিশ্রাম কারলেন। তৃতীয় প্রহরে লক্ষন্রী- 
দেবীর উৎসব সমাপ্ত হইল। পাণ্ডাগণ প্রচুর প্রসাদ আনিয়া দলে ভন্তগণকে 
লইয়া চৈতন্যদেব আনন্দ করিতে করিতে সেই প্রসাদ বাঁটয়া খাইলেন। 
পৃনর্ধান্সা (দশম?) দিনে শ্রীন্রীজগন্লাথ আবার রথে চাঁড়য়া মান্দরে ফা বর 
চাঁললেন। চৈতন্যদেবও ভভন্তগণসহ নূত্য-গীত-কীর্তন কাঁরয়া সঙ্গে সঙ্গে 
আগসলেন। 'সংহদ্বারের সম্মুখে আঁসয়া রথ দণ্ডায়মান হইলে শ্রীগ্রীজগন্না্ধ- 
দেবের রাজবেশ হয়। সুবর্ণানর্মিত আঁত সুন্দর হস্তপদ সংযোগে সেই অপুর্ব 
বেশ ও বিচিত্র সাজ-পজ্জা দেখিয়া মন মুগ্ধ হইয়া যায়। 
রথযান্রাদনে শ্রীন্রীজগল্লাথ যেভাবে মন্দির হইতে বাঁহর হইয়া রথে ফান 

এবং পুনর্ধাল্রাদনে যেভাবে নামিয়া মান্দরে আসেন, তাহার নাম পান্ডুবিওয় ॥ 
পান্ডাগণ বিগ্রহকে পট্রডোরণতে বাঁধিয়া, দুই পাশ হইতে সেই ডোরা ধারক 
শুনো তুলিয়া এক স্থান হইতে অন্য স্থানে রাখতে রাখতে ধীরে ধারে 
অগ্রসর হন। যে-সকল স্থানে বিগ্রহকে এঁরপে রাখা হয়, সেই সকল স্থানে 
ন.তন 'তুলপ' (গাঁদ) বিছান হয়। বিগ্রহের চাপে সেই সকল তুল" ফা্টিন্তা 
তুলা উড়তে থাকে, এবং ডোরণও ছিপড়য়া টুকরা টুকরা হইয়া যায়। ইহার 
প্রাতাবধানকল্পে চৈতন্যদেব কুলীনগ্রাম-নিবাসী জাঁমদার সত্যরাজ খান ও. 
রামানন্দ বসুর সাহ'খ্য লইলেন। 

“পান্ডুবিজয়ের তুলি ফাঁটিফাট যায়। 

জগন্নাথ ভারে তুল ডীড়য়া পলায় ॥ 

কুলঈনগ্রামের রামানন্দ সতারাজ খান। 

তারে আজ্ঞা দিলা প্রভু করিয়া সম্মান॥ 


১০ 


১৪৬ ম্ৰীশ্ৰীচৈতন্যদেব 


এই পষ্টডোরণর তুমি হও বজমান! 

প্রতি বর্ষে আনিবে ডোর করিয়া নির্মাণ॥ 

এত বলি দিলা তারে ছড়া পটু ডোরণ। 

ইহা দেখি কাঁরবে ডোরী আঁত দূঢ় কার ॥ 

এই পট ডোবাঁতে হয় শেষের অধিষ্ঠান 

দশমূর্তি ধার যে'হ সেবে ভগবান ॥ 

ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ। 

সেবা অজ্ঞা পাইয়া হৈল পরম আনন্দ ॥ 

প্রতি বর্ষে গণ্ডচাতে সব ভক্ত সঙ্গে। 

পটু ডোর লইয়া আসে আত বড় রঙ্গে॥” 

চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী গৌড়ীয় ভন্তগণের বর্ষার চাঁরমাস প.বী 

বাস করা স্থির হইল। ভন্তগণ শ্রীন্রীজগন্নাথ-দর্শন, সমনুদ্রসনান, মহাপ্রসাদ গ্রহণ, 
ভগবংপ্রসঙ্গ, গীঁত-কীর্তন ও সাধনভজনে এবং সর্বোপাঁর চৈতন্যদেবের পূত 
সঙ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগলেন। পুরীতে নিত্য আনন্দোংসব: বার 
মাসে তের পার্বণ লাগিয়াই আছে। ঝুলন উপলক্ষে শ্রীশ্রীজগন্নাথের প্রাতানপি 
স্থানীয় মদনমোহন বিগ্রহের মনোহর বেশ ও 'বাঁচত্র সাজসজ্জা দেখিয়া সকলেই 
আনন্দিত হইলেন। জন্মান্টম'র উৎসব সাড়ম্বরে সম্পন্ন হইল। জন্মাণ্টমশর 
পরদিন ভন্ত পান্ডাগণ নন্দ-গোপ-গোপী সাজিয়া নন্দোৎসবে মত্ত হইলেন। 
গৌড়ীয় ভন্তগণসহ চৈতন্যদেব তাঁহাদেব সঙ্গে যোগ দেওয়াতে উৎসব খুব 
জাঁকিয়৷ উঠিল, দেখিয়া মহারাজ প্রতাপরুদ্ধ ও মন্দিরেব প্রধান পাণ্ডা তুলসী 
পাড়া যোগ দিলেন। ন্‌ত্যগশত-রঙ্গ-রস হাঁস-তামাশা খুব চঁলল। 


“ইহা সব লৈয়া প্রভু করে নৃত্যরঙ্গ। 
দাঁধ দুগ্ধ হরিদ্রা জলে ভবে সবার অঙ্গ ॥” 


অদ্বতাচার্য বঙ্গ কারয়া চৈতন্যদেবকে বাঁললেন, “গোয়ালারা বিখ্যাত 
লাঠিয়াল, লাঠিখেলা দেখাইতে না পারলে যথার্থ গোয়ালা হওয়া যায় না।" 
আচার্যের মনোভাব ব্াঁঝয়া চৈতন্য-নত্যানন্দ উভয়েই লাঠিখেলা দেখাইলেন। 
তত্ত্বদশাী* ভন্তাগ্রণী প্রেমক-শিরোমাণ ভাবুক বাঙালী সম্যাসীর আশ্চর্য 
লাঠিখেলা ও নানা রকম কলাকৌশল দোঁখয়া উড়িষ্যাবাসীর বিস্ময়ের সীমা 
রাহল না।২ সকলেই বুঝিল এই সন্ন্যাসীরা আধ্যাত্মক-মানসিক শক্তিতে 


১ বাঙালীরা চিরকালই লাঠিচালনাতে সুদক্ষ । সেই সময়ে দেশে অস্ত্রবিদা৷ 
শিক্ষার প্রচলন ব্যাপক ভাবে ছিল । সকলেই আত্মরক্ষার শক্তি অর্জন করিতেন । 
বাল্যকালে :চতন্যদেব ও নিত্যানন্দ উভয়েই লাঠিচালনা শিক্ষা করিয়াছিলেন বলিয়া 
অনুমান । 


শির | প্রত্যাবর্ত'ন--ভন্তসণ্গে আনন্দ ১৪৭ 


যেমন, শারণীরক শান্ততেও তেমন শক্তিমান, অস্ম-শস্র সণ্ডালনেও অপটু 
নহেন। 

জন্মাষ্টমীর পর শ্রীকৃষ্ণের বালালীলার অনুকরণে শ্রীশ্রীজগন্নাথের নানা- 
রূপ বেশ হয়। বেশকারীরা সুকৌশলে অঙ্গ-প্রভাঙ্গ পোশাক-পাঁবচ্ছদ 
জুড়িয়া শ্রীত্রীজগন্নাথকে নানার্‌প বেশে সাঁজ্জত করেন। সেই অপূর্ব লীলা- 
মুর্তি দর্শনে সকলেরই মনে আনন্দ হয়। 

এইরুপে দিনের পর দিন অতাঁত হইয়া ক্রমে শাবদীয়া মহাপ্‌জা সমাগত 
হইল । বৈষ্ণব গ্রল্থকারগণ চৈতন্যদেবের জীবনকথায় পুরীর নবরান্র উৎসব 
ও 'িমলাদেবীর বিশেষ পূজার কথা কিছুই লিপিবদ্ধ করেন নাই। 
'চৈতন্যচারতামৃতে' মাত্র দোখতে.পাওযা যায়,_ 

'শবজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে । 
বানর-সৈন্য হয় প্রভু লৈয়া ভস্তগণে ৷” 

সমস্ত ভারতবর্ষ জাড়য়া নবরান্রি উপলক্ষে বিশেষ সমারোহে শ্রদ্ধাভান্তর সাহত 
মহাশাও দর্গাদেবীর অর্চনা, সপ্তশতীপাঠ, হোম বাল প্রভা আঁত প্রাচীন 
কাল হইতে প্রচালত। 'হন্দু রাজারা রাজোর অভ্যুদয় ও আপনাদের শান্ত 
বৃদ্ধির জন্য এই সময়ে ব্রহ্মশান্তকে বিশেষ ভাবে আরাধনা কাঁরতেন। এই 
সময়ে সঙ্গাতিশশল ব্যান্ত মাত্রেই যথাসাধ্য মহামাযাব অর্চনা কাবয়া থাকেন। 
চৈতন্যদেবের সময়েও ইহা বিশেষ প্রচালত [ছল। কাবণ সেই সময়ে বাংলা 
দেশে প্রত্যেক বড়লোকের বাড়ীতেই চণ্ডীমণ্ডপের কথা ১ তাঁহাব জীবনী- 
গ্রন্থেও পাওয়া বায়। 

পুরীতে শারদীয় উৎসব এখনও যেভাবে ধুমধাম কাঁরয়া সম্পল হয় 
তাহাতে মনে হয়, ক্ষান্রয় রাজগণ শা্তশালী থাকা কালে, চৈতন্যদেবেব সময়ে 
নহাপ্রতপান্বিত রাজা প্রতাপরুদ্রের রাজত্বে, পুরীর আধিষ্ঠান্রী জগঙ্জননা 
শবমলামায়শ'ব অর্চনা না জানি কত সমারোহেই সম্পন্ন হইত! এখনও নবরান্ন 
উপলক্ষে শরংকালে প্রায় পনর দিন ধাঁরয়া দশমহাবিদ্যার অন্যতম শান্তঘুর্তি 
রুপে িমলাদেবীর বিচিত্র বেশভূষা ও সাড়ম্বব পূজা ভোগবাগ হইয়া থাকে। 
মহাজ্টমশ ও মহানবমীর রাত্রে দুইটি কাঁরয়া মেষ বাল এবং আ।মষ ভোগ হয়। 
এই সময়ে গবমলার মান্দিরে শ্রীশ্রীজগল্লাথেব প্রাতীনিধিবূপে তাঁভান এক ক্ষদদ্রাকীত 
গ্রহ স্থাপিত হইয়া দর্গামাধবরূপে পাঁজত হন। দশমীর দন তাঁহাকেই 
পালাঁকতে চড়াইয়া মন্দির হইতে জগন্নাথবল্লভ নামক বাগানে অবাস্থত মণ্ডপে 
লইয়া গিয়া বিজয়োংসব (রামের লঙ্কাবিভয় ) সম্পন্ন হয়। পুরীবাসা 
সকলেই বিমলাদেবীর পূজা-উৎসবে যোগ দিয়া আনন্দ করেন, এবং 


১ নবদ্বীপে এক চণ্ডীমণ্ডপেই নিমাই পণ্ডিতের টোল বঙ্জিত । 


১৪৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


দুর্গামাধবের বিজয়-যাতার সঙ্গে সঙ্গে জগল্নাথবল্পভ নামক বাগানে গমন 
করেন। আমরা ইহারই বর্ণনা প্রসঙ্গে চৈতন্যদেবের 'বানর-সৈন্য' হওয়ার কথা 
'চৈতনাচরিতামৃতে' দোঁখতে পাই। বাঙালীর ন্যায় ডীঁড়ফ্যাবাসীরাও শারদীয়া 
পূজা উপলক্ষে মূন্মক্নশ প্রাতমা নির্মাণ করেন। বালির প্রথাও খুব প্রচলিত । 
পুরীর এই সকল পজাপদ্ধাত বহ: প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছে, 
তবে পরবর্তীকালে রাজবংশ শীন্তহীন হওয়াতে এ*বর্ষের ঘটা ও জাঁকজমক 
কাঁময়াছে সন্দেহ নাই, তথাঁপ এখনও যাহা আছে তাহা অতুলনীয় । বহু 
পূর্ব হইতেই পুরীতে নবরান্রির পৃজা বলি উৎসবাদি প্রচলিত না থাকলে 
আধুনিক কালে উহার প্রবর্তন করা অসম্ভব হইত। এজন্য আমরা অনুমান 
কার, চৈতন্যদেবের সময়েও এই উৎসব সমধিক সমারোহে সুসম্পন্ন হইত এবং 
বাঙালন ভন্তেরা উহাতে যোগ দিয়া আনন্দ কারতেন। 

প্রসঙ্গক্রমে ইহা উল্লেখ করা প্রয়োজন যে যদিও কেহ কেহ মনে করেন, 
চৈতন্যদেব শল্তি-আরাধনার (দুর্গাপৃজার ) বিরোধী; তথাঁপ তাহার ভ্রমণ- 
বৃত্তান্তে পাওয়া যায়, সর্বত্রই তিনি বিষ্ণু মান্দরের ন্যায় শান্ত মান্দর দর্শন 
করিয়াছেন। তাঁহার মতানূবতর্ঁ গৌড়ীয় বৈষবগণের মধ্যেও দনর্গপৃজার 
প্রচলন আছে। তান তাঁহার ধর্মের প্রধান সিদ্ধান্তরুপে যে 'বরহ্ষসংহতা' গ্রন্থ 
দক্ষিণদেশ হইতে সংগ্রহ কাঁরয়া আনিয়াছিলেন, তাহাতেও দুর্গামাহাত্ম্য [িশেষ- 
রূপে উক্ত হইয়াছে। আমরা পাঠকের কৌতুহল 'িনবৃত্তর জন্য সেই মূল 
ব্রহ্মসংহিঅ'র শ্লোক এবং উত্ত শ্লোকের ব্যাখ্যায় গৌড়ীয় বৈষ্ণব দর্শনের 
অনাতম প্রধান আচার্য শ্রীমৎ শ্রীজীব গোস্বামীপাদের বাক্য কিণ্ঠিং উদ্ধৃত 
কাঁরতোছ। 


ছায়েব যস্য ভূবনানি বিভার্ত দুর্গা! 
ইচ্ছানুরূপমাপ যস্য চ চেষ্টতে সা, 
গোঁবন্দমাঁদপুরুষং তমহং ভজামি ১৮ | 
_ ব্রহ্ষসংহিতা, ৫18৪ 
শ্রীমৎ শ্রীজীব গোস্বামীকৃত রন্ষসংহিতা-টীকা-ধৃত গৌতমীয় কল্পবচন-- 
“যঃ কৃষ্ণ সৈবদুর্গাস্যাদ্‌ যা দুর্গা কৃষ্ণ এব সঃ। 
অনয়োরন্তরদর্শর্ঁ সংসারান্নো বিমুচযতে ॥ 


১ যীহার, স্থঙ্টস্থিতি-প্রলয় স্থিতি-প্রলয় সাধনকারিণী একমাত্র শক্তি শ্রীদুর্গ ছায়ার ন্যায় 
অনুবতিনী হইয়া ভুবন সকলকে ধারণ করেন এবং যাহার ইচ্ছানুযায়ী চেস্টা করিয়া 
থাকেন, সেই আদিপুরুর্ষীগোবিন্দকে আমি ভজনা করি । 


পুর প্রত্যাবর্তন-_ ভক্তসঙ্গে আনন্দ ১৪৯ 


অতঃ স্বয়মেব শ্রীকৃষ্ণস্বরূপ শান্তরুপেণ দুর্গানাম। নিরযুক্তশ্চান্র-_'দু৪খেন 
গুর্বারাধনাদি প্রয়াসেন গমাতে জায়তে।' তথা চ-নারদপণ্চরানে শ্রাত- 
বিদ্যাসংবাদে,_ 

'জানাত্যেকা পরাকান্তং (কান্তা) সৈব দঃগগা তদাঁত্মকা। 

যা পরা পরমাশ্তর্মহাবষু স্বরুপিণী॥ 

ষস্যা বিজ্ঞানমান্রেণ পরাণাং পরমাত্মনঃ। 

মৃহূর্তাদেব দেবস্য প্রাঁস্তর্ভবাতি নানাথা ॥ 

একেয়ং প্রেম-সর্বস্বভাবাশ্রীগোকুলেশ্বরী। 

অনয়া সুলভোজ্ঞেয় আঁদদেবোহাখলেশবরঃ ॥ 

ভন্তির্ভজন সম্পান্তরভজতে প্রকৃতিঃ প্রিযম্‌। 

জ্ঞায়তেহত্যন্তদুঃখেন সেয়ং প্রকাতিরাত্মন। 

দুর্গেতি গীয়তে সর্বেরখণ্ডরসবল্লভা ॥' " 
রজের গোপ-গোপাী, রাধা-কৃফ” সকলেই শান্ত উপাসক দুর্গাভন্ত। দেবী 
কাত্যায়নী ব্রজের আঁষচ্ঠাত্রী। দ্বারকাতেও ভদ্রকালী দুর্গাদেবীই 
পাগাধিজ্ঠাত্রী। শ্রীমদ্ভাগবতে দেখা যায় ধরাতে অবতীর্ণ হওয়ার পূর্ব কালেই 
ভগবান শ্রীকৃষ্ণ সর্বার্থ-সাদ্ধকর মহা শান্তর আরাধনার বিধান দিতেছেন। 


“অরি্যাল্ত মন্ষ্যাস্ত্বাং সর্বকামবরেশ্বরীম্‌। 
নানোপহারবালভিঃ সর্বকামবরপ্রদাম্‌ ॥ 
নামধেয়ান কুর্বান্ত স্থানানি চ নরাভূবি। 
দুর্গেতি ভদ্রকালশীত বিজয়া বৈফবীতি চ॥ 
কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকোতি চ। 
মায়া নারায়ণশানা শারদেত্যাম্বকোতি চ॥ 


ভাগবত, ১০।২।১০-১২ 

দীপান্বিতা অমাবস্যাতেও 1বমলার মান্দরে, বিশেষ সমারোহে শ্যামা 
মায়ের অর্চনা হইয়া থাকে। নবদ্বীপবাসীর পক্ষে শ্যামার্চনা বিশেষ আদরের, 
কারণ নবদ্বীপের অধিষ্ঠাত্ৰী শ্যমা। নবদ্বীপে মায়ের স্থান? এখনও 
বিশেষ জাগ্রত। নবদ্বীপবাসীরা সকলেই মায়ের অনুগত, গোস্বামন প্রভূদের 
গৃহ হইতেও সর্বদা মায়ের ভেট পূজা আসতেছে দেখা বায়। 

কার্তকমাসে গ্রীশ্রীজগন্নাথদেবের দামোদর বেশ ও বিশেষ নিয়মে পা 
ভোগ রাগ হয়! কার্তিকী পূর্ণিমায় রাসললা ভভ্তগণের অতীব আনন্দের 
দিন। ভক্তসঙ্গে চৈতন্যদেব এই সব পর্বউৎসব বশে ভাবে উপভোগ কাঁরয়া 
আনন্দ কাঁরলেন,_ 


১ পোড়া-মা-তলা-_নবদ্বীগের জাগ্রত শক্তিপীঠ সর্বজনমান্য । 


১৫০ প্রীশ্রীচৈতন্যদেব 


“এই মত রাসষান্রা আর দীপাবলন, 
উদ্থান-দবাদশী যাত্রা দোখল সকলি॥” 


রাসপার্ণমাতে চার্তুমাস্য পূর্ণ হইল। নিত্যানন্দের সঙ্গে পরামর্শ করিয়া 
চৈতন্যদেব গোড়ীয় ভন্তগণকে দেশে 'ফারতে অনুরোধ করিয়া বাঁললেন, 
“আপনারা এখন সকলে ঘরে গিয়া স্বীয় কর্তব্য পালন ও সদভাবে জীবন 
যাপন করতঃ ভগবানের নাম করুন, এই আমার প্রাণের আকাঙ্ক্ষা; এবং প্রতি 
বৎসর এইরুপে রথযাত্রার সময়ে শ্রীশ্রীজগন্নাথদেবকে দর্শন করিতে আসলে খুব 
আনাঁন্দত হইব।" 

যাত্রার দিন স্থির হইলে ভন্তগণ চক্ষের জলে বক্ষ ভাসাইয়া বিদায় লইতে 
আসিলেন। চৈতনাদেবও অশ্রু সংবরণ কাঁরতে পারলেন না। পুরীর 
ভন্তগণের নিকট গৌড়ীয় ভন্তগণের মাহমা বর্ণনা করতঃ একে একে প্রেমালঙ্গন 
করিয়া সুমিষ্ট বাক্যে বিদায় দিতে লাগলেন। 


“আচার্ষেরে আজ্ঞা দিল করিয়া সম্মান। 
আচন্ডালাদিরে কাঁরহ কৃষ্ণ ভান্ত দান॥” 
যান সঙ্গে সঙ্গে থাকিয়া সর্বদা রক্ষণাবেক্ষণ কাঁরতেন সেই অগ্রজতুল্য 
নিত্যানন্দকেও ভিজ উনের বলির বা লে 


“নত্যানন্দে আজ্ঞা দলা যাহ গৌড় দেশে । 
অনর্গল প্রেমভান্ত কারিহ প্রকাশে ॥ 
রামদাস গদাধর (দাস) আদি কত জনে। 
তোমার সহায় লাগ দিল তোমার সনে॥ 
মধ্যে মধ্যে আম তোমার নিক যাইব। 
অলাক্ষতে রাহ তোমার নৃত্য দেখব ॥৮ 


শ্রীবাস পণ্ডিতের গলা ধাঁরয়া আলিঙ্গন করিলেন এবং মধুর বচনে তৃষ্ট করিয়া 
তাঁহার হাতে জননীর জনা মহাপ্রসাদ এবং একখান প্রসাদী বস্তু দিলেন। 
শ্রীত্রীজগন্নাথের প্রসাদী এই বস্ত্র জল্মাম্টমীর পরনে নন্দোৎসবের সময় রাজার 
অভিপ্রায় অনুসারে মাঁন্দরের প্রধান পূজারী তাঁহাকে দিয়াছলেন। 


শ্রীবাস পশ্ডিতে প্রভূ কার আলঙ্গন। 
কণ্ঠে ধাঁর কহে তাঁরে মধুর বচন॥ 
তোমার গৃহে কীর্তটনে আম নিত্য নাঁচিব। 
তুমি দেখা পাবে আর কেহ না দেখিব॥ 
এই বস্ত মাতাকে দও এ সব প্রসাদ। 
দণ্ডব কার ক্ষমাইহ অপরাধ ৷” 


পুরা প্রত্যাবর্তন--ভভ্তসঙ্গে আনন্দ ১৫১ 


রাঘব পশ্ডিতকে আলিঙ্গন করিয়া তাঁহার প্রশংসা করতঃ ভন্তগণের [কট 
বলিলেন. 

“ই'হার কৃষ্ণ সেবার কথা শুন সর্বজন । 
পরম পবিত্র সেবা আঁত সর্বোত্তম ॥৷ 
আর দ্রব্য রহ: শুন নারকেলের কথা । 
পাঁচগন্ডা করি নারকেল বিকায় যথা॥ 
বাড়ীতে কত শত বৃক্ষ লক্ষ লক্ষ ফল। 
তথাপি শুনেন যথা মিম্ট নারকেল॥ 
একৈক ফলের মূলা দয়া চারিপণ। 
দশক্লোশ হইতে আনায় কাঁরয়া যতন৷৷ 
প্রতিদিন পাঁচ ছঁয় ফল ছোলাইয়া। 
সুশাঁতল কাঁরতে রাখে জলে ডুবাইয়া ॥ 
ভোগের সময়ে পুনঃ ছাল সংস্করি। 
কৃষ্ণে সমর্পণ করে মূখে ছিদ্র কাঁর 


এই মত প্রেমসেবা করে অনুপম । 
যাহা দেখি সর্বলোকের জডড়ায় নয়ন॥” 
তৎপরে শিবানন্দ সেন যান গৌড়ীয় ভন্তগণের পুরী আগমনকালে যাত্রা- 
পথের সমস্ত বষয় সুবন্দোবস্ত করিয়া লইয়া আসেন, সেই মহানহদয় কায়স্থ- 
কুলাতলক জাঁমদাবকে সম্মানপুরঃসর বাঁললেন,_ 
ধীঁশবানন্দ সেনে কহে করিয়ে সম্মান। 
বাসুদেব দত্তের তুমি কারহ সমাধান ॥ 
পরম উদার ই+হো যেদিন যে আইসে। 
সেই 'দিন ব্যয় করে নাহ রাখে শেষে॥ 
গৃহস্থ হয়েন ই'হো চাঁহয়ে সণ্য়। 
সণ্য় না হইলে কুটুম্ব ভরণ না হয়॥ 
ইহার ঘরের আয়-ব্যয় সব তোমার স্থানে। 
সরখেল হৈয়া তুমি করহ সমাধানে ॥ 
শাঁত বর্ষে আমার সব ভন্তগণ লৈয়া। 
গুণ্ডিচায় আসিবে সবায় পালন কাঁরয়া ৷” 
কুলীনগ্রামবাসী ভন্তগণের প্রাত সমাদর প্রদর্শন করতঃ বাঁললেন--“প্রতাব্দ 
আসবে যাত্রায় পট্র ডের লঞা॥” কুলণন গ্রামের ভন্তশ্রেম্ঠ সতারাজ খান 
বিদায় লইবার প্রাক্কালে জানিতে চাহিলেন,_ 


১৫২ শ্রীপ্রীচৈতন্যদেব 


“গৃহস্থ বিষয় আমি কি মোর সাধনে । 

শ্রীমখে আজ্ঞা কর প্রভু নিবোদ চরণে॥ 

প্রভু কহে কৃফসেবা বৈষবসেবন। 

নিরন্তর কর কৃষ্ণনাম সংকীতন॥ 

সত্যরাজ কহে বৈষ্ণব চিনিব কেমনে। 

কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে ॥ 

প্রভু কহে যাঁর মুখে শুনি একবার । 

কৃষ্ণনাম সেই পুজা শ্রেষ্ঠ সবাকার ॥ 

এই কৃষ্ণনামে করে সর্বপাপক্ষয়। 

নানাবিধ ভক্তি পূর্ণ নাম হৈতে হয়॥ 

দশক্ষা পুরশ্চযীবাধ অপেক্ষা না করে। 

জিহ্বাস্পর্শে আচণন্ডালে সবারে উদ্ধারে ॥ 

অনুষঙ্গ ফল করে সংসারের ক্ষয়। 

চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয় ৷ 

অতএব যার মুখে এক কৃষ্ণ নাম। 

সেই ত বৈষ্ণব তাঁর করিহ সম্মান॥” 

শ্রীথণন্ডবাসী ভক্ত মুকুন্দদাস, রঘুনন্দন ও নরহার,-তিনজন-১ 'বদায় 

লইবার জন্য উপস্থিত হইলে ভন্তগণের নিকট তাঁহাদের প্রেমভান্তর প্রশংসা 
কাঁরয়া মুকুন্দের বিশেষ পারিচয় দিলেন, “ইনি রাজবৈদ্য. মুসলমান রাজার 
চিকংসক। একদিন মণ্টোপার আসান সেই মুসলমান ভূপাঁতর নিকটে, উচ্চ 
আসনে বসিয়া শচকিংসা সম্বন্ধে কথাবার্তা বালতোছিলেন, এমন সময়ে জনৈক 
ভৃত্য আসিয়া রাজার মাথার উপর ময়্‌রপুচ্ছেন পাখা ( আড়ানি) দোলাইতে 
খাকিলেন। অকস্মাৎ ইহার মনে শ্রীকৃষ্ণের উদ্দীপনা হইল। ভাবপ্রেমে বিহবল 
হওয়ায় বাহ্যজ্ঞান শুন্য হইয়া উচ্চ আসনের উপর হইতে নীচে লটাইয়া 
পাঁড়লেন। শশবাস্ত হইয়া রাজা সেবা-শুশ্রুষা কারতে লাগিলেন। কিছুক্ষণ 
পরে দেহে বাহ্যসংজ্ঞ ফিরিয়া আসিলে,_ 

'রাজা কহে মুকুন্দ তুমি পাঁড়লা ক লাগ। 

মুকুন্দ কহে রাজা মোর ব্যাধ আছে মৃগী ॥'" 
তনজনের প্রাত প্রীতি-ভালবাসা প্রকাশ করিয়া বিদায় দিবার সময়ে - 

“মুকুন্দেরে কহে পুনঃ মধৃর বচন। 

তোমার যে কার্য ধর্মধন উপার্জন॥ 


১. রখুনন্দন--মুকুল্দদাস সরকারের পুত্র । 
নরহরি-_মুকুদ্দদাসের কনিষ্ঠ সহোদর । 


পুরী প্রত্যাবত ন--ভন্তসঞ্জে আনন্দ ১৫৩ 


রঘুনন্দনের কার্য শ্রীকৃষ্ণসবন। 

কৃষ্ণসেবা বিনা ইহার নাহ অন্যমন॥ 

নরহার রহ আমার ভস্তগণ সনে। 

এই তিন কার্য সদা কর তিনজনে ॥"" 
তারপর- 


“সার্বভৌম বিদ্যাবাচস্পাঁত দুই ভাই। 

দুইজনে কৃপা কার কহেন গোসাঞ ॥ 

'দারু’ 'জল' রূপে কৃষ্ণ প্রকট সম্প্রীতি। 

দরশনে স্নানে করে জীবের মুকতি॥ 

'দারুত্রচ্ষ' রুগ্ছে সাক্ষাৎ শ্রীপুরুযোত্তম। 

ভাগ্ীরথী হন সাক্ষাৎ 'জলব্রহ্গ' সম॥ 

সার্বভৌম কর 'দার,ব্রহ্ম' আরাধন। 

বাচস্পাত কর 'জলব্রন্দের' সেবন ॥" 

তৎপরে মুরারি গুপ্তকে প্রেমালিঙ্গন দয়া ভন্তগণের নিকট তাঁহার ইণ্ট- 

নিষ্ঠার প্রশংসা করিয়া বাললেন, “আম পূর্বে একসময়ে গুপ্তের রামভান্তর 
পরীক্ষা কারবার জন্য তাঁহার নিকটে শ্রীকৃষ্ণের রুপ. গুণ মাধূর্যের প্রশংসা 
করতঃ, রামকে ছাঁড়য়া কৃষ্ণ-উপাসনা কারবার জন্য বলিয়াছলাম.- 


'সেই কৃষ্ণ ভজ তুমি, হও কৃষ্শ্রয়। 
কৃষ্ণ বিনা উপাসনা মনে নাহি লয়॥' 
গ্রীরামচন্দ্রের পরমভন্ত গ্প্ত আমার অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া, 
শেষে একদিন স্বীকার করিলেন যে, এখন হইতে কৃষ্ঞেপাসনা আরম্ভ কাঁরেন। 
কিন্তু ঘরে গিয়াই রঘুনাথকে ছাঁড়বার কথা চিন্তা কাঁরয়া গুপ্তের চিত্ত ব্যাকুল 
হইয়া উঠিল! সমস্ত রান্র ঘুম হইল না, কাঁদয়া কাটাইলেন এবং ভোরবেলাই 
আমার নিকট আ'সয়া কাঁদতে কাঁদতে বাঁললেন,_ 


'রঘুনাথ পায়ে মুই বেচিয়াছি মাথা । 
কাঁড়তে না পার মাথা, মনে পাই ব্যথা॥ 
শ্রীরঘ্নাথ চরণ ছাড়ন না যায়। 

তব আজ্ঞা ভঙ্গ হয় কি কার উপায়।॥ 
তবে মোরে এই কৃপা কর দরাময়। 
তোমার আগে মৃত্যু হউক, যাউক সংশয় ॥ 
এত শুনি আম্‌ মনে বড় সুখ পাইল। 
ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন দিল॥ 


১৫৪ শ্রীপ্রীচৈতন্যদেব 


সাধু সাধু গুপ্ত তোমার সুদ্‌ঢ় ভজন। 
আমার বচনে তোমার না টলিল মন॥ 
এই মত সেবকের প্রণীত চাহি প্রভু পায়। 
প্রভু ছাড়াইলে পদ ছাড়ন না যায়॥”” 
বাসুদেব দত্তকে বিদায় দিতে শিয়া, প্রেমালিজ্ঞন করিয়া শতমুখে তাঁহার 
ভাবভভ্তির প্রশংসা আরম্ভ কারিলেন। নিজ প্রশংসা শুনিয়া বিনয় দত্তের 
বিষম লঙ্জা উপস্থিত হইল । বাসুদেব চৈতন্যদেবের চরণে পাঁড়য়া কাতরভাবে 
আঁতিশয় মিনাত কাঁরয়া করজোড়ে প্রার্থনা কাঁরলেন,_ 
“জীবের দ্‌ইখ দেখ মোর হৃদয় বিদরে। 
সর্বজীবের পাপ তুমি দেহ মোর শিরে॥ 
জীবের পাপ লৈয়া মুই কার নরক ভোগ। 
সকল জাবের প্রভু ঘুচাও ভবরোগ ॥৮ 
বাসুদেবের প্রার্থনা শুনিয়া সকলে স্তাম্ভত হইল। 'বগাঁলত হৃদয়ে 
অশ্রুপূর্ণ লোচনে গদগদ কণ্ঠে চৈতন্যদেব বাসহদেবের মহৎ হৃদয়ের উচ্চ 
প্রশংসা কাঁরয়া বাললেন,_ 
“কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভূত্য। 
ভূৃত্যবাঞ্ছা পূর্ণ বিনা নাহি অন্য কৃত্য 
ব্ৰহ্মাণ্ড জীবের তুমি বাঞ্ছলে 'নিষ্তার। 
বিনা পাপ-ভোগে হবে সবার উদ্ধার ॥” 
একে একে সমস্ত ভন্ত বিদায় লইয়া 'নার্দস্ট সময়ে একত্রে দেশে ফারয়া 
চলিলেন। চৈতন্যদেবের বাল্যবন্ধু প্রাণের দোসর অন্তরঙ্গ গদাধর পাঁণ্ডত 
কিন্তু গোড়ে ফিরিলেন না। গদাধর ধালরহ্ষচারী,_সংসার ত্যাগ করিয়া 
চৈতন/দেবের সঞ্গলাভের আশায় পুরীতেই থাঁকয়া গেলেন। হাঁরদাসও আর 
বঙ্গদেশে 'ফাঁরলেন না। 


অষ্টম অধ্যায় 


জননী-জন্মভূমি সন্দর্শন 
মহারাজ প্রতাপরুদ্রু এবং পুরীর 'বাঁশম্ট ব্যান্তগণ, মান্দরের কর্তৃপক্ষ, 
পূজারী-সেবাইত, সকলেই চৈতন্যদেবের সেবা ও সহখস্বাচ্ছন্দোর জন্য 


আগ্রহান্বিত। তাঁহার একান্ত আশ্রিত সার্বভৌম ও রায় রামানন্দ দুইজনেই 
সর্বাবষয়ে তীক্ষ। দৃষ্টি রাখিতে লাগলেন, যাহাতে তান কোন অস্বাবধা 
বোধ না কাঁরয়া নিশ্চিন্ত মনে পুরীতে অবস্থান কাঁরয়া এই তীর্থকে 
মহিমান্বিত করেন। চৈতন্যদেব প্রত্যহ রাব্রিশেষে শয্যাতাগের পর প্রাতঃকৃত্যাঁদ 
সারিয়া মন্দিরে যাইতেন। শ্রীশ্রীজগন্নাথদেবকে দর্শন, প্রণাম, স্তবপ্রার্থনাঁদ 
করিয়া কিছুক্ষণ মন্দিরে কাটাইয়া হারদাসের কুঠিয়ায় গিয়া তাঁহার সণ্গে 
কথাবার্তা বীলতেন। তাহার পরে সমদদ্রস্নানান্তে ভিক্ষা কারতেন। কোন কোন 
দন তাঁহার কুঠিয়াতেই ভন্তগণ ভিক্ষা লইয়া আসতেন আবার কখনও কখনও 
কোন অনুগত ভন্তের বিশেষ আগ্রহে তাঁহার গৃহে যাইতেন। [ভক্ষান্তে 
কছুক্ষণ ‘বিশ্রাম কাঁরয়া শ্রীমদ্ভাগবতাঁদ শাম্তগ্রল্থ শীনতেন। ভন্তসঙ্গে 
ভগবংপ্রসঙ্গে ও ভজন-কীর্তনে অপরাহ্কাল কাঁটত। সন্ধ্যার পূর্বে খাঁনকক্ষণ 
সমূদ্রতীরে উদ্যানে কিংবা মান্দরাদিতে পাঁরন্রমণ কাঁরয়া শ্রীশ্রীজগন্াথের 
আরান্রক দর্শনান্তে কুঠিয়ায় ২ ফিরিয়া আসিতেন। রাত্রে আহার ও নিদ্রা খুব 
অল্পই ছিল._ভগবদৃভজনে ধ্যান-ধারণাতেই রাত্রির অধিকাংশ কাঁটয়া যাইত। 

গৌড়ীয় ভক্তগণ যতাঁদন পুরীতে ছিলেন, তাঁহাদের বিশেষ আগ্রহে 
চৈতন্যদেব তাঁহাদের নিকটেই ভিক্ষা লইতেন,_পুরীবাসীদের পক্ষে সেই 
সৌভাগ্য লাভ কঠিন ছিল। এখন তাঁহারা দেশে চাঁলয়া গেলে সার্বভৌম 
অতিশয় মনত জানাইলেন। প্রত্যহ একই ঘরে ভিক্ষা করা সন্স্যাসীর উাঁচত 
নহে বাঁলয়া (তান সার্বভৌমের প্রার্থনায় স্বীকৃত হইলেন না। অনেক সাধ্য- 
সাধনার পর. প্রীত মাসে পাঁচ দিন তাঁহার গৃহে ভিক্ষা করা সাব্যস্ত হইল। 
তিনি তাঁহার গৃহে প্রত্যহ ভিক্ষা লইতে অসন্মত হইলেও, সন্্যাসীকে নিত্য 
িক্ষা দেওয়ার আকাঙ্ক্ষা সার্বভৌমের অপূর্ণ রহিল না। চৈতন্যদেবের সঙ্গে 
দশজন সন্ন্যাস বাস কারতেন, তাঁহাদের সকলকে মিলাইয়া ভাগ-বাঁটোয়ারা 
কাঁরয়া পুরা মাসের ব্যবস্থা স্থির হইল। চৈতন্যদেব পাঁচ দিন, পরমানন্দজা 


মি পুরীর বর্তমান রাধাকান্ত মঠ (কাশী মিশ্রের ভবন )-এর সংলগ্ন উদ্যানে 
চৈতনাদেবের ভজন-কুচীর 'গদ্ভীরা’। তথায় এখনও তাহার ব্যবহৃত খড়ম ও 
কমণ্ুলু সংরক্ষিত আছে । 


১৫৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


পাঁচ দিন, দামোদর স্বরূপ চার দিন, বাকী আটজন সন্ন্যাসী ষোল 'দিন._- 
মোট ত্ৰিশ দিন। 

এই ব্যবস্থা হইতে বুঝা যায়, তখনকার দিনে আশ্রম স্থাপন না কারলেও 
সম্র্যসীদিগেব জীবনযাত্রা নির্বাহের কোন অসুবিধা হইত না, সঙ্জন গৃহস্থ 
ভন্তেরাই ত্যাগী সম্্যাসীগণের গ্রাসাচ্ছাদনের ভার লইতেন। চৈতন্যদেব নিজে 
যেমন ভিক্ষান্নে জীবন ধারণ কাঁরতেন, তাঁহার সঙ্গশীদগের ব্যবস্থাও ছিল 
তদন্রূপ। ন্যাসিচূড়ামাণ দশজন সন্ন্যাসীর মণ্ডলী লইয়া থাকলেও আঁত 
কঠোর তাগ অবলম্বনে 'নিত্য ভিক্ষায় তন; রক্ষা" করিয়াছিলেন। এইভাবে 
সমস্ত জীবন সন্যাসীদের সহিত বাস করিয়া ও ভিক্ষান্নে জীবন ধারণ করিয়া 
সম্ধ্যাসের প্রকৃত আদর্শ তিনি নিজ জীবনে দেখাইয়া 'গিয়াছেন। গ্রাস্থাচ্ছাদনের 
সুবিধার জন্য নিজে কোনপ্রকার ব্যবস্থা-বন্দোবস্ত কখনও করেন নাই। 

সার্বভৌমের আকাঙক্ষানুষায়ন 'নার্পস্ট দিনে চৈতন্যদেব 'নারায়ণো হরি' 
বলিয়া তাঁহার গৃহদ্বারে ভিক্ষার জন্য দণ্ডায়মান হইলেন। আনন্দে দম্পতির 
নয়নে প্রেমাশ্র দেখা দিল। সার্বভৌম গলবস্ছে প্রণতঃ হইয়া সন্ন্যাসীকে 
অভ্যর্থনা করিলেন; তারপর অতিশয় শ্রম্ধাভর্তি সহকারে গৃহাভ্যন্তরে লইয়া 
গিয়া সুন্দর আসনে বসাইলেন। গৃহিণী সযত্কে নানাবিধ ভক্ষ্য দ্রব্য প্রস্তুত 
কারয়াছিলেন; সার্বভৌম সেই সকল সুসজ্জিত করিয়া জোড় হাতে সন্ন্যাসীকে 
শভক্ষাগ্রহণের' প্রার্থনা জানাইলেন। আঁত উৎকৃষ্ট নানাবিধ দ্রব্য এবং পাঁরমাণেও 
অত্যন্ত বেশী দেখিয়া সন্ন্যাসীর মনে সঙ্কোচ উপস্থিত হইল। তিনি লজ্জত 
হইয়া সার্বভোৌমকে সেই সকল দ্রব্য সরাইতে এবং সামান্য পাঁবমাণে 'সাধারণ 
কিছদ' দিতে বাললেন। কিন্তু ভন্ত ব্রাহ্মণ তাহাতে সম্মত হইলেন না। আতশয় 
কাতর হইয়া বারংবার উহা গ্রহণ কারবার জন্য করজোড়ে প্রার্থনা করিতে 
লাগিলেন। দম্পতির অত্যন্ত আগ্রহ দেখিয়া ভক্তের মনে কম্ট না দিবার জন্য 
সন্ন্যাসী অগত্যা সুসজ্জিত ভোজনপান্রের সন্মুখে বসিলেন এবং তাহাদের 
আকাত্ক্ষান্যায়শ সমস্ত দ্রব্যের {কিছু কিছু গ্রহণ করিলেন। 

সার্বভীমের জামাতা_একমান্র দুহিতার স্বামী অমোঘ ভট্টাচার্য সেই 
সময়ে আসিয়া উপস্থিত। চৈতন্যদেবের উপর অমোঘের মোটেই শ্রদ্ধা ছিল 
না, বরং *বশুর-শাশুড়ীর আতিশয় ভান্তপ্রণীতির জন্য সন্ন্যাসীর প্রীতি অন্তরে 
ঈর্ষা পোষণ কাঁরত। সুসঙ্জিত অন্নরাশ ও উপাদেয় উপকরণসমৃহ দৌখয়া 
অমোঘ বলিয়া উঠিল, “বাপরে! সন্ন্যাসী এত খায়?" সহসা যেন আকাশ 
ভায়া পড়িল! জামাতার বাক্য বজ্রধবান অপেক্ষা কঠোর ভাবে শ্বশুর- 
শাশুড়ীর মর্মে আঘাত কারল। ঘরে আনিয়া প্রাণাধিক "প্রয় প্রভূকে অপমান 
করা হইল ভাবিয়া লজ্জা, ক্ষোভ ও দুখে উভয়ের প্রাণ ফাটিয়া যাইতে 
লাগিল। সার্বভৌম লাঠি হাতে অমোঘকে তাড়া করিলেন. ব্রাদ্মণী মাথায় 


জননী-জন্মভ্ীম সন্দর্শন ১৫৭ 


চাপড় মারিয়া হায় হায় কারতে করতে বাঁললেন, "এমন জামাই থাকার চেয়ে 
বাঁটির১ বিধবা হওয়া ভাল।” অমোঘ' ছুটিয়া পলাইয়া গেল। সার্বভৌম 
অশ্রুপূর্ণলোচনে আঁত কাতরভাবে স্বীয় জামাতার অপরাধের জন্য ক্ষমা 
চাহিলে, “অমোঘ ছেলেমানুষ, উহার বাকা ধর্তব্য নহে” বাঁলয়া চৈতনাদের 
হাসিতে লাগলেন এবং ভন্ত দম্পাঁতকে সুখ’ কারবার জন্য সৌঁদন তাঁহাদেন 
আভলাবানযায়শই ভিক্ষা গ্রহণ করিলেন। 

পরদিন তাঁহার নিকট খবর আসিল, অমোঘ বিসৃচিকাতে আক্রান্ত হইয়া 
অনান্র পড়িয়া আছে, সঙ্কটজনক অবস্থা, সেবা-শশ্রুষা কারবার কেহই নাই। 
সার্বভৌম অমোঘের নামই শুনিতে চান না, তত্ত্বাবধান করা ত দুরের কথা৷ 
অতিশয় ব্যস্ত হইয়া চৈতন্যদেব অম্বোঘের নিকট উপস্থিত হইলেন এবং ন:দু- 
মধুর বাক্যে সান্ত্বনা দিয়া শহশ্রুষা আরম্ভ কারলেন। সার্বভৌমকে আ'নবার 
জন্য লোক প্রেরিত হইল. প্রভুর আদেশ লঙ্ঘন কারতে না পাঁরয়া তান 
উপস্থিত হইলেন। চৈতন্যদেব সার্বভৌমকে অনেক বালয়া-কাঁহয়া অবোধ 
বালকের অপরাধ ক্ষালন করাইলেন এবং চিকিৎসা ও সেবা-শশ্রুধার সুব্যবস্থা 
করাইয়া কুঠিয়ায় ফিরিলেন। তাঁহার কৃপায় অমোঘ শঘ্ইই আরোগ্য লাভ 
কাঁরল; পরে মাঁতগাঁত পাঁরবার্তত হইয়া চৈতনাদেবের বিশেষ অনুগত ভক্ত 
হইল। 

এইরূপে ভক্তসঙ্গে পরমানন্দে আরও কিছাীঁদন গত হইলে চৈতন্াদেব 
কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন প্রভাতি উত্তর-পশ্চমাণুলের তীর্থ দর্শনের 
আঁভপ্রায় প্রকাশ কাঁরলেন। ইহাতে ভস্তগণের অন্তরে উদ্বেগের সণ্টার হইল । 
রামানন্দ ও সার্বভৌম শত পর্যন্ত অপেক্ষা কারতে বাঁললেন। শীত গত 
হইলে দোলযাৱা দর্শন করিতে অনুরোধ কাঁরলেন। দোলের পৰ আবার উভয়ে 
আতশয় বিনীত ভাবে প্রার্থনা কাঁরলেন,_“রথযান্রা পর্যন্ত অপেক্ষা করুন 
রথের সময় গৌড়ীয় ভন্তগণ আসবেন, তাঁহাদের সঙ্গে সকলেরই পরমানন্দ 
লাভ হইবে ।” ক্রমে রথযাত্রা নিকটবর্তী হইল । পুরী আসবার জন্য গৌড়ীয় 
ভন্তগণ আযোজন উদ্যোগ আরম্ভ করিয়াছেন, খবর পাওয়া গেল। 

যথাসময়ে অদ্বৈতাচার্য ও নিত্যানন্দ প্রভু সহ গৌড়ীয় ভন্তগণ হাবনাম 
সংকীর্তন কাঁরয়া পুরী রওয়ানা হইলেন। এই বৎসর অনেক গৃহস্থ ভন্ত- 
পারবারও আসিয়াছিল্নে। চৈতন্যদেবকে ভিক্ষা দিবাব জন্য বাঙালীর প্রশ্ন 
নানা দ্রব্য সংগ্রহ করিয়া তাঁহারা সঙ্গে আনিয়াছেন। রাস্তায় দেখাশুনা, ব্যয় 
বহন, চুঙ্গণ দেওয়া প্রভৃতির ভার িবানন্দ সেনের উপর। সঙ্গাঁতপন্ন জাঁমদার 
?শবানন্দ পরম আনন্দে আঁতিশয় দক্ষতার সাঁহত সনচারুরুপে প্রতি বর্ষ এই 


১ যা্টি-_সাবভৌমের কন্যা । 


১৫৮ শ্রীত্রীচৈতন্যদেব 


গএরূভার বহন কাঁরতেন। চৈতন্যদেবের ভিক্ষার জন্য সংগৃহশীত দ্রব্য যত্রপূর্বক 
লইয়া যাইবার জন্য উপয্বন্ত তদারককারণী ও পৃথক বোঝাওয়ালা নযুন্ত হইত 
এবং কোন প্রকারে যাহাতে রাস্তায় এসকল দ্রব্য নষ্ট না হয়, সেজন্য ভালর্‌পে 
বদ্ধ করিয়া স্বহস্তে পৌঁটকা মোহরাঁত্কত কাযা দিতেন। যথাকালে ভভ্তগণ 
পদরী পেশছিয়া চৈতন্যদেবের সঙ্গে মিলিত হইলেন। পূর্ব বংসরের ন্যাষ 
সকলের মিলনে, সানন্দে গুশ্ডিচাবাড়ী মান ও রথযাত্রায় নৃত্যগীত-মহা- 
সংকীর্তন হইল। ঝৃলন, জন্মাষ্টমী, বিজয়া-দশমী,. দেওয়াল”, রাসযান্রায় 
সকলে আনন্দ করিলেন। 


দেখিতে দেখিতে চার্তুমাস্য কাটিয়া গেল। তখন নিত্যানন্দের গলা 

জ্ড়াইয়া, চোখের জলে অঙ্গ ভিজাইয়া চৈতন্যদেব বলিলেন, “প্রভুপাদ, আপাঁন 
কম্ট করিয়া প্রাত বংসর এতদূর আসবেন না, গোঁড়ে অবস্থান কারয়া 
আচণ্ডালে হরিনাম বিতরণ কবিবেন এই আমার প্রার্থনা। সর্বজনবের কৃ্ণ- 
ভান্ত হউক ইহাই আমার একমাত্র প্রাণের আকাত্্ষা। আপনি ভিন্ন সেই 
আকাঙ্ক্ষা আর কেহ পূর্ণ কারতে পারিবে না।” নিতান্ত অনিচ্ছা সত্তেও 
চৈতন্যদেবের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ কারবার জন্য, 'দয়াল নিতাই’ আবাব 
গোড়ে 'ফাঁরয়া চললেন! কুলীনগ্রামের ভন্ত সত্যরাজ খান এবারও 'জিজ্ঞাসা 
কাঁরলেন, “প্রভু, আজ্ঞা কর কতব্য আমার সাধন!” তদুত্তরে_ 

“প্রভু কহে, বৈষ্ণব সেবা নাম সংকীর্তন। 

দুই কর শাঁঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ॥ 

[তি'হো কহে কে বৈষ্ণব কি তার লক্ষণ। 

তবে হাঁস কহে প্রভু জানি তাঁর মন॥ 

কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে। 

সে-ই বৈষ্ণবশ্রেষ্ঠ ভজ তাঁহার চরণে ॥ 

বর্ধান্তরে পুনঃ তাঁরা এছে প্রশ্ন কৈল। 

বৈষবের তারতম্য প্রভু শিখাইল॥ 

যাঁহার দর্শনে মুখে আইস কৃষ্ণনাম। 

তাহারে জানও তুমি বৈফব-প্রধান৷ 

ক্রমে কার কহে প্রভু বৈষ্ণব লক্ষণ। 

বৈষ্ণব বৈষবতর আর বৈষবতম ॥" 


এইর্‌পে চৈতন্যদেব ভক্তের উচ্চ, উচ্চতর উচ্চতম অবস্থার পারচয় শিখাইয়া 
'দিয়া তাঁহাদের পাঁবিত্র সংসর্গ লাভের জন্য সত্যরাজকে উৎসাহত কাঁরলেন। 

গোড়ের ভন্তগণ সকলেই দেশে ফিরিলেন। একমাত্র দামোদরের বিশেষ 
অন্তরত্গ বন্ধ; ও চৈতন্যদেবের অন্তরঙ্গ ভন্ত পুপ্ডরীক িদ্যপনধি তাঁহাদের 


জননী-জল্মভূমি সন্দর্শন ৫ 


সঙ্গে গেলেন না। িছনকাল চৈতন্যদেবের সঙ্গে বাস কারবার জন্য পূরণতে 
রহিলেন। ভন্তাগ্রণী িদ্যানীধর উপর যেমন ভগবানের অপার করুণা তেমনই 
লক্ষী-সরস্বতীর কৃপাদৃম্টি ছিল। বিদ্যা-বুদ্ধ ও ধন-এশ্বর্যের বাহক 
আবরণে আবৃত, তাঁহার আন্তারক ভাবভান্তর কথা অল্প লোকেই বুঝতে 
পারিত। নবদ্বীপের ভন্তগণও তাঁহাকে 'বষয়াসন্ত পাঁণ্ডিত বাঁলয়াই মনে 
কাঁরতেন। 'কন্তু চৈতন্যদেবের সুক্ষ্ম দৃষ্টির নিকট তাঁহার অন্তরের ভাব ধবা 
পাঁড়ন্নাছিল এবং সেইজন্য উভয়ের মধ্যে খুব প্রণীতব সন্টাব হয়। গৃহে 
থাকা কালে, বিদ্যানিধর সঙ্গে ভন্তগণের বিশেষ পাঁরচয় করাইবার জন্য 
চৈতন্যদেব একদিন ভন্তগণকে লইয়া তাঁহার বাড়ীতে উপস্থিত হইয়াছলেন। 
বিদ্যানীধ পরম সমাদরে তাঁহাদগকে অভ্যর্থনা কারয়া আপনার সসাজ্জত 
বৈঠকখানায় বসাইলেন। বিদ্যানাঁধর এশ্বর্য-আড়ম্বর ও বেশভূষাতে ভ্তগণের 
ননে হইল, এই ঘোর বিষয়ীর নিকট প্রভু কেন আসয়াছেন? চৈতনাদেব 
উল্লাসত হৃদয়ে 'বদ্যাঁনাধর সাঁহত আলাপ-আলোচনা আরম্ভ কাঁরলেন। 
ভগবৎপ্রসঙ্গ আরম্ভ হইতেই বিদ্যাঁনীধব ভাবান্তর দেখা গেল, মন অন্তর্মখী 
হইল এবং ক্রমে তাঁহার অন্তরের লুক্সায়ত ভাবভান্ত চোখে মুখে যেন ফুটিয়া 
বাহর হইতে লাগল । প্রেম-ভান্তর আত উচ্চাঙ্গেব তত্বকথা আবম্ভ হইলে 
চৈতন্যদেবের হীঁঙ্গতে সুগায়ক মুকুন্দ খুব উচ্চ ভাবের একটি গান ধারলেন। 
সমধুর সঙ্গীতে বিদ্যানিধির। ভাব-সমদূদ্র উ্থালয়া উঠিলে নিজেকে আর 
সামলাইতে পারলেন না দেহে অশ্রু কম্প পুলক স্বেদ ইত্যাদি সাত্বিক 
{বকারের লক্ষণ প্রকাশ পাইল। ভাবে াবহবল হইয়া মাঁটতে গড়াগাঁড় দিতে 
লাগলেন। সেই মূল্যবান পাঁরচ্ছদ বেশভূষাঁদও ধুলায় গড়াইতে লাগিল। 
তখন তাহার সেই প্রেমময় মুর্তি দেখিয়া ভন্তগণ 'বাস্মত হইয়াছলেন। 
তদবধি নবদ্বীপের ভন্তগণ তাঁহাকে খুব শ্রদ্ধা কারতেন। 

চৈতন্যদেবের বাল্যসখা প্রাণের দোসর গদাধর পণ্ডিত এইরূপে 
'বদ্যানাধর পারচয় পাইয়া আকৃষ্ট হইয়াছিলেন, এবং [বিশেষ আগ্রহ কাঁরয়া 
তাঁহার নিকট দশক্ষা গ্রহণ: কাঁরয়াছিলেন। পরে চৈতন্যদেব সন্নযাসগ্রহণপূর্কি 
নবদ্বীপ তাগ কাঁরলে গদাধরের কোমল প্রাণে বশেব আঘাত লাগে এবং ক্রমে 
তান নাস্তিক ভাবাপন্ন হইয়া ইম্টমন্তর পর্যন্ত তাগ করেন। কিন্তু সমার্পতি- 
প্রাণ গদাধরের পক্ষে এই ভাব বেশশীদন স্থায়ী হম নাই। ধীবে ধীরে মন 
শান্ত হইলে আভমান ত্যাগ করিয়া আবার ভগবানের শরণাপন্ন হইলেন এবং 
পুরী আ'সয়া ক্ষেত্রসন্ন্যাস ৯ করতঃ চৈতন্যদেবেব সঙ্গে বাস কাঁরতে লাঁগলেন। 
ইণ্টমন্য ত্যাগের জন্য এখন গদাপরের অন্তরে দুঃসহ অনুশোচনা উপস্থিত 


১ ক্ষেত্রুসম্যাস- যে তীর্থক্ষেত্র সঙ্কল্প কর! হয়, যাবজ্জীবন সেই ক্ষেত্রেই বাস 
করার নাম ক্ষেন্রসম্যাপ | 


১৬০ শ্রীশ্রীচৈতন্যদেব 


হইল। অনন্যোপায় হইয়া শেষে চৈতন্যদেবকে ধাঁরয়া বাঁসলেন, পুনরায় দক্ষা 
দিবার জন্য। এতদূর গৃহিত কার্ষের কথা জানিয়া চৈতন্যদেব মর্মাহত হইলেন 
এবং প্রাণাধিক গদাধরকে এই দুষ্কর্মের জন্য তাঁর তিরস্কার করিলেন; অন্য 
কাহারও নিকট দীক্ষার চেষ্টা না করিয়া পুনরায় বিদ্যানাধরই শরণাগত 
হইবার জন্য তাঁহাকে পরামর্শ দিলেন। এই বংসর [বিদানাধ পুরীতে 
অবস্থান করায় গদাধরের অভিলাষ পূর্ণ হইল; চৈতন্যদেবের আনুকুল্যে 
গদাধর আবার বিদ্যানাধর নিকট হইতে ইন্টমন্ত্র লাভ করিয়া অতল আনান্দিত 
হইলেন। 

অন্তরঙ্গ রামানন্দ রায়ের উপরোধে এই বংসরও চৈতন্যদেব পুরী হইতে 
বাহির হইতে পারলেন না। যাত্রার কথা তুলিলেই রামানন্দ নানা ওজর 
আপত্তি দেখাইয়া, কাকুতি-মিনাত কাঁরয়া বাধা দেন। এইভাবে হেমন্ত ও 
শীত কাটিয়া ক্রমে বসন্তও অতীত হইল । গ্রীম্মশেষে গোঁড়ের ভন্তগণ 
রখযান্রার পূর্বে আসিয়া মিলিত হইলেন। পূর্ব পর্ব বৎসরের ন্যায় এবাবও 
ভন্তসহ পরমানন্দে গুশ্ডিচা-মাজজন. রথোৎসবে নূত্যগীত কীর্তনাঁদ হইল। 
এবার কিন্তু চৈতন্যদেব গৌড়ীয় ভন্তগণকে চাতুর্মাস্য পুরীবাস কাঁরতে ঁনষেধ 
করিয়া রথযান্রার পরেই দেশে পাঠাইয়া দিলেন। বিদায়কালে তাহাদিগকে 
"যাত্রাপথে বঙ্গদেশে যাইয়া আপনাদের সঙ্গে সাক্ষাতের আশা থাঁকল।” 

গৌড়ীয় ভন্তগণকে বিদায় দিয়া চৈতন্যদেব স্বীয় সঙ্কল্প প্রকাশ কাঁরলে 
সারভৌম ও রামানন্দ বর্ষা কাটাইয়া যাত্রা কারতে অনুরোধ কারলেন। কিন্তু 
এইবার তানি তাঁহাদের অনুরোধ রক্ষা কাঁরতে সম্মত হইলেন না, বিশেষ 
আগ্রহ প্রকাশ করিয়া বলিলেন, “আপনাদের অনুরোধ গত দুই বংসর রক্ষা 
করিয়াছি, এবার আমার মন অত্যন্ত উতলা হইয়াছে, বিশেষতঃ 


'গোড়দেশে হয় মোর দুই সমাশ্রয় । 
জনন জাহবী এই দুই দয়াময় ॥ 
গোঁড়দেশ দিয়া যাব তা সবা দেখিয়া। 
তুমি দোঁহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া ॥" 


রামানন্দ ও সার্বভৌম আর বাধা দেওয়া সঙ্গত মনে করিলেন না । বর্ষাকালে 
পথ চলা কষ্টকর হইবে বলিয়া, কোনপ্রকারে বর্ষাটা অপেক্ষা কারতে বলিলেন। 

শারদীয়া উৎসব নবরান্র দর্শন কাঁরয়া, বিজয়া-দশমীতে মাতৃভন্ত বীর 
সন্তান মায়ের জন্য মহপ্রসাদ মালা চন্দনাদি সঙ্গে লইয়া, শ্রীঞ্ীজগন্নাথদেবকে 
প্রণামানন্তর তাঁহার শুভাশশর্বাদ পাথেয় কাঁরয়া 'জননী ও জাহ্বী' দর্শনে যাত্রা 
কাঁরলেন। শ্রীমৎ পরমানন্দজ, দামোদর, সার্বভৌম, বক্রেশবর, জগদানন্দ, 
মুকুন্দ, হাঁরদাস, গোবিন্দ, কাশীশবর প্রভৃতি তাঁহার অন্তরঙ্গ সঙ্গীরা সঙ্গে 


জননা-জন্মভূঁম সন্দর্শন ১৬১ 


সঙ্গে কটক পর্যন্ত চলিলেন। রাজ-বৈভবে পালিত রামানন্দ রায় এতদূর 
হাটিতে অনভ্যস্ত ; কাজেই তান পালাকিতে চাঁড়য়া পিছনে পিছনে চাঁললেন। 

প্রিয় সঙ্গীদের সহিত পূর্বপাঁরদ্‌স্ট তীর্ঘক্ষেত্র ও প্রসিদ্ধ স্থানসম হ 
দর্শন এবং বিশ্রাম কাঁরতে কাঁরতে ক্রমে তাঁহারা কটকে উপস্থিত হইলেন । 
নগরের বহরে এক মনোহর উদ্যানে বকুলবৃক্ষের তলায় সন্ধ্যাঁস-যান্ীর আসন 
বিস্তৃত হইল। জনৈক ভান্তমান ব্রাহ্গণ পরম সমাদরে “ভিক্ষা' করাইলেন। 
এদিকে রামানন্দ রাজভবনে গিয়া রাজাকে চৈতন্যদেবের আগমন-সংবাদ দিলে 
বাজার প্রাণ আনন্দে নাচিয়৷ উঠিল। ভিক্ষান্তে চৈতন্যদেব সেই নজন বাগানে 
বকৃলতলায় বিশ্রাম কাঁরতেছেন, এমন সময়ে রাজা প্রতাপরদুদ্র পান্রীমন্রগণ সহ 
আসিয়া তাহার চরণ বন্দনা কারলেন। ভগবদভন্ত রাজাকে দেখিয়া চৈতনাদেৰ 
প্রসন্নচিন্তে যথাযোগ্য সমাদরপূর্ক অভার্থনা কাবা বসাইলেন। পরস্পর 
কুশল-বার্তাঁদব পর অনেকক্ষণ ধাঁরয়া ভগবংপ্রসঙ্গ হইল। কিন্তু রাজাব আগ্রহ 
থাকলেও চৈতন্যদেব অন্য কোথাও আসন সরাইতে সম্মত হইলেন না, সেই 
বকৃলতলাতেই রাহিয়া গেলেন। রাজা তাঁহার শুভাশনবণদে পরম প্রণীত লাভ 
কাঁরয়া বিদায় লইলেন, কিন্তু তাঁহার বঙ্গদেশ গমনেব কথা জানিয়া রাজার 
অন্তরে ভাবনা উপাস্থত হইল। যান্রাপথের স.ব্যবস্থার জন্য রাজা উদ্যোগী 
হইলেন এবং তাঁহার রাজ্যের অন্তর্গত বে-সকল স্থান হইয়া তান গমন 
করিবেন, সেই সকল স্থানে তাঁহার অবস্থানের জন্য নূতন নূতন গৃহ নির্মাণ 
এবং খাওয়া-থাকার সুবন্দোবস্ত কারবার জন্য স্থানীয় শাসকদিগকে আদেশ 
কবলেন। আরও জানাইলেন,_ 


“আপনি প্রভুকে লইয়া তথা উতরিবা। 

রান্রাদন বেত্রহস্তে সেবায় রহিবা॥” 
তৎপরে রাজা নিজের দুই মহাপাত্র হারচন্দন ও মগ্গরাজকে সাঙ্গ যাইবাৰ 
জনা আদেশ কাঁরয়া বাললেন,_ 


“এক নব নৌকা আনি রাখ নদীতনরে। 
যাঁহা স্নান করি প্রভূ মান নদীপারে ২॥ 
তাঁহা স্তম্ভ রোপণ কর মহাতীর্থ কবি। 
নিত্যস্নান কারব তাঁহা তাহা যেন মবি॥”" 
রাজার আঁভপ্রায়মতে নগরের তোরণসমৃহ নববস্ত্, মাল্য, পতাকাঁদ দ্বারা 
সৃসঙ্জিত করা হইল। চৈতন্যদেব সঙ্গীদের সাঁহত যখন কটক হইতে বহব 
হইলেন তখন তাঁহাকে দর্শন করিবার জন্য পথের দুইপাশে কাতারে কাতারে 
১ কটকের পার্থ বর্তী মহানদী । 


১১ 


৯৬২ শ্রীশ্রীচৈতন্যদেব 


লোক সার দিয়া দাঁড়াইল। এমনাক রাজপাঁরবারের স্লোকেরা পর্যন্ত 
হাতার উপরে তাঁবু খাটাইয়া রাজপথে আসিয়া দাঁড়াইলেন। রাস্তায় তত্ত্বাবধান 
কারবার জন্য রাজার অভিপ্রায়মতে, রামানন্দ, মঙ্গরাজ ও হরিচন্দন__তিনজন 
সঙ্গে সঙ্গে চলিলেন। কটক হইতে পুরাঁব ভন্তগণকে বিদায় দেওয়া হইল। 
মুকুন্দ, গোবিন্দ, বক্রেশ্বর প্রভাতি কয়েকজন তাঁহার সঙ্গে সঙ্গে বঙ্গদেশ 
পর্যন্ত যাইবার অনুমাতি পাইলেন। 

চৈতন্যদেবের প্রিয় সঙ্গী গদাধর ক্ষেত্রসম্ন্যাস করিয়া পরতে বাস কারিতে- 
ছিলেন। ক্ষেত্রসন্ন্যাসের নিয়মানূসারে যে স্থানে থাকার সঙ্কম্প করা হয়, সেই 
স্থান ছাড়িয়া অন্যত্র গমন {নিষিদ্ধ । চৈতন্যদেব বঙ্গদেশে যাত্রা কারলে গদাধরের 
মন উতলা হইল: তিনিও তাঁহার সঙ্গে চলিবার ইচ্ছা প্রকাশ কারলেন। কিন্তু 
বাঁধ লঞ্ঘন করিয়া তাঁহার সঙ্গী হইতে টৈতনাদেব গদাধরকে কিছ-তেই 
অনুমতি দিলেন না। গদাধরের মনে খুব দ:ঃখ হইল, তিনি শেষে তাঁহার 
সঙ্গে না চলিয়া, এক। একা দূরে দূরে চলিয়া কটকে আসিয়া পেণাঁছলেন। 
চৈতন্যদেব খবর পাইয়া গদাধরকে খোঁজ করিয়া নিজের কাছে আনাইলেন এবং 
আদরযক্চে তাহাকে বশনভূত করিয়া, অনেক বুঝাইয়া শুনাইয়া সার্বভোমেব 
সঙ্গে আবার পুরীঁতেই পাঠাইয়া দিলেন। 

কটক ছায়া, মহানদী পার হইয়া, চৈতন্যদেব পথ চাঁলতে চালতে রুমে 
যাজপরে উপস্থিত হইলেন। এখানে তান মত্গরাজ ও হ'রিচন্দনকে বিদায় 
দিলেন এবং রেমুনাতে আসিয়া রামানন্দকেও ফিরিয়া যাইতে বলিলেন। 
রামানন্দের স-গ ছাঁড়বার ইচ্ছা ছিল না, কিন্তু তাঁহার বারংবাব অনুরোধে 
অগত্যা বিদায় লইতে হইল । ববিদায়কালে চরণে প্রণতঃ হইয়া রামানন্দ 
সাশ্রুলোচনে প্রার্থনা কারলেন, “শীঘ্রই যেন আবার দর্শন পাই।” 

ক্রমে ক্রমে তাঁহারা উীঁড়ষ্যার সীমান্তে আসিয়া উপাস্থত হইলেন। 
সেখানকার শাসনকর্তা তাঁহার চরণ বন্দনা কাঁরয়া পূর্বানান্টি বাসস্থানে লইয়া 
গেলেন এবং সর্বাবষয়ে সবন্দোবস্ত করিয়া দিয়া কয়েকাদন অপেক্ষা করিতে 
বাললেন। তিনি জানাইলেন সম্লিকটস্থ নদীর অপরপার হইতে মুসলমান 
শাসকের অধিকার। তাঁহার সঙ্গে এখন মনোমালিন্য চাঁলতেছে। কাজেই 
এীদকে যাওয়া 'িপদসঙ্কুল। তবে কয়েকাঁদনের মধ্যে অপর পক্ষের সাহত 
আলাপ করিয়া সুব্যবস্থা করা যাইবে। ভক্তিমান রাজকমণচারীর আগ্রহে সেই 
স্থানে কয়েকদিন অপেক্ষা করা সাবস্ত হইল। তাঁহাকে পাইযা স্থানীয় 
আঁধবাসীরা খুব আনান্দত হইলেন এবং তাঁহাদের সঙ্গে ভগবংপ্রসঙ্গো, ভজনে 
ও কীর্তনে সঙ্জিগণসহ চৈতন্যদেব খুব আনন্দ কাঁরতে লাগিলেন। তাঁহার 
কথা চারিদিকে প্রচারিত হওয়ায় দলে দলে লোক আসিতে লাগিল এবং সেখানে 
[নত্যমহোৎসব আরম্ভ হইল। 


জননী-জন্মভম সন্দর্শন ১৬৩ 


বিপক্ষ মুসলমান শাসনকর্তার এক হিন্দু গৃপ্তচর তখন সেখানে থাঁকিত। 
চরের নিকট তাহার মানব এই অদ্ভূত সম্নাসীর আগমন ও তাঁহাব অলোক 
ভাবভক্তির খবর পাইলেন। মুসলমান হইলেও সেই বাঞজকর্মচাবীব অন্তে 
হিন্দন্ধর্ম ও সাধসন্ন্যাসীব উপর শ্রদ্ধাভান্তি ছিল এবং স্বযং ঈশববপ্রোমক 
ছিলেন। চৈতন্যদেবের খবর পাইয়া তাঁহাকে দোখবার জন্য তাঁহার এত আগ্রহ 
হইল যে তান ডীঁড়ষ্যার রাজপ্রাতনাধির নিকট দূত পাঠাইয়া স্বীয় আভগ্রায় 
জানাইলেন। উীঁড়ফ্যারাজপ্রতিনিধি চৈতন্যদেবের সঙ্গে এই সম্বন্ধে পরামশ' 
করিয়া দূতের নিকট বলিয়া দিলেন, “যদ তিনি নিবস্ত্র হইয়া পাঁচ-সা তজন 
মাত্র অননচরসহ আসেন, তবে কোন আপত্তি নাই।" তাঁহার নিদেশিমত নাট 
সময়ে সেই ধাঁর্মক মুসলমান চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ কারতে আসলে 
তানও যথোচিত সম্মান প্রদর্শন পূর্বক তাঁহাকে সাদবে বসাইলেন। উভয়ে 
অনেকক্ষণ ধর্মপ্রসণ্গে ভগবত্তত্ব সম্বন্ধে আলাপ-আলোচনা হইল। চৈতনাদেবের 
মুখে উদার ভাব ও ধর্মের জটিল তত্রসমহের সহজ সরল মীমাংসা শুনিয়া 
তাঁহাৰ মন আতিশয় প্রসন্ন হইল। পরে সংকীর্তনে ভগবংপ্রেমের উচ্চ বিকাশ 
দেখিয়া তিনি অতিশয় চমৎকৃত হইলেন এবং ভান্ডততে পুনঃ পুনঃ আঁভবাদন 
কবিয়া হৃদয়ের কৃতজ্ঞতা জানাইলেন। উভয় পক্ষের মধ্যে খুব হদ্যতা জ'ল্মিল . 
বিদাঘকালে উীঁড়ষ্যার রাজপ্রাতীনাধ তাঁহাকে মিত্র সম্বোধন কাঁবয়া কোলাকুলি 
করিলেন এবং তাঁহার সঙ্গে নানাপ্রকার মূল্যবান দ্রব্য উপহাব পাঠাইয়া দিলেন। 
কথাপ্রসঙ্গে চৈতন্যদেবের বঙ্গদেশে গমনেব ইচ্ছা ও প্রাতিবন্ধকেব বিষয় শহানঘা 
‘তান বাঁলয়া গেলেন, স্বীয সৈন্যসহ নৌকাবযোগে যাতিগণকে স্বয়ং পাব করিয়া 
দিবেন, এজন্য কোন ভাবনা নাই। 

যথাসময়ে তাঁহার প্রোরিত আঁত সুন্দর নৌকা আসিয়া উপস্থিত হইল, 
চৈতন্যদেব ভগবানের নাম লইয়া সাঁঞ্গগণসহ তাহাতে উঠিলেন এবং সেই ভন্ত 
মুসলমান স্বয়ং দশ নৌকা সৈন্য লইযা সঙ্গে সঙ্গে চলিয়া দুর্গম শয়সঙ্কুল 
এলাকা মনন্র্শবর নদ পার কারয়া দলেন। 

চৈতন্যদেবের আঁভপ্রায় অনুযায়ী 'দয়াল নিতাই' সেই সমযে বঙ্গদেশে 
আচন্ডালে ভগবদভান্ত ও হারনাম ববিতবণ কাঁবয়া সমস্ত দেশ জুড়যা এক 
প্রবল ধূমর স্রোত প্রবাহত কাঁবয়াছিলেন। বাংলা তখন প্রকৃতই সোনার 
বাংলা--এ*বর্ষের ভাণ্ডার । কিন্তু ব্রাহ্মণাঁদি উচ্চবার্ণব গোঁড়ামিন ফলে তখন 
বাংলার বৈশ্যসমাজ শৃদ্রেরও অধম বাঁলয়া বিবেচিত হইতেন। ইহার ফলে 
সমাজে সংহতি ছিল না, বিদ্যা ও সংস্কৃতির সঙ্গে এমবষেবি মিলন ছিল না। 
স্বর্ণবাঁণক বলিয়া পাঁরাচিত বৈশ্যগণ আচার-ব্যবহারে সর্বপ্রকারে উন্নত 
হইয়াও সমাজে পাঁরত্যন্ত ছিলেন। শ্রীমৎ নিত্যানন্দ বঙগদ্দশে ধর্মপ্রসার 
কারবার সমষে ইহান প্রাতকারের জন্য সমাজের এই সংকীর্ণতার গণ্ডি ক্রমশঃ 


১৬৪ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


ভাঙ্গতে লাগিলেন। তখন সপ্তগ্রাম বাংলার সর্বশ্রেচ্ঠ বন্দর; অতুল এশ্ব্যে'র 
অধিপতি বহু সুবৰ্ণ বাণক সপ্তগ্রামের আধবাসী। নিতাই তাঁহাদের গৃহে 
অবস্থান কাঁরয়া আপনার প্রেমের ধর্ম প্রচার করিতেন। উদ্ধারণ দত্ত নামক 
জনৈক সবর্ণবণিক-কুলাঁতিলক তাঁহার বিশেষ কৃপা পাইয়াছিলেন। অবধৃত- 
শ্রেন্ঠ এ অঞ্চলে পরিভ্রমণ কারবার সময় তাঁহার গৃহেই আঁধকাংশ কাল 
কাটাইতেন। একবার জনৈক রক্ষণশীল ব্যান্ত তাঁহাকে উদ্ধারণ-গৃহে কিভাবে - 
ভোজন করেন সেই সম্বন্ধে প্রশ্ন কালে, অবধত হাসিয়া উত্তর দিয়াছিলেন.__ 


“কভু উদ্ধারণ রাধে নিত্যানন্দ খায়। 
কভু 'নত্যানন্দ রাঁধে উদ্ধারণ খায় ॥" 


তাহার এই বাক্যাট একট প্রবাদরূপে গণ্য, যেহেতু তখনকার দিনে সমাজে 
ইহা বড়ই বিস্ময়জনক কার্য বলিয়া বিবেচিত হইত । 

'নিতানন্দের প্রেরণায় সপ্তগ্রামে শ্রেম্ঠকুলেব বিশেষতঃ সংবর্ণবাঁণকগণের 
মধ্যে বিশেষ ধর্মবাদ্ধির সণ্টার হয়। তাঁহার কৃপায় ইহাদের অগাধ এঁশ্বর্য 
সৎকর্মে বাঁয়ত হইতে লাগল । নিতাইয়েব প্রেরণায় ভগবদভন্তিপরায়ণ হইয়া 
তাঁহারা স্বীয় ধন-সম্পদ ভগবানের পৃজা-অর্চনাতে, সাধুভন্ত-সেবাতে, দীন- 
দারদ্রের দুঃখ মোচনে নিয়োজত কাঁরলেন। দেশে বহু দেবালয়-মাঁন্দর প্রতিষ্ঠা, 
মঠ-আখড়া স্থাপন, সংকীর্তন মহোৎসব, 'দীয়তাং নীয়তাং ভুজ্যতাং, চালতে 
লাগিল। সশ্তগ্রামকে কেন্দ্র করিয়া নিত্যানন্দ আপনার ভাবে ঘাাঁরয়া ফারিয়া 
বঙ্গদেশে এইরুপে ধমপ্রচার কারতে ছিলেন। 

সন্ন্যাস নিমাই নদীয়ায় আসতেছেন শুনিয়া দেশের লোক তাঁহার 
দর্শনাশায় অতীব উৎকশ্ঠিত হইয়া প্রতীক্ষা কারতেছিল। অদ্বৈত আচার্য, 
শ্রীবাস প্রমূখ ভন্তগণ অধীর হইয়া পথপানে চাহিয়া ছিলেন : প্রভুপাদ 
নিত্যানন্দেব কথা ত বলিবারই নহে । চৈতনাদেব সঙ্গীদের সহিত উীঁড়ষাপ্রান্ত 
হইতে বরাবব নৌকাযোগেই পানিহাটশী পর্যন্ত আঁসয়াছলেন বলিয়া জানা 
যায়। দেশের আভ্যপ্তারক বিশৃঙ্খলার জন্যই সম্ভবতঃ তাঁহারা জলপথে 
আসিয়া থাকিবেন। তাঁহারা বঙ্গদেশে আসিয়া নিত্যানন্দ ও ভন্তগণের সগ্গে 
মিলত হইলে, পূর্ববং নৃত্য গীত কীর্তন এবং উৎসব ও আনন্দের স্লোত 
প্রবাহিত হইল! 'িশম্ট ভন্তগণের গৃহে পদার্পণ করিয়া তান তাহাদিগকে 
কৃতাৰ্থ করিতে লাগিলেন। যেখানে যান সেখানেই লোকের অসম্ভব ভিড় 
হয়; তাঁহাকে দেখিবার জন্য, তাঁহার শ্রীমুখের অমৃতবর্ধাঁ বাণী শুনিবার জন্য 
দূরদুরান্ত হইতে লোক আসিয়া জমা হয়। সে-দিনের বর্ণনা পড়িয়া মনে হয়, 
শ্রীচৈতন্য-পূর্ণচন্দ্রের উদয়ে বিশাল বঙ্গ-সমদদ্রু আনন্দে উদ্বোলত হইয়া 
উঠিয়াছিল। 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৬৫ 


শ্রীবাস পশ্ডিত তখন কুমারহট্রে বাস কাঁরতোছ"লন। চৈতনাদেব তাঁহাব 
গৃহে উপাস্থত হইলেন। শ্রীবাস সংসারপ হইয়াও সন্নগসণ, সঞ্চয়ের ত নামই 
নাই. তাহার উপর উপাজন-চেম্টাতেও উদ্যমহান। চৈতন্যদেব শ্রীবাসেব সংসাবে 
অসচ্ছল অবস্থা দেখিয়া তাঁহাকে অথেদপাজনের চেস্টা কাঁবতে বাঁললে, শ্রীবাস 
তাঁহার কথা শনিয়া হাসতে হাসিতে “এক দুই তিন” বাঁলযা 1তনবার 
হাততাঁল 'দিলেন। শ্রীবাসের অদ্ভুত ব্যবহারের মর্ম বুঝতে না পারিয়া 
চৈতন্যদেব তাঁহাকে হাততালিব অর্থ জিজ্ঞাসা কারলেন। শ্রীবাস গম্ভীবভাবে 
বলিলেন, “এক, দুই, তিন, উপবাসের পর যাঁদ অন্ন না জুটে, তখন গঞ্গার জল 
আছে, তাহাতে প্রবেশ করিব; কিন্তু ভগবানের পাদপদ্ম তাগ করিয়া অথের 
চিন্তা করিতে পারব না। এজন্য আমার কোন ভাবনা নাই ৷" তাঁহাব অসাধারণ 
ত্যাগ, তিতিক্ষা ও নির্ভবতার কথা শুনিয়া চৈতনাদেবের মন খুব প্রসন্ন 
হইল; তিনি তাঁহাকে অভয় দিয়া বলিলেন, "এরূপ ভব্বেব ভাব ভগবান 
নিজেই বহন করেন।” 

কুমারহট প্রীপাদ ঈশবরপুবীব জন্স্থান। চৈতন্যদেব গুবুদেবের জন্ম- 
স্থানকে পবিত্র তীর্থজ্ঞানে ভন্তিভাবে বন্দনাপূর্বক আঁতশয দীনতাব সাঁহত 
[িণ্টিং মৃত্তিকা সংগ্রহ কাঁরয়া লইলেন। এখানে একাঁট 'বিষষ চৈভনাদেবেব 
দৃষ্টি আকর্ষণ কাঁরল। ভগবানাচার্য নামক জনৈক ভক্ত, নিজেব যুবতন স্ত্রীকে 
তাঁহার পিন্রালয়ে ফেলিয়া তাহার খাওয়া-থাকাব কোন সুব্যবস্থা না কাঁরয়া 
নিজে পুরশতে থাঁকয়া চৈতন্যদেবের সঙ্গলাভ ও ভগবদভজনেব চেষ্টা 
কাঁরতোছিলেন। শ্রীবাসের বাড়ীতে অবস্থানকালে সেই যৃবতাব দুঃখকন্টের 
কথা শুনিয়া তিনি অতাঁব দুঃখিত হইলেন এবং যথাসময়ে পুরীতে ফাঁরবাৰ 
পর উন্ত ভন্তকে স্বীয় গাঁহ'ত কার্ষের জন্য তাঁর িবস্কার কারয়া দেশে 
পাঠাইয়া দিয়াছলেন। 

চৈতন্যদেব কুমারহট্র হইতে 'শিবানন্দ সেনের বাড়ীতে কাঁচবাপাড়ায আসিয়া 
উপাস্থত হন। শিবানন্দ তাঁহার আগমন-প্রতীক্ষায় সপাববাবে উদগ্রীব 
হইয়াছিলেন। এতাঁদনে তাঁহাদের সেই আশা সফল হওয়ায় প্রাণে অসীম 
আনন্দের উদয় হইল। শিবানন্দ তাঁহাকে সর্বান্তঃকরণে সেবা করিয়া স্বীয় 
মন্ষ্জীবন ও ধনজন সার্থক করিলেন। ঠিবানন্দের গৃহে একরাত্র বাস 
করিয়া তাঁহার প্রিয় সঙ্গণ সুগায়ক মুকুন্দ দত্তের জেষ্ঠ ভ্রাতা যান ব্রহ্মাণ্ডের 
জশবের পাপভার স্বয়ং গ্রহণ কাঁরয়া তাহাদের মন্ত প্রার্থনা করিয়াছিলেন, সেই 
মহানহদয় বাসুদেব দত্তকে কৃপা করিবার জন্য তাঁহার গৃহে পদার্পণ করিলেন। 
তারপর সেখান হইতে সার্বভোঁমের ভ্রাতা বিদ্যাবাচস্পাভি মহাশয়ের বাড়ীতে 
গিয়া তাঁহাদের সঙ্গে মিলিত হইলেন। বঙ্গদেশে আসা অবধি সর্বস্থানেই 


7০-৮০-০২৯৫ 
১ কুমারহট্র- বর্তমানে ২৪ পরগণা িলার হালিসহর ৷ 


১৬৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


দর্শনার্থীর ভিড় জামিতেছিল এবং দিনে দিনে তাহা বাঁড়য়া এখন এমন অবস্থা 
দাঁড়াইল যে, বাচস্পাঁতির বাড়ীর লোকের পক্ষে বাড়ীতে থাকা দায় হইয়া উঠিল। 
অবস্থার গুরুত্ব বুঝিতে পারিয়া ভন্তগণ গোপনে চৈতন্যদেবকে কুলিয়া গ্রামে 
মাধবদাস নামক জনৈক সঙ্গতিপন্ন ভক্তের সুবৃহৎ বাড়ীতে লইয়া গেলেন। 
সমবেত জনতা চৈতনাদেবের দর্শন না পাইয়া অতীব চণ্চল হইয়া উঠে এবং 
ভিতরে প্রবেশ কাঁরতে উদ্যত হয়। পরে যখন শোনা গেল, তান মাধব দাসের 
বাড়ীতে কুলিয়ায় গিয়াছেন, জনস্রোত তখন সেই দিকেই ছুটিল 

মাধবদাসের সংপ্রশস্ত অঙ্গনে বহু লোক সমক্ষে ভন্তগণ-সঙ্গে চৈতন্যদেব 
পরমানন্দে নৃত।গত সংকীর্তন কারিতে লাগলেন। সহস্র সহস্র দর্শনার্থীর 
আগমনে সেখানেও এক মহামেল। বাঁসয়া গেল । 


“কুলিয়ার আকর্ষণ না যায় বর্ণন। 
কেবল বার্ণতে' পারে সহস্র বদন॥ 
লক্ষ লক্ষ লোক ভাসে জাহ্বীর জলে। 
সবে পরে হয়েন পরম কুতৃহলে ॥ 
খেয়ারীর কত বা হইল উপার্জন। 
কত হাট বাজার বসায় কতজন ॥ 
সহস্র সহস্র কীর্তনীয়া সম্প্রদায । 
স্থানে স্থানে সবাই পরমানন্দে গায় ॥" 


চৈতন্যদেব কুলিয়াতে সাত দিন অবস্থান করিয়া 'ন্রিতাপদগ্ধ জাবের প্রাণে 
শান্তির সুশাঁতল বারি সিণ্টন কারলেন। তাঁহ:র অমৃতময়ী বাণী শ্রবণ কারিয়া 
লোকের কর্ণ কুহর পাঁরতৃপ্ত হইল-অপরূপ মনার্ত দর্শন কীরয়া নয়ন সার্থক 
হইল এবং সুমধুর কীর্তন, নতাগণত ও অপূর্ব ভাবাবেশ দেখিয়া মন মোহত 
হইল। নবদ্বীপের সম্মুখে গঙ্গার অপর পারেই কুলিয়া_ নবদ্বীপ হইতে দেখা 
যাইত। নবদ্বীপের সমস্ত লোক কুিয়াতে গিয়া তাঁহাকে দর্শন কাঁরলেন: 
এমনাঁক পূর্বে যাঁহারা তাঁহার ঘোর বিরোধী ছিলেন, 'ত তাঁহারাও আসিয়া দর্শন 
ও প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া 'ফাঁরলেন। সন্ন্যাসীর সৌম্য-শান্ত প্রেমময় 
মার্তি দেখিয়া নাস্তিকেরও হৃদয় বিগালত হইল, শত্রু মিত্র হইল. পাষণ্ড ভক্ত 
হইল। শোনা যায়, কুলিয়াতে দর্শ প্রা জনতার এমন ভিড় হইয়াছিল যে 
মাধবদাসকে নিজের বাড়ীঘর রক্ষার জন্য গড় বাঁধতে হইয়াছিল। 


“কুলিয়ানগরে সংঘট্রের অন্ত নাই। 
বালবৃদ্ধ নরনারী হৈলা এক ঠাঁই 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৬৭ 


নিশায় মাধবদাস বহুলোক লৈঞা । 

বড় বড় বাঁশ কাট দুর্গ বান্ধি যাঞা ॥ 

প্রাতঃকালে বশিগড় সব চূর্ণ হয়। 

লোক ঘটা নিবারিতে শন্তি কার নয় ॥" 

-চৈতনাভাগবত 
চৈতন্যদেবের আগমন-বার্তা শচণী-বিষ্ণুপ্রিয়ার কর্ণে পেণীছয়াছিল। তাঁহারা 
একদিন গঞ্গাস্নানে শিয়া পারাপারের জন্য বহু লোকের সমাগম ও অপর পারে 
কুঁলয়ার হৈচৈ হুলাস্থূল প্রত্যক্ষ করিয়া স্তম্ভিত হইলেন। ৯ সন্ন্যাসণকে 
দেখিবার জন্যই লোকের এই আগ্রহ একথা বুঝতে তাঁহাদের বিলম্ব হইল না। 
পহভ্রমখ দর্শনের আশায় বৃদ্ধার আকুল হৃদয়ে আনন্দের উচ্ছৰাস উঠিয়া তাহাকে 
আত্মহারা কারল। বিষ্ণাপ্রয়ার হৃদয়ের অবস্থাও সেইরুপ, তথাপি তিনি 
কোনপ্রকারে আত্মসংবরণ করিয়া তাড়াতাঁড় িবশদেহা বাদ্ধা শাশুড়ীকে 
লইয়া গৃহে ফিঁরলেন। লোকমুখে সন্ন্যাসীর অলৌকিক কাহিনী, 
মহাসংকীতন, নৃত্যগীত ভাবাবেশ, আর লক্ষ লক্ষ লোকসমাগমেব কথা 
শুনিয়া তাঁহারাও বহব্লমনা হইতে লাগলেন। এত নিকটে গংগার অপর 
পারে তান, কিন্তু যাইবার উপায় নাই। তান স্ববং যাইবার জন্য খবব না 
দিলে তাঁহারা যাইবেন করুপে » এই দুঃখ যখন অসহাপ্রায় হইয়া উঠঠিনাহে, 
তখন খবর আসিল, আগামী প্রভাতে জননী ও জন্মভূমি দর্শন কাঁরতে সমস 
আ'ঁসতেছেন। আনন্দে উল্লাসে সে রাত্রিতে শচশ-বিষণীপ্রয়ার ঘুম হইল না, 
সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা কাঁরতে কাঁরতে, তাঁহারই চিন্তায় নানা জল্পনা- 
কল্পনা কাঁরয়া রাত কাটয়া গেল। 
সন্ন্যাসচূড়ামণি নবদ্বীপে আসিয়া শুক্রাম্বর ব্রহ্মচারী নামক জনৈক ওক্তের 

আশ্রমে রাত্রি আতিবাহিত করিলেন এবং পরাদন প্রভাতকালে গশ্গাদ্ণানান্তে, 
জননী এবং জন্মভূমি সন্দ্শনে আসিয়া মিশ্রভবনের দ্বারদেশে দণ্ডাষমান 
হইলেন। আত্মীয়স্বজন পাড়াপ্রাতবেশশ সকলে না জানি কত কি বাঁলবে, 
কত ক কাঁরবে এইরূপ ভাবিয়া রাখিয়াছিলেন ; কিন্তু ব্রহ্মতেজোদ্ভা সত 
এই মুখমণ্ডল দেখিয়া কাহারও কোন বাকাস্ফূর্তি হইল না। *বভাবওঃ হৃদয়ে 
শ্রদ্ধার উদয় হওয়ায় সকলেরই মস্তক অবনত হইল। এ-মুর্ত ত নিমাই 
পাণ্ডতের নহে,_-টিতাপদশ্ধ জীবের হৃদয় সুশীতল কারবার জন্য এ যেন 
দিব্যধাম হইতে কাহারও আঁবভবব। যাঁতরাজ ইতস্ততঃ দৃষ্টি সঞ্চালন কাঁরয়া 
সেই স্বর্গাদপি গরীয়সণ জন্মভূমি এবং শতস্মৃতিবিজড়িত বাসভবন ও গৃহ- 


১ পথ কেহ নাহি পায় লোকর গহনে । 


বন জল ভাঙ্গি যায় প্রভুর দরশনে ॥” 
-চৈতন্যভাগবত 


১৬৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


সামগ্রীসমূহ নিরীক্ষণ করিলেন। প্রবাসী গৃহস্থের যেসব জিনিসের স্মাত- 
মাত্রেই চিত্তচাণ্টল্য জন্মে, মায়ামোহকর সেই সকল দ্রব্য নিকটে দেখিয়াও 
হইল না। প্রশান্ত নির্বিকার চিত্তে পলকের তরেও এই সকলে 'আমার'-বৃাদ্ধ 
জন্মিল না। শরতের নির্মল আকাশের ন্যায় তাঁহার সংপ্রশস্ত উজ্জল উন্নত 
ললাটে বিন্দুমাত্র চিন্তা-মেঘের সণ্টার হইল না। চারাদকে অসংখ্য লোক 
নির্বাক "বিস্ময়ে দাঁড়াইয়া আছে, _মধ্যস্থলে প্রশান্তচিত্ত সন্ন্যাসী । অকস্মাৎ 
জনৈকা অবগৃশ্ঠিতা স্ত্রীলোক আসিয়া তাঁহার চরণ সমীপে দণ্ডবং পতিত 
হইলেন। আতিশয় দশীনহশীনবেশা, নিরাভরণা, ক্ষীণাষ্গী, সর্বাঙ্গ-বস্তাবৃতা 
নারীমৃর্ত দেখিয়া সন্ন্যাসী পশ্চাতে হটিয়া গেলেন,-চিনিতে পারলেন না। 
কিরূপেই বা পারবেন! শুক্লা চতুর্দশশর পুর্ণাবয়বা যে শশীকলার সঘমা- 
রাশিতে একদিন মিশ্রভবন আলোকিত হইয়াঁছল, আজ কৃষ্ণা চতুর্দশশীব 
নিশাশেষে তাহাকে আকাশকোণে ল:ক্কায়িতা জ্যোতিঃরেখা মাত্র রূপে উক 
মারতে দেখিলে না চেনাই ত ফ্বাভাঁবক! পরে পারিচয় পাইয়া সন্ন্যাসী বিনম্র 
গম্ভীর অথচ প্রেমপূর্ণ স্বরে বলিলেন, 


“তব নাম বিষ্ণুপ্রিয়া সার্থক করহ ইহা 
মিছা শোক না করহ চিতে। 
এ তোমারে কাঁহন; কথা দূর কর আন চিন্তা 


মন দেহ কৃষ্ণের চাঁবতে ॥” 
_চৈতনামঙ্গল 


আত্মসংবরণ কাঁরয়া দেবী উঠিয়া দাঁড়াইলেন,. মুখমণ্ডল দীর্ঘ অবগৃণ্ঠনে 
আবত ' সন্যাসীর পদযুগলে দৃষ্টি 1স্থর করিয়া কৃতাপ্জলিপুটে গললগ্নীকৃত- 
বাসে অধোবদন দেবী দাঁড়াইয়া রাহলেন। এ যেন মান্দরদ্বারে ধ্যানমণনা 
নিবোঁদতপ্রাণা কোন পৃজারিনী, অথবা কোন রাজ-রাজেশ্বরের সম্মুখে এক 
দরিদ্রা ভিখারনী। “আম নিঃসম্বল সন্ন্যাসী, দিবার মত আমার কিছুই নাই, 
যাহা আছে দিলাম, গ্রহণ কর।” স্নেহস্বরে এই বাক্য উচ্চারণ করিয়া সন্াসণ 
তাঁহার চরণকমল হইতে কাম্ঠপাদুকাযূগল 'বিমুস্ত করিয়া দিলেন। দেবীব 
কঠোর তপস্যার__সুদীর্ঘ ব্রতের আজ উদ্যাপন! জননী বিষ্ণুপ্রিয়া ধৈর্য 
সাহফ্তার প্রতিমূর্তি! নিজ সুখভোগের আশায় ঈষন্মানও চণ্চল হইয়া 
হা-হুতাশ কান্নাকাটি করা, কিংবা স্বামীকে কোনপ্রকারে অনুযোগ দেওয়ার 
ভাব তাঁহার অন্তরে কখনও স্থন পায় নাই। তান তাহার ধর্মপত্রী, চিরকাল 
ধর্মপথের সহায়। সন্ন্যাসীর সহ্ধার্মণন, কাজেই আজীবন সন্ন্যাঁসনীর জীবন 
যাপন করা তাঁহারও ব্রত। আজ তাঁহার এ কঠোর পাঁতরত্যে সদ্ধিলাভ 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৬৯ 


হইল। দেবী করকমলদ্বয় প্রসারিত করিয়া তাঁহার চির আকাঁগক্ষত বস্তু 
গ্রহণ পূর্বক মস্তকে স্পর্শ কাঁরয়া হৃদয়ে ধারণ কবিলেন,_ প্রেমাশ্রুতে 
পাদবকার অভিষেক হইল। তাঁহার আরাধ্য দেবতা আজ তাঁহাকে সকলই 
'দিয়াছেন। আনন্দে দেবীর হৃদয় উচ্ছবাসত হইয়া উঠল। গৃহদেবতাকে প্রণাম 
করিয়া সন্ন্যাসী অতি ধার-সন্তর্পণে জননশর চরণ বন্দনা করিয়া চাঁকতেব 
মধ্যে অন্তত হইয়া গেলেন। দেবা বিষ্ণুপ্রিয়া সেই পরমারাধ্য পাদুকাযুগল 
বেদীতে স্থাপনা করিয়া সমস্ত জীবন অতিশয় নিষ্ঠ।-তন্তি সহকারে অচা। 
করিতে লাগিলেন । 
শুক্লাম্বরের গৃহে অবস্থান, জন্মাভটা দর্শন ও বিঞ্প্রয়া-সাক্ষাতেব 

[বিবরণ 'চৈতন্যচারতামৃত'কার লিখেন নাই, কিন্তু অন প্রাচীন প্রামাণিক গ্রন্থে 
উহাব উল্লেখ থাকায় আমরা সংক্ষেপে উহা প্রকাশ করিলাম। 'চৈতনা- 
চাঁরতামৃত'কার চৈতন্যদেবের সন্ন্যাসের পর 'বষ্ঠপ্রয়া দেখীর সম্বন্ধে আর 
কিছুমাত্র উল্লেখ করেন নাই। বাস্তাঁবক পক্ষে তাঁহার সন্ন॥াসী-জখবনের সঙ্গে 
পত্নীর সম্পর্ক 'বাচ্ছন্ন হইলেও তাঁহার প্রচারত ধর্মের সাঁহত 'বিষ্ণুপ্রিয়ার 
জীবন অবিচ্ছেদারুপে গ্রাথত। দেবী তাঁহার প্রধানা অনুগতা শিষ্যা হইয়া 
যে আশ্চর্য অলৌকিক ত্যাগ ও তপস্যাময় জীবন যাপন কাঁনয়াছিলেন, তাহা 
গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম মূল উৎস। চৈতন্যদেবের তিরোভাবের পব 
দেবী ছিলেন পার্ধদ ভন্তগণের আশ্রয় ও আদর্শ। লোকলোচনেব অন্তরালে 
অবস্থিত থাকলেও, তাঁহার করুণাকণা প্রাপ্ত হইয়া বহু লোকেব জ'বন ধন্য 
হইয়াছিল। পরবর্তী বৈষ্ণব গ্রন্থসকলে তাঁহার অলোৌকক জাবনের আনেক 
কাহনী লিপিবদ্ধ আছে। শুধ ইহাই নহে, চৈতন্যদেবের অন্তধনেব পর 
{যান তাঁহার ধর্ম ভাব সর্বত্র প্রচার করিয়া লোকের নিকট তাঁহাবই মাঁহমার 
[বিশেষ প্রকাশ-মূর্তি রূপে পরিচিত হইয়াছিলেন.-সেই শ্রীনিবাস ঠাকুর 
মহাশয়কে জননী বিষ্যৃপ্রয়াই শান্ত সণ্টার করেন। শ্রীনবাস ঠাকুরের প্রত 
দেবীর কপার কথা প্রেমবিলাস' গ্রন্থে বিশেষরুূপে বার্ণত হইয়াছে। অক্প- 
বযস্ক শ্রীনবাস পরম ভন্ত। কিন্তু কোন বিশেষ কারণে অন্তরে নিদারুণ 
্মাঘাত পাইয়া জীবনে আঁতিশয় হতাশা আসলে দেবা তাঁহাকে অহেতুক কৃপা 
প্রদর্শন ও আশ্রয় দান করেন। 

“এত কাঁহ বস্ে বোষ্টত চরণ অঙ্গুলি। 

প্রীনবাসে ডাক চরণ দিলা মাথে তুলি 

শুন শুন ওহে বাপু তুমি ভাগ্যবান। 

তোমাতে চৈতন্যশান্ত ইথে নাহ আন 

তবে শান্তিপুরে যাই খড়দহে যাবে। 

আচার্য গোসাঞ দেখি পারচয় পাবে॥ 


১৭০ শ্ীশ্রীচৈতন্যদেব 


খড়দহে যাইয়া দেখবে নিত্যানন্দ। 
তোমা পাইয়া জাহবার হইবে আনন্দ॥ 
বিলম্ব না কর বড় যাও শশঘ্র কার। 
অনেক শুনিবে দেখবে রুপের মাধুরী 
সর্বত্র মিলন করি যাও বৃন্দাবন। 
সর্ব সিদ্ধ হবে পথে কাঁরবে স্মরণ॥” 
_ প্রেমাবলাস 


বিষ্াপ্রয়া দেবীর তপস্যা সম্বন্ধে নিম্নলিখিত অদ্ভূত চিত্র পাওযা যায়। 


“প্রভুর বিচ্ছেদে নিদ্রা ত্যজিল নেন্রেতে। 

কদাচিৎ নিদ্রা হইলে শয়ন ভূমিতে ॥ 

কনক জিনিয়া অঙ্গ সে আঁত মাঁলন। 

কৃষ্ণা চতুদরশীর শশী প্রায় ক্ষীণ॥ 

হরি নাম সংখ্যাপূর্ণ তণ্ডুলে করয়। 

সে তশ্ডুল পাক কার প্রভুরে অপয়॥ 

তাহাই কিৎমান্ত করয়ে ভক্ষণ। 

কেহ না জানয়ে কেন রাখয়ে জীবন॥" 

_ ভীন্তরত্সাকর 
নবদ্বীপ হইতে আসিয়া চৈতন্যদেব শান্তপুরে অদ্বৈতভবনে উপস্থিত 
হইলেন। তাঁহার আগমনের সঙ্গে সঙ্গেই অগাঁণত ভক্তের সমাগম. আর পূর্বের 
ন্যায় আনন্দোৎসব, অহোরান্র সংকর্তন আরম্ভ হইল। আচার্য সপাঁরবারে 
উল্লসিত অন্তঃকরণে সকলের সেবায় ও সদ্ব্ধনায় যত্ববান রাহলেন। 
চৈতন্যদেবের আঁভপ্রায়ান্সারে নবদ্বীপে শিবিকা প্রোরত হইলে শচঈদেবী 
আসিলেন এবং আসিয়াই পূর্বের ন্যায় স্বহস্তে রম্ধনাঁদ করিয়া সন্ন্যাসী 
পুত্রকে ভিক্ষা দিতে আরম্ভ কারলেন। সন্ন্যাসী শ্রীচৈতনা আজ মায়ের কাছে 
ঠিক সেই পূর্বের মত মাতৃগতপ্রাণ স্নেহাকাতক্ষী বালক নিমাই। এইরপ 
দশ দিন আচার্যগৃহে আনন্দোৎসবে কাঁটয়া গেলে সন্ন্যাস-পুত্র জননীর চরণে 
প্রণতি জানাইয়া উত্তর-পশ্চিমের তাঁর্থরাজি-_ কাশী, প্রয়াগ, ব্রজমণ্ডল দর্শনের 
অনূমাতি ও আশীর্বাদ চাহলেন। মায়েব আশিস্‌ শিরে ধারণ করিয়া তাঁহাকে 
{শাঁবকাযোগে নবদ্বীপ পাঠাইয়া দিয়া সকলের নিকট বিদায় লইয়া পাঁরব্রাজক 
যাত্রীর পুনরায় যাত্রা শুর; হইল। ূ 
পথে পথে স্থানে স্থানে বহু ভন্ত সঙ্গী হওয়াতে দল ক্রমশঃ বাড়িয়া 

চলল, এবং শীঘ্রই উহা এক বিরাট জনতায় পাঁরণত হইল। ইহারা যখন 
যেখানে উপস্থিত হন, স্থানীয় ভন্ত সজ্জন ব্যান্তরাই ভিক্ষার ও ব্সস্থানের 


জননী-জন্মভূঁম সন্দর্শন ১৭১ 


সনব্যবস্থা করিয়া দেন। দলবৃদ্ধি হইলেও 'নঃসম্বল চৈতন্যদেব একান্তভাবে 
ভগবানের উপর নির্ভর কাঁরয়া চলিয়াছেন। সম্গাীঁদেরও সয় কারবার উপায় 
নাই, যখন যেমন জোটে তাহাতে সন্তুষ্ট থাকিতে হয়। এইভাবে অগ্রসর হইমা 
ক্রমে অগ্রদ্বীপের নিকটবতাঁ হইলে একাঁট ঘটনা চৈতনাদেবের ক্ষ দ'্ট 
আকর্ষণ করিল। 


একাঁদন ভিক্ষার পরে মুখশীদ্ধ চাঁহলে গোঁবন্দ ঘোষ নামক জনৈক 
তাগণী তরুণ সেবক গ্রাম হইতে ভিক্ষা করিয়া একটি হরণীতকণ লইয়া আসলেন 
এবং হরীতকীটি ভাঙ্গিয়া অর্ধেক চৈতন্যদেবের হাতে দিয়া বাকী অধেক 
নিজের বস্ত্রের অণ্লে বাঁধিয়া রাখিলেন। পরদিন ভিক্ষার পরে যখন আবার 
মূখশাদ্ধর প্রয়োজন হইল. সেইটুকু বাহির কাঁরয়া তাড়াতাড়ি হাতে দেওষাতে 
চৈতন্যদেবের মনে সংশয় উপাস্থত হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, “গোবিন্দ 
আজ এত শীঘ্র হরীতকী কোথায় পাইলে?" তদত্তরে গোঁবন্দ যখন বলিলেন 
কল্যকার হরাঁতকীর অর্ধেক তাঁহার কাপড়ে বাঁধা ছিল, তখন সব্ত্যাগরণ 
সন্ন্যাসীর মুখমণ্ডলে এক অস্বাভাঁবক গাম্ভীর্য ফুটিয়া উঠিল। গোঁবন্দকে 
একান্তে ডাঁকয়া বলিলেন, “গোঁবন্দ, ত্যাগের পথে চলা বড়ই কম্টকব। 
আমার মনে হইতেছে, ভগবানে ষোল আনা 'নভর্র না কারিয়া আত্মরক্ষা 
উদ্দেশ্যে সণ্টয় কারবার ভাব তোমার অন্তরে এখনও বর্তমান। কাজেই তুমি 
ত্যাগের পথ ছাড়িয়া সঞ্চয়ের পথে চল._গৃহস্থাশ্রম অবলম্বন কর।” গোবিন্দ 
স্বীয় অপরাধের জন্য বারংবার ক্ষমা প্রার্থনা কাঁরয়া পায়ে পাঁড়য়া কাঁদতে 
লাগিলেন। চৈতন্যদেব তাঁহাকে সান্ত্বনা প্রদানপূর্বক আঁতশয় স্নেহের সাঁহত 
বুঝাইতে আরম্ভ কারিলেন। এঁকান্তিক শুভাকাতক্ষী, অহেতুক কৃপাপসিন্ধু 
জগদ্‌গুরুর উপদেশে গোবিন্দের নিকট তাঁহার স্বীয় দুর্বলতা ধরা পাঁড়ল। 
?তাঁন আঁতিশয় কাতরভাবে স্বীয় শ্রেয়োলাভের প্রকৃষ্ট পন্থা জানতে চাঁহলে 
চৈতনাদেব তাঁহাকে বুঝাইয়া বলিলেন. জন্ম-জন্মান্তরের কর্মানুষায। প্রতোক ' 
জীবের সংস্কার পৃথক হইয়া থাকে। তত্বৃজ্ঞানী গুরুর আশ্রয় ও উপদেশ 
গ্রহণপূর্বক নিজ নিজ অধিকার অনুসারে বিশেষ বিচার-বিবেচনা করিয়া 
অগ্রসর হইলেই শ্রেয়োলাভ হয়। স্বীয় অধিকার বচাব না করিয়া স্বেচ্ছা 
অথবা অপরের দেখাদেখি যে-কোন পথ আশ্রয় কাঁরলে কোন উন্নাত ত হমই 
না, অধিকন্তু বিড়ম্বনা ঘটে। 

চৈতন্যদেবের অভিপ্রায়ানূযায়শ গোবিন্দ সংসার কাঁররাছলেন: কিন্তু নিজ 
ভোগসখের জন্য নহে, ভগবানের সেবাব উদ্দেশ্যে। বাংসল্যভাবে ভগবানের 
সেবা কাঁরয়া গোবিন্দ শ্রীভগবানকে চিন্ময় নিত্যপূত্ররুপে লাভ কাঁরযা 
পরমানন্দের আঁধকারণ হইয়াছিলেন। অগ্রদবীপের সুপ্রসিদ্ধ গোপীনাথ বিগ্রহ 


১৭২ শ্রীশ্রীচৈতন্যদেব 


তাঁহারই প্রতিষ্ঠিত। গোপীনাথই পূত্ররূপে তাঁহার গিতৃস্নেহে আদ্বাদন 
কাঁরয়াছিলেন। 

আচণন্ডালে হরিনাম বিতরণ করিতে করিতে এবং গঙ্গার তশরবতর্ঁ 
তীথক্ষেত্রসমূহ দেখিতে দেখিতে উত্তর-পাশ্চমাভিমুখে চাঁলয়া যাতিরাজ 
ভন্তমণ্ডলীসহ ক্রমে গৌড় নগরের নিকটবর্তী 'রামকেলি' নামক গ্রামে আসিয়া 
উপস্থিত হইলেন। রামকেলি আতি সুন্দর সমৃদ্ধশালী গ্রাম। বহু ব্রাহ্মণ, 
বৈদা, কায়স্থ._ধনী-বিদ্বান বিশিষ্ট সজ্জনের বাসভূমি । সন্ন্যাসীর দর্শনলাভে 
গ্রামবাসীর চিন্তে শ্রদ্ধাভান্তির উদয় হইল। তাঁহারা মন্ডলীসহ তাঁহাকে পরম 
সমাদরে অভ্যর্থনা করিয়া আহার-বাসস্থানাঁদর সুব্যবস্থা করিলেন। রাম”কলির 
অনুগত ভন্তগণের বিশেষ আগ্রহে চৈতনাদেবের সেইস্থানে কয়েকদিন বিশ্রাম 
করা সাব্যস্ত হইল। তাঁহার সঙ্গে সঙ্গেই লহু লোক আঁসয়াছলেন, -এখানে 
আসিয়া কয়েকাদন অবস্থান করাতে এ দল দিনে দিনে আবও বৃদ্ধি পাইতে 
লাগল ৷ তিনিও সকলেব সঙ্গে মালয়া মিশিয়া খুব সংকীর্তন ও হরিনাম 
প্রচাব করিতে লাগিলেন। ফলতঃ দেশময় সাড়া পাঁড়য়া গেল এবং তাঁহাকে 
কেন্দ্র কাঁরয়। এক প্রবল ধর্মান্দোলন আরম্ভ হইল । 

আন্দোলনের ঢেউ ক্রমে গোঁড়েশ্বর হুসেনশাহের কানে পেণাছলে তাঁহার 
মনে আঁতশয উদ্বেগ জন্মিল, পাছে দেশে কোন বিদ্রোহ-বগ্লব উপস্থিত হয়। 
হুসেনশাহ কেশব ছত্রী নামক জনৈক কর্মচারীকে সন্যাসীর ভাবস্বভাব ও 
কার্যকলাপ সম্বন্ধে খোঁজ লইবার জন্য ভাব 'দলেন। ধর্মপ্রাণ সাধুভন্ত কেশব 
ছণ্রী চৈতন্যদেবের অনুসন্ধান লইয়া নবাবকে জানাইলেন, সন্ন্যাসী তীর্থপর্যটক 
ভিক্ষুক, আতিশয় শান্তশিম্ট ভালমানুষ ; তাঁহাকে ভয় কারবার কোনই কারণ 
নাই। হসেনশাহ কিন্তু নিশ্চিন্ত হইতে পারিলেল না; লোকের মুখে সন্ন্যাসীর 
প্রভাব-প্রতিপান্তর কথা নানা আকারে কর্ণগোচর হইতে থাকায়, তাঁহাকে খুব 
চণ্চল কাঁরয়া তৃলিল। তান চৈতনাদেবের গাঁতাবাঁধ লক্ষ্য কারবার জন্য চর 
নিযুন্ত কারলেন। 

চরমূখে নবাবের কর্ণে চৈতন্যদেবের নানা কাঁহন পেশছিতে লাগল। 
তাঁহার অলৌকিক চাঁরন্র ও লোকের উপর অত্যাধক প্রভাবের বয় শুনিয়া 
{তান কর্তব্য নির্ধারণের জন্য তাঁহার বিশ্বস্ত মন্ত্রী দবীর খাস ৯ (একান্ত 
সচিব ১কে যুক্তি জিজ্ঞাসা করিলেন। দবাঁব খাস আঁতশয় বিচক্ষণ ব্যন্তি, নবাব 
সর্বদা তাঁহার পরামর্শ লইয়া চলেন। তখনকার মুসলমান ভূপাতিগণ শুধ ধর্ম 
না দৌখয়া যোগ্যতা গবচার করিয়াই রাজকর্মচারী নষুন্ত করতেন, এজন্য 
তাঁহাদের শাসনকালে অনেক উচ্চপদেই বহু সুযোগ্য হিন্দু কর্মচারী 


১ দবীর- লেখক, সচিব ; খাস--স্বকীয়, একান্ত । 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৭৩ 


থাঁকতেন। হুসেনশাহ দবীর খাসকে জিজ্ঞাসা কাঁরলেন, “এই সন্ন্যাস বে 
এত লোক কেন অনুসরণ কারতেছে'? সন্ন্যাসীর দলবলসহ এখানে আসিবার 
কারণ কি» আম বহ: চেষ্টা করিয়া নানাপ্রকার সৃখ-সুবিধা দিয়াও লোকে 
বশে রাখিতে পারিতোঁছ না, অথচ সন্ন্যাসীর পশ্চাতে পশ্চাতে সহস সহস্র 
লোক 'ফারতেছে. ইহার রহস্য উদঘাটন করা নিতান্ত প্রয়োজন ।” দবীর খাস 
বাদশাহকে অত্যন্ত উদ্বিগ্ন দেখিয়া নানার্প প্রবোধবাকে। সান্ত্বনা দিলেন 
এবং চৈতনাদেবের মহত্বের পরিচয় দিয়া বালংলন, “সন্ন্যাসী বাস্তবিকপক্ষে 
সাধারণ মনুষ্য নহেন, তাঁহার মধ্যে এশশী শান্ত: রহিয়াছে, তাহা না হইলে 
কখনও এত লোক মানত না; তবে তাঁহাকে ভয় করিবাব কোন কারণ নাই , 
কারণ তিনি রাজ্য-ধন-সম্পদের, প্রার্থা নহেন. এই সকলকে বিষবৎ পাঁিত।গ 
করিয়াছেন। এক ভগবান ভিন্ন অন্য কোন বস্তুতে তাঁহাব মন নাই! আস 
তাঁহার ধর্মভাব ও চাঁরত্র আঁত উদার এবং মহৎ। তাঁহাব গনকট উচ্চনশচ ঁবচাণ 
নাই, হিন্দু-মুসলমান ভেদ নাই, তান সকলকে সমান দ.স্টিতে দেখেন, শমান- 
ভাবে ভালবাসেন। তিনি সর্বদা ভগবানের নামগুণ কীর্তন করেন। জাত 
বর্ণ নির্বিশেষে সকলের নিকট ভগবদভীন্ত প্রচার ও সকলের চিত্ত ভগবানের 
আঁভমুখী করাই তাঁহার একমাত্র কাজ। তীর্থযাত্রা উপলক্ষে ?তাঁন এই স্থানে 
আ'সয়াছেন, লোকের আগ্রহে কয়েকদিন বিশ্রাম কাঁরতেছেন, শণপ্রই পশ্চনে 
রওয়ানা হইবেন।" নবাবের অন্তর তাঁহার বাকো প্রফুল্ল হইয়াছে বাঁঝয়া 
দবীর খাস আরও বলিলেন, “হুজুর, আমি সনম্ন্যাসীর কথা বশেষরূপে অবগত 
আছ। এইরূপ সাধৃপ্রুষের দ্বারা আপনার বিন্দহমাত্র অনিষ্ট হইবে না. 
বরং লোকের ভিতর ধর্মভাব বৃদ্ধি পাইলে রাজভন্তি বৃদ্ধি হইবে, দেশে শাদিত- 
শৃঙ্খলা রক্ষণ সহজ হইবে।” নবাবের মনে সন্াসীর প্রতি শ্রদ্ধ।র ভাব 
সণ্টার কাঁরয়া দবীর খাস আরও বালিলেন, “জাঁহাপনা! আপনার আতশয় 
সৌভাগ্য সেইজন্যই আপনার রাজ্যে এমন ধাঁর্মক মহাপুরুষ স্বয়ং আসিয়া 
অবস্থান কারতেছেন। এরূপ সাধুপ্রুষকে কোন ভাবে হিংসা কাঁরলে ভগবান 
রুষ্ট হইবেন, বরং ইন্হার সেবা কাঁরলে আমাদের পরম মহগল হইবে?" বিশ্বস্ত 
প্রিয় মন্ত্রীর কথায় হুসেন সাহেব নিশ্চিন্ত হইলেন এবং আদেশ 1দলেশ. 
“সন্ন্যাসী যতাঁদন খুশী থাকুন, আর তাঁহার সেবাযত্লেব যেন কোন প্রকারে 
নুটি না হয়; তেমার উপরই দেখাশনার ভার দিলাম ৷” 

শাকর মাল্নক ৯ (রাজমন্ত্ী) দবীর খাসেরই অনুজ । ইহারা ব্রাহ্মণ- 
সন্তান হইলেও শিক্ষা-দশক্ষা চালচলন পোশাক-পাঁরচ্ছদাঁদি মুসলমান থে-বা 
ছিল বলিয়া অথবা অন্য কোন কারণে হউক, গোঁড়া সামাঁজক দৃম্টিতে তাঁহার 


১ শাকর মল্লিক (শাকর- শ্রে * মল্লিক__গৌরবপান্্র ) - অতিশয় পদস্থ 
ব্যক্তি । কাহারও মতে, দবীর খাস-_ মন্ত্রণা সচিব; শাকর মল্িক- অর্থ সচিব । 


১৭৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


বিধমাঁর ন্যায় পতিত ছিলেন। কিন্তু, এইভাবে বাহ্যিক ভিন্নরূপ মনে হইলেও 
দুই ভাই-ই অন্তরে অতিশয় নিষ্ঠাবান হিন্দু, সর্বশাস্তে সুপাণ্ডিত, দেব- 
দ্িবজ-সেবাপরায়ণ, ভগবদৃভন্ত। 

চৈতন্যদেনের অলৌকিক মাঁহমা দুই ভাই িশেষরপে জ্ঞাত ছিলেন। 
যদিও এপর্ষ*ত তাঁহার সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে আলাপ-পাঁরচয়ের সাবধা দুই 
ভাইয়ের কাহারও হয় নাই, তথাঁপ পর্ব ব্যবহার ছিল। রাজকর্মেব দায়িত্বই 
তাঁহার সঙ্গে দেখাসাক্ষাতের অন্তরায় । তান হ্‌সেনশাহের শত্রুর রাজত্বে বাস 
করেন, সেখানে তাঁহাদের মত উচ্চ কর্মচারীর যাতায়াত বড়ই সঙ্কটপূর্ণ। 
সেজন্য দুই ভাই কিছুকাল পূর্বে রাজকর্ম ও সংসারাশ্রম ত্যাগ করিয়া তাঁহার 
সঙ্গে পুরীতে গিয়া মিলিত হইবার জন্য তাঁহার অনুমাঁত প্রার্থনা কাঁরয়া পত্র 
লিখিয়াছিলেন। তদ;ত্তরে চৈতন্যদেব তাঁহাঁদগকে অনাসন্তভাবে সংসারের কাজ- 
কর্মে নিষুন্ত থাকিয়া অন্তরে ভগবানের চিন্তা করতে উপদেশ দেন এবং সেই 
ভাুবর পরিপোষক একটি শ্লোক লিখিয়া পাঠান,_ 


“পরব্যসাননী নারী ব্যগ্রাপ গৃহকর্মীণ। 

তদেবাস্বাদয়ত্যন্তঃ পরসঙ্গরসায়নম্‌॥" ৯ 
_বাশিষ্ঠ রামাষণ, উপশম প্রকরণ, ৭৪ । ৮৩ 
দুষ্টা স্ত্রীলোক পাঁতির 'গৃহে কাজকর্মে ব্যাপৃত থাঁকয়াও অন্তরে উপপাঁতর 
সঙ্গস্খর রস আস্বাদন করে: সেইরূপ সংসারের কাজকর্মের ভিতব থাকিয়াই 
ভগবানের দিকে মন রাখা প্রয়োজন। তাঁহার সেই উপদেশ অনুযাষশ জীবন 

যাপন করিয়া দুই ভাই ভগবানের দিকে অগ্রসর হইতেছিলেন। 

দবীব খাস গৃহে ফিরিয়া শাকর মাল্লকের নিকট সন্নযাসীর প্রা নবাবেব 
এই মনের ভাব-সন্দেহের কথা প্রকাশ কাঁরলেন। দুই ভ্রাতায় আলোচনা 
হইতে লাগিল। য্ক্তিপরামর্শ করিয়া উভয়ে স্থির কারলেন, “চৈতনাদেবেৰ 
সত্গে সাক্ষাৎ করিয়া রাজার মনোভাব জানাইবেন এবং যত শীঘ্র সম্ভব তাঁহাকে 
এইস্থান ছাঁড়য়া যাইতে অনুরোধ কাঁরবেন। দিনে দনে লোকসমাগম বৃদ্ধি 
পাইতেছে : বিধমর্শ রাজার মনের গাঁত কখন কন্‌প হয় বলা যায় না।” বাদশাহ 
সন্ন্যাসীর সেবাষত্ব করিবার আঁধিকার দেওয়াতে, আজ তাঁহাদের পক্ষে চৈতন্য- 
দেবের সঙ্গে দেখাসাক্ষাতের পথ কিছু সুগম; রান্রকালে দুই ভাই সন্গ্যাঁস- 
দর্শনে উপাঁস্থত হইলেন। তাঁহাদের আগমন-বার্তা শুনিয়া সন্গ্যাসীরও 
আনন্দের সীমা রহিল না। অতীব উল্লসিত হইয়া তান স্বয়ং অগ্রসর হইলেন 


১ উক্ত শ্লোকটি পঞ্চদশীতেও ( ধ্যানদীপ প্রকরণম, শ্লোক ৮৪ ) আছে। রাপ- 
সনাতনের শিক্ষা প্রসঙ্গে চৈতন্যদেব পরেও পঞ্চদশীর বাক্য প্রমাণ দিয়াছেন, দেখা 
যায় । পঞ্চদশী অদ্বৈতস্বেদান্তের শ্রেষ্ঠ প্রকরণ গ্রন্থ । 


জননী-জন্মভূম সন্দর্শন ১৭৫ 


এবং প্রেমালিষ্গনের জন্য দুই বাহ; প্রসারিত কাঁরয়া চাঁললেন। যাঁদও দুই 
ভাই রাজতুলা সম্মানিত, তথাঁপ তাঁহার নিকট আঁত দীনহশন ভাবে 
আপিয়াছেন। চৈতনাদেবকে এইরুপে অগ্রসর হইতে দোঁখয়া তাঁহাদের মনে 
আঁতিশয় সঙ্কোচ জান্মল,_-ভীত হইয়া অপরাধীর ন্যায় পিছনে হটিয়া গিয়া 
করজোড়ে বাললেন, “প্রভো! আমরা আপনার স্পর্শের যোগ্য নাঁহ।" 
অশ্রুপূর্ণলোচনে, এই কথা বলিয়াই দুই ভাই দণ্ডবং ভূমিতে ল্‌শ্ঠিত 
হইলেন। চৈতন্যদেব তাঁহাদের নিষেধ না মানিয়া উভযকেই প্রেমালি্গনে 
বাঁধলেন। তাঁহারা কাতরভাবে বাললেন,_ 


“নীচ জাত নীচ সঙ্গী কাব নীচ কাজ। 
তোমার অগ্রেতে প্রভু কাঁহতে বাস লাজ 


ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী কাঁর ম্লেচ্ছ বর্ম। 

গোব্রাহ্গণদ্রোহণী সঙ্গে আমার সঙ্গম ॥ 

মোর কর্ম মোর হাতে গলায় বাঁজয়া। 

কাঁবষয়-বিষ্ঠা-গর্তে দিয়াছে ফেলিয়া ॥" 
তাঁহাদের দনতা দেখিয়া চৈতন্যদেবের হৃদয় গলিত হইল। 

“শুনি মহাপ্রভু কহে শুন রুপ-দবীর খাস। 

তুমি দুই ভাই মোর পুরাতন দাস॥ 

আজ হৈতে দোহার নাম রূপ-সনাতন ১। 

দৈন্য ছাড় তোমার দৈন্যে ফাটে মোব মন॥" 

বহযীদবসের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ হইল। দুই ভাই মকপণে চে৬ন/- 

দেবকে আপনাদের মর্মব্যথা জানাইয়া আত্মসমর্পণ কারলেন। তিনিও আঁতশম 
আনান্দিত হইয়া তাহাদিগকে বাললেন, “তোমাদের জনাই এখানে অংপ্সয়াছি।" 

“গৌড় নিকট আসতে ন্যাহ প্রয়োজন। 

তোমা দৌহা দেখতে মোর ইহাঁ আগমন ॥ 

এই মোর মনের কথা কেহ নাহি জানে । 

সবে বলে কেনে আইলা রামকেলি গ্রামে ॥” 

উভয়কে নিত্যানন্দ প্রভু ৭ বিশিষ্ট ভন্তগণের সাহত পাঁরচয় করাইয়া দিলে, 

দুই ভাইয়ের বিনয়, নম্রতা ও ভন্তিশ্রদ্ধা দেখিয়া সকলেরই অন্তর পুলাকিত 
হইল । পরে ভগবংপ্রসঙ্গ আরম্ভ হইলে, চৈতন্যদেবের মূখে অমৃতময় উপদেশ 
শ্রবণ কাঁরয়া দুই ভাই আতিশয় আনন্দিত হইলেন। 


১ শ্রীরূপ-_শাকর মল্লিক ; শ্রীসনাতন--দবীর খাস । 


১৭৬ ্রীশ্রীচৈতন্যদেব 


জানাইয়া বলিয়া গেলেন, প্প্রভো! এখানে আর বেশী দিন আপনার থাকা 
উচিত নহে, বিধর্মী বাজার মাঁত-গাঁত কখন কিরূপ হইবে ঠিক নাই।" 
তাঁহাদের কথার মর্ম ব্াঝয়া তানও জানাইলেন, শীঘ্রই প্রস্থান কাঁরবেন: 
তাঁহাদেবই জন্য এতাঁদন তান অপেক্ষা করিতোছিলেন। তাঁহাদের দুই ভাইয়ের 
সঙ্গে মিলন হইল. এখন আর থাকার প্রয়োজন নাই। দুই ভাই চৈতন্যদেবেব 
নিকট নিজেদের গুরুতর দায়িত্বপূর্ণ রাজকার্য ও বিষয়সম্পর্কের কথা উল্লেখ 
কবতঃ, উহা হইতে অব্যাহাতি পাইয়া একান্তভাবে ভগবৎপাদপদ্মে আশ্রয় 
লইবার আকাক্ষা জানাইলে, তিনি আশ্বাস "দয়া বাললেন, “পর্বে পত্রে যেরূপ 
লিখযাছ, সেইভাবেই বাহিরে সংসার কর, আর অন্তরে ভগবানেক ভজনা 
করতে থাক: সময় হইলে তিনিই পথ দেখাইবেন।” তাঁহার পাদপদ্মে বারংবার 
সাশ্রনয়নে দণ্ডবৎ প্রণাম কাঁরয়া উভয় ভ্রাতা বিদায় লইলেন: তিনিও পুলকে 
পূর্ণ হইয়া প্রেমালিত্গন দিয়া তাঁহাঁদগকে কৃতার্থ কারলেন। যাইবার সময়ে 
সনাতন চুপিচুপি চৈতনাদেবকে বাললেন, “তাঁ্থযান্রাতে একা কিংবা মনোমত 
একজন সঙ্গী থাকাই বাঞ্ছনীয় ৷” 


“ইহা হইতে চল প্রভু ই'হা নাহ কাজ। 
যদ্যাপ তোমারে ভান্ত করে গৌড়রাজ॥ 
তথাপি যবন জাতি না কার প্রতশীতি। 
তাঁ্থ যাত্রায় এত সংঘট ভাল নহে রীতি॥ 
যাহা সঙ্গে চলে এই লোক লক্ষ কোটা ৷ 
বৃন্দাবন যাত্রার এ নহে পাঁরপাটী॥” 
দুই-তিন দিন পরেই চৈতন্যদেব রামকে'ল ত্যাগ করিয়া চলিলেশ, এবং 
ক্রমে রূমে অগ্রসর হইয়া, কানাইর নাটশালা ৯ নামক স্থানে আঁসম্লা পেশছিলেন। 
কানাইর নাটশালা আঁত প্রসিদ্ধ স্থান। শোনা যায় সমগ্র শ্রীকফলশীলাকাহনীব 
ৃতি“চিন্র সেখানে প্রাতিষ্ঠত ছিল। সেই সমস্ত দর্শন কাঁরয়া সকলেই আনন্দ 
লাভ করিলেন। পথে পথে সঙ্গীর সংখ্যা বাঁড়য়া যাইতেছে দোঁখয়া চৈতন'- 
দেবের মনে চিন্তা হইল। তান ভাবতে লাগলেন, *বচক্ষণ সনাতন ঠিকই 
বলিয়াছ"লন.--তাঁহার কথার গভার তাৎপর্য আছে। এত লোক সঙ্গে থাকলে 
তর্ঘদর্শনে কোনরুপেই শান্তি হইবে না। একাকী সাঞ্গহীন হইয়া তাঁহার 
উপর সম্পূর্ণ নির্ভর কাঁরয়া না চাললে তাঁহার কৃপা উপলব্ধি করা সম্ভব 
হইবে না। আরও মনে পাঁড়ল, শ্রীমৎ মাধবেন্দ্র পুরী ও অন্যান্য মহাত্মারা 
নিঃসঙ্গ হইয়া তীর্থাদি ভ্রমণ কাঁরতেন বাঁলয়াই পরম কার;ণিক শ্রীভগবানের 


১ কানাইর নাটশালা-_রাজমহলের নিকট অবস্থিত । 


জননী-জন্মভুম সন্দর্শন ১৭৭ 


অশেষ কৃপা প্রাতমূহূর্তে তাঁহাদের উপর বার্ধত হইত। এই সকল কথা 
চিন্তা কয়া চৈতন্যদেব উপস্থিত তঁর্থযান্রার সঙ্কজ্প ত্যাগ কাঁরলেন, এবং 
কানাইর নাটশালা হইতে ফারিয়া পুনরায় শাঁন্তিপূরে আচাযভবনে আসয়া 
উপস্থিত হইলেন। তাঁহাকে অপ্রত্যাঁশিতভাবে পাইয়া আচার্য ও ভন্তগণের 
আনন্দের সীমা রহিল না! আচার্যগৃহে পুনরায় আনন্দোংসব আরম্ভ হইল 
এবং নবদ্বীপ হইতেও ভন্তগণ আসিয়া যোগ দিলেন। তাঁহার আঁভপ্রায় 
অনুসারে শাবিকা পাঠাইয়া শচদেবীকেও আবার আনা হইল। 

শ্রীমৎ রঘুনাথ দাস নামক জনৈক অন্তরঞ্গ ভন্ত এইসময়ে শান্তিপুরে 
আসিয়া চৈতন্যদেবের শ্রীচরণ আশ্রয় করিলেন। রঘুনাথের বাসস্থান সপ্তগ্রাম > 
বর্তমান কলিকাতা নগরার ন্যায়, সপ্তগ্রাম তখন বঙ্গদেশের প্রধান বাঁণিজা- 
কেন্দ্র ছিল। সপ্তগ্রামের বাঁণকেরা তখন দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য করিয়া 
দেশের সম্পদ বৃদ্ধি কারতেন। সোনার বাংলার সেই প্রাচীন এশবর্যনগরণ 
সপ্তগ্রামের মহা প্রতাপান্বিত জমিদার ছিলেন হিরণ্য ও গোবর্ধন নামক দুই 
ভ্রাতা। তাঁহাদের একমাত্র বংশধর রঘুনাথ-__কাঁনম্ঠ গোবর্ধনের সন্তান। হরণ্য- 
গোবর্ধনের জাঁমদারর আয় তখনকার 'দনে বার্ধক বার লক্ষ টাকা,_বর্তমান 
সময়ের প্রায় এক কোট টাকার সমান । ধারক, পরোপকারা, সদাশয় 'হরণা- 
গোবর্ধন আপনাদের পুল ধনরাশি অকাতরে নানাপ্রকার সংকর্মে ব্যয় 
কাঁরতেন; নবদ্বীপের ও অন্যান্য স্থানের 'বিদ্যার্থাদের জন্য তাঁহাদের ধনভাশ্ডার 
উন্মুন্ত ছিল। দেবালয় নির্মাণ, ধার্মক-সর্জনের সেবাতেও তাঁহারা আগ্রহাঁন্বিত 
ছিলেন। চৈতন্যদেবের মাতামহ জ্যোতীর্বদ নীলাম্বর চক্রবতী মহাশয় এবং 
অদ্বৈতাচার্য তাঁহাদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন বলিয়া শোনা যায়। 

বাল্যকাল হইতেই ভগবদৃভন্তিপরায়ণ রঘুনাথ চৈতন্যদেবের মাঁহমার কথা 
শুনিয়া তাঁহার প্রত বিশেষভাবে আকৃষ্ট হন এবং সন্ন্যাসের পর তান যখন 
শান্তিপূরে আসিয়াছলেন, সেই সময়ে রঘুনাথও তাঁহাকে দর্শন কাঁরধার জন) 
আচার্ষভবনে উপস্থিত হইয়াছিলেন। চৈতন্যদেবকে দোঁখয়া ও আলাপ- 
আলোচনা কাঁরয়া তাঁহার প্রাত রঘুনাথের এমন প্রবল আকর্ষণ জন্মিয়াছিল 
যে, তখনই গৃহ-সংসার ত্যাগ কাঁরয়া চিরকাল তাঁহারই নিকট বাস করিবার 
জন্য লালায়িত হইয়াছিলেন। কিন্তু তখন চৈতন্যদেব তাঁহাকে অনেক বুঝাইয়া 
শহনাইয়া ঘরে থাঁকত্না ভগবদ ভজন কারবার জন্য উপদেশ দিয়া বাড়ী পাঠাইয়া 
দেন। তাঁহার আদেশানুষায়শ ঘরে গিয়া ভগবদূভজনে কাল কাটাইলেও 
রঘুনাথের মন চৈতন্যদেবের চরণেই পড়িয়া ছিল। দিবারান্র ভাবতেন, কখন 
{কভাবে আবার তাঁহার দর্শন “মিলিবে! ইহার কিছুকাল পরে প্রভুপাদ নিত্যানন্দ 


১ সন্তপ্রাম__হুগলী জেলায় শ্লিবেণীর নিকট অবস্থিত । 
১২ 


১৭৮ ্রীশ্রীচৈতন্যদেব 


যখন চৈতনাদেবের আঁভপ্রায়ানুষায়ী ভগবদৃভন্তি প্রচার কারবার জন্য গোড়দেশে 
আসিলেন, তখন তাঁহার কূপালাভ করিয়া রঘুনাথের মন কথাণ্টং শান্ত হইল। 
সপ্তগ্রামের শ্রোষ্টকুল ও অন্যান্য ভন্তবৃন্দের আগ্রহে নিত্যানন্দ যখন তথায় 
অবস্থান করিতোছলেন, তখন রঘুনাথও তাঁহাকে দর্শন করিবার সুযোগ 
পাইতেন। 

এইভাবে কিছুকাল গত হইলে, রঘুনাথের অন্তরের বৈরাগ্য অত্যন্ত প্রবল 
হইয়া উঠিল এবং একাদন সুযোগ পাইয়া তান গৃহ হইতে পলায়ন কাঁবয়া, 
চৈতন্যদেবের সহিত মিলিত হইবার জন্য নীলাচলের পথে চলিলেন। রঘুনাথের 
বাপ-জেঠার লোকজনের অভাব নাই; তাঁহারা খোঁজ কাঁরয়া রাস্তা হইতে 
তাঁহাকে ধারয়া আনাইলেন। রঘুনাথকে অনেক বুঝানো হইল, তাঁহার মা- 
বাপ-জেঠা, আত্মীয়-স্বজন সকলেই দুঃখিত চিন্তে তাঁহাকে নানা কথা বাঁললেন, 
কিন্তু এ সকল বাক্যে তাঁহার মনের বৈরাগ্য কিছুমাত্র হাস পাইল না। ধনজন 
অতুল এশ্বর্যের মোহ, স্ন্দরী স্ত্রীর ভালবাসা, বাপ-মা জেঠা-জেঠর 
অপারস'ম স্নেহ,_তাঁহার সেই প্রবল বৈরাগ্যের নিকট সকলই হার মানিল। 
মায়ার-বাঁধন তাঁহাকে বাঁধতে পারল না, তান গৃহ হইতে পলায়ন কারবার 
জন্য বার বার চেষ্টা করিতে লাগিলেন। বংশের একমাত্র প্রদীপ, কাজেই 
উপায়ান্তর না দেখিয়া আভভাবকগণ তাঁহাকে ঘরে আবদ্ধ কাঁরলেন, এবং দিবা- 
রান্র পাহারা দিবার জন্য প্রহরী রাখলেন। 

কানাইব নাটশালা হইতে চৈতনাদেবের ফিরিয়া আসবার পর. শান্তিপুবে 
যে আনন্দোৎসব চালিতেছিল, লোকমুখে সেই খবর রঘুনাথের কানে পেশীছিলে 
রঘুনাথ উতলা হইলেন এবং চৈতনাদেবকে দর্শনের জন্য আঁতশয় কাতরভাবে 
মা-বাপের নিকট মিনাতি আরম্ভ কাঁরলেন। তাঁহার কাতর ভাব ও ব্যাকুলতা 
দেখিয়া মাতা-পিতা-জেঠা স্থির থাঁকতে পারলেন না। 'হরণ্য-গোবর্ধন প্রহরণ 
সঙ্গে দিয়া, বহু জিনিস-পন্র উপহারসহ, রঘ্দনাথকে শান্তিপূরে পাঠাইয়া 
দিলেন। চৈতন্যদেবকে দর্শন করিয়া ও তাঁহার শ্রীচরণ স্পর্শ করিয়া রঘুনাথের 
অন্তর শান্ত হইল । চৈতন্যদেবও তাঁহার প্রাত অসীম স্নেহভালবাসা প্রকাশ 
কাঁরলেন এবং কয়েকাঁদন তাঁহার নিকট থাকার অনূমাত দিলেন। শান্তপুরেব 
সেই শপরীতি-নগরে' বসাতি করিয়া, 'প্রেমের হাটবাজারে' রঘুনাথ এবার অনেক 
সওদা করিলেন। বিশিষ্ট ভন্তগণের সঙ্গেও তাঁহার আলাপ-পারিচয়, মেলা-মেশা 
হইল। তখন সেখানে ভগবধপ্রসঙ্গ, ভজন কীর্তনেই 'দবারান্রের আধকাংশ 
সময় কাঁটিতেছে। চৈতন্যদেব ও তাঁহার পার্ধদগণের 'বাঁচত্র চার, অদ্ভুত 
ভাবাবেশ দেখিয়া, এই মর্ত্যলোকের কথা ভুলিয়া যাইতে হয়। সংসারের 
আ'বলতা, বিষয়-বিষের তিন্ততা, ঈর্ধাদ্বেষকলহের নামগন্ধও এখানে নাই। 
প্রেম-ভক্তি-প্রীতি, বিষয়-বিতৃষ্কা, দেহে-গেহে উপেক্ষা, সুখে-দখে সমভাব, 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৭১ 


এখানকার দর্শনীয় বস্তু । রঘুনাথের চিত্ত আনন্দে ভরপুর হইল। ইতিমধ্যে 
অবসর ব্যাঁঝয়া একদিন রঘুনাথ চৈতন্যদেবের নিকট নিজ অন্তরের ভাব প্রকাশ 
করিলেন এবং আর গৃহে না ফারিয়া বরাবর তাঁহার চবণপ্রান্তেই বাস কাঁববার 
অনুমতি চাঁহলেন। রঘ_নাথের বিষয়ে বিরাগ এবং ভগবানে অনুরাগ দেখিযা 
চৈতনাদেবের চিত্ত অতিশয় প্রসন্ন হইলেও. উপস্থিত তাঁহাকে সংসার আগ 
কাঁরতে নিষেধ কারলেন এবং প্রবোধ 'দিয়া বাঁললেন - 


“স্থর হইয়া ঘবে যাও না হইও বাউল। 
ক্রমে ক্রমে পায় লোক ভবাসন্ধু কুল॥ 
মক্ট বৈরাগ্য না কাঁরহ লোক দেখাইয়া। 
যথাযোগ্য বিষয় ভুঞ্জা অনাসন্ত হৈয়া ॥ 
অন্তরনিষ্ঠা কর বাহো লোক বাবহাব। 
আঁচরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার ॥% 


সদুপদেশ ও সান্হনা পাইয়া রঘুনাথেব মন অনেকটা শান্ত হইল । চৈতন্য- 
দেব শান্তিপুর ত্যাগ কাঁরলে তিনিও তাঁহার শ্রীচরণে পুনঃপুনঃ প্রাণপাত 
কাঁরয়া এবং তাঁহার ও অন্যান্য ভন্তগণেব আশীর্বাদ লইয়া গৃহে ফাঁবলেন। 
বদায়কালে চৈতন্যদেব তাঁহাকে বাললেন, “আগামী বৎসর উত্তর-পাঁশ্চমের 
তাঁথদর্শনে যাইবার ইচ্ছা: তীর্থদর্শনান্তে পুরা প্রত্যাবর্তন কাঁরলে তুমি 
গিয়া দেখা কারও ।” 

এইভাবে এ-যারাও দশদিন মহানন্দে কাটাইয়া জননী ও ভন্তগণের নিকট 
বিদায় লইয়া চৈতনাদেব পুরী রওয়ানা হইলেন। চৈতন্যদেব আঁত শীঘ্র পুব 
পেপছিবার জন্য অন্যান্য সঙ্গীঁদগকে পে আসবার অনুমতি দিয়া দামোদব 
পাণ্ডিত ও বলভদ্ৰ ভট্টাচার্য-__এই দ,ইজনকে সঙ্গে লইয়া যাত্রা কাঁরলেন। 


“বলভদ্র ভট্টাচার্য পণ্ডিত দামোদর। 
দুইজন সঙ্গে প্রভু আইলা নীলাচল |" 


গোড়ায় ভন্তগণকে বাঁলয়া গেলেন, “আগামী বথযাত্রায আপনাবা আর এ বৎসর 
পুরণ যাইবেন না; বর্ষার পরেই উত্তর-পশ্চিম যাত্রা কবিবার ইচ্ছা। অদ্বৈতাচার্য, 
নিত্যানন্দ প্রভু ও শ্রীবাস প্রমুখ ভক্তগণ কিযদ্দ্‌ব অগ্রসর হইযা চক্ষের জলে 
বক্ষ ভাসাইয়া প্রাণীপ্রয়কে বদায় দিলেন। 

চৈতন্যদেব তাড়াতাঁড় চাঁলয়া নীলাচলে প্রত্যাবর্তন কাঁরলে, অপ্রত্যাশিত 
সময়ে তাঁহাকে পাইয়া সার্বভৌম, রামানন্দ প্রভৃতি ভন্তগণের মনে জপাব 
আনন্দের উদয় হইল । 'বাস্মিত হইয়া তাঁহারা ইহাব কারণ জিজ্ঞাসা কবিলে 
তান বলিলেন._ 


১৮০ শ্রীপ্রীচৈতন্যদেব 


“বৃন্দাবন যাব আমি গোড়দেশ 'দিয়া। 
নিজ মাতা আর গঙ্গার চরণ দেখিয়া ॥ 
এত মনে কার গোড়ে কাঁরল গমন। 
সহস্ৰেক সঙ্গে হৈল নিজ ভন্তগণ॥ 

লক্ষ লক্ষ লোক আইসে কৌতুক দোঁখতে। 
লোকের সঙ্ঘট্রে পথ না পার চাঁলতে ॥ 
যাহা রহি তাঁহা ঘর প্রাচীর হয় চূর্ণ। 
যাঁহা নেত্র পড়ে তাঁহা দেখি লোকপূর্ণ॥ 
বৃন্দাবন যাব কাঁহা একাকা হইয়া ৷ 
সৈন্য সঙ্গে চলিয়াছ ঢাক বাজাইয়া ॥ 
ধিক ধিক আপনাকে বাল হইলাম আঁস্থর। 
নিবৃত্ত হইয়া পুনঃ আইলাম গঞঙ্গাতনর॥ 
ভন্তগণে রাখি আইলাম নিজ নিজ স্থানে। 
আমা সঙ্গে আইলো সবে পাঁচ ছয় জনে॥ 
নির্বঘে1 এবে কৈছে যাই বৃন্দাবন। 

সবে মিলি যুক্তি দেহ হইয়া প্রসন্ন ॥৮ 


তাহার মুখে গৌড়ের বিববণ, রূপ-সনাতনের সাঁহত সাক্ষাৎ, রঘুনাথের 
বৈরাগাভাব ও অন্যান্য ভন্তগণের কুশল সমাচারাঁদ শুনিয়া সকলেই প্রশীতিলাভ 
কাঁরলেন। কেবলমাত্র পুরীর ভন্তগণের সাঁহতই এ-বংসর রথযান্লার আনন্দোংসব 
সম্পন্ন হইল। বর্ষা কাঁটবার পরই তিন আবার উত্তর-পাশ্চমে যাত্রার জন্য 
ব্যাকুল হইলেন। সঙ্গে চালবার জন্য অনেকেই লালায়ত দৌখিয়া চৈতন্যদেব 
সকলকে বুঝাইয়া বলিলেন, “তীর্ঘযান্রায় দল বাঁধিয়া যাওয়া ঠিক নহে। 
সনাতন আমাকে বলিয়া দিয়াছেন, 'একাকণী যাইবে, কিম্বা সঙ্গে একজন'। 
সেইজন্য এবার আম একলাই যাইব; একাকী থাকলে ভগবাচ্চন্তাব বিশেষ 
সুবিধা হয়। তাহা ছাড়া বহ; সঙ্গ লইয়া চলিলে, রাস্তায়_লোকে দোঁখ 
কহিবে মোরে এই এক ঢঙ্গে।” 

এইবার গোঁড়দেশে না গিয়া, ঝাড়খণ্ড হইয়া যাওয়া সাব্যস্ত হইল। এই 
রাস্তা লোকালয়হীন, স্থানে স্থানে জঙ্গলাকীর্ণ; সেইজন্য রামানন্দ রায় ও 
স্বরূপ দামোদর একজন ব্রাহ্মণকে লইবার জন্য বিশেষ আবেদন করিয়া 


“উত্তম ৱাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহ। 
ভিক্ষা কার ভিক্ষা দিবে, যাবে মাত্র বাঁহ ॥ 


জননন-জল্মভূঁম সন্দর্শন ১৮১ 


বনপথে যাইতে নাহি ভোজ্যান্ন রাহ্মণ। 
আজ্ঞা কর সঙ্গে চলে বিপ্র একজন 

প্রভু কহে নিজ সঙ্গী কহো না লইব। 
একজনে নিলে আনের মনে দুঃখ হইব॥ 


স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য । 

তোমাতে সীস্নগধ বড় পণ্ডিত সাধু আর্য॥ 
প্রথমেই তোমাসঙ্গে আইলা গৌড় হৈতে। 
ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে ॥ 

ইহার সঙ্গেতে, আছে বিপ্র এক ভূত্য। 
ইহোঁ পথে কাঁরবেন সেবা-ভিক্ষাকৃত্য ॥ 

ইহাঁ সঙ্গে লহ যাঁদ সবার হয সুখ । 
বনপথে যাইতে তোমার নাহ কোন দুঃখ ॥ 
এই বিপ্র বাঁহ নিবে বন্ত্রাম্বুভাজন। ১ 
ভট্টাচার্য ভিক্ষা দিবে কাঁর 'ভক্ষাটন॥” 


তাঁহাদের অনুরোধ এড়াইতে না পারিয়া, চৈতনাদেব বলভদ্রু ভট্রাচার্যকে 
সঙ্গে লইলেন। বলভদ্রের ভৃত্য ব্রাহ্মণও সঙ্গী হইল। শ্রীশ্রীজগন্নাথের 
আশীর্বাদ প্রার্থনা করিয়া, এক গভার রাঁন্রতে তান গোপনে পুরী ত্যাগ 
কাঁরলেন। লোকে যাহাতে না জানিতে পারে, সেজন্য প্রকাশ্য রাজপথে গেলেন 
না। সকালবেলা দর্শনা ভভ্তবৃন্দ তাঁহাকে দেখতে না পাইয়া অতীব অধর 
হইলেন এবং খোঁজ-খবর লইবার জন্য উৎকণ্ঠা প্রকাশ করিলে, চৈতন্যদেবের 
মনোভাব জানাইয়া স্বরূপ সকলকে 1নরস্ত ও শান্ত কাঁরলেন। 

এবার চৈতন্যদেব প্রকাশ্য রাজপথ ছাড়িয়া লোকসঙ্গ ভয়ে গ্রামাপথে চলিতে 
লাগলেন। কটক ডাঁহনে রহিল; তাঁহারা উত্তর-পাঁশচম অভিমুখে অগ্রসর 
হইয়া ক্রমে ছোটনাগপুর ও সাঁওতাল পরগণার মধ্যবতর্ঁ জঙ্গলাকীর্ণ ঝাড়খণ্ড 
প্রদেশের ভিতর দিয়া চাললেন। লোকালয়াবহীীন, হংস্র-জন্তু-সমাকুল এই 
দুর্গম অরণ্যপথ আতিক্রম করা বড়ই কম্টকর ছিল। পথে চলিবার সময়ে মধ্যে 
মধ্যে বন্য ফলমূল খাইয়া জীবন ধারণ কারতে হইত। সীবধামত কখনও 
কখনও ভট্টাচার্য চাউল সংগ্রহ করিয়া এবং বনের শাক্পাতা কুড়াইয়া সঙ্গে 
লইয়া চালতেন, এবং পথে সুবিধাজনক স্থানে সেই সকল রন্ধন কাঁরয়া সন্ন্যাঁস- 
চুড়ামাঁণকে ভিক্ষা দিতেন। বন্য শাকসবাঁজ খাইয়া চৈতন্যদেবের খুবই আনন্দ 
হইত। 


১ বজ-বহিবাস ইত্যাদি ॥ অন্থভাজন--জলপান্র ( কমণ্ডলু )। 


১৮২ শ্রীত্রীচৈতন্যদেব 


“ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন। 
বন্য ব্ঞ্জনে প্রভুর আনান্দিত মন॥” 


লোকালয়শুন্য অরণ্যে ধ্যান লাগাইয়া" বৃক্ষতলেই বাস করিতে হইত। পার্বত্য 
অঞ্চলে অনেক স্থলে পথের পাশে পাশেই ঝরনা থাকে, এই সকল ঝরনার জল 
অমৃতিতুল্য। 'নর্ঝরের নির্মল পাঁবত্র ধারাতে স্নান করিয়া তাঁহাদের সমস্ত 
ক্লান্তি দূর হইত। 


“নঝরের উষ্ণোদকে স্নান তিনবার। 
দুই সন্ধা আশনতাপে কম্ট অপার ॥" 


ভাবুক সন্ন্যাসী শারীবিক দুঃখ-কষ্ট কিছুই গ্রাহ্য কারতেন না; বরং 
পরমে*বরের সম্ট অপূর্ব প্রাকৃতিক দৃশোর সৌন্দর্যে তাঁহার মনে অতুল হর্ষ 
ও প্রেমের সঞ্চার হইত এবং আনান্দত হইয়া, ভট্টাচার্যকে সম্বোধন কাঁরয়া 
প্রেমের সাঁহত বাঁলতেন._ 

“কৃষ্ণ কপাল, আমায় বড় কৃপা কৈল। 

বনপথে আনি মোরে এত সুখ দিল ॥” 
ভগবানের নাম কীর্তন কবিষা, তাঁহার ধ্যান-চিন্তায় তন্ময় হইয়া, চৈতনাদেব 
পরমানন্দে এই সবদীর্ঘ দুর্গম পথ অতিক্রম কাঁরতে লাগিলেন। 

এ অঞ্চলে স্থানে স্থানে কোল, ভাল, সাঁওতাল প্রভাতি আঁদবাস 
পাহাড়ীদে বাস। তাহাদেন ভাষা, রীতি-নীতি অক্জাত থাকিলেও তান 
তাহাদের সঙ্গে মিলিয়া. আকারে-হীঙ্গিতে, 'ঠারে ঠোরে' ভাব বাঁনময় কাঁরতেন। 
তাঁহাকে দেখিয়া এবং তাঁহার প্রেমব্যবহারে মুগ্ধ হইয়া সেই সকল 'জঙ্গলণ 
মানূষ'ও ভক্ত হইয়া যাইত। তিনি তাহাদিগকে ভালবাসয়া আপনার জন 
কারয়া লইলেন এবং ক্ষেত্র বুঝিয়া স্থানে স্থানে ভগবদভান্তির বীজ ছড়াইতে 
লাগলেন। যথাকালে সেই বাঁজ অঞ্কুরিত হইয়াছিল এবং তাঁহার 
অনুবভর্দদের জলাঁসণ্চনে বার্ধত হইয়া 'হিন্দঃসমাজের অঙ্গা পাঁরপ্ট 
কারয়াছিল। জঙ্গলাকীর্ণ দেশ আতিক্রম করিয়া তাঁহারা ক্রমে বিহার প্রদেশের 
সমতলভূঁমিতে আসিয়া উপস্থিত হইলেন। 

এইভাবে ভাঁন্ত-প্রেম প্রচার করিত কাঁরতে সুদীর্ঘ পথ আতিরূম কাঁরয়া 
তাঁহারা হিন্দুর 'চরাকাঁক্ষত মোক্ষক্ষেত্র, সন্ম্যাসীদিগের অঁতাপ্রিয় তাঁথ' 
কাশীধামে আসিয়া উপাস্থত হইলেন! উত্তরবাহিনী ভাগীরথীর পাশ্চমতটে 
অধিন্দ্রাকারে সশোভিতা 'অন্নপৃর্ণার রাজধানী ', “বিশ্বনাথের আনন্দকানন', 
মহাকাল-সরক্ষিত, বারাণসীক্ষেত্র নয়নগোচর হইবামান্রই তীর্থযান্রীর মনে ক 
অপূর্ব ভাবের সঞ্চার হয়! এই নাস্তিকতার যুগেও কত বিদে ধাঁ, িধমর্ঁ, 


জননী-জল্মভূমি সন্দর্শন ১৮৩ 


বিস্ময়-বিস্ফারিত নেতে গঞঙ্গাবক্ষ হইতে এই পুণ্যতীর্ঘ অব:লাকন করে। 
আর সেই সময়ে এই সুদাঁর্ঘ দুস্তর 'পথ আঁতক্রম করিয়া আসিয়া পাঁরব্রাজক 
সন্ন্যাস শ্রীশ্রীচৈতন্যদেব এই বহুবাঞ্ছিত তীর্থকে কি দৃম্টিতে দর্শন কাঁরয়া- 
ছিলেন, তাহা কল্পনার অতাঁত। ভাবীবহৰ্ল চৈতনাদেব পণ্যক্ষেত্রের ধূলিতে 
লুণ্ঠিত হইয়া প্রণামান্তর মণিকার্ণকাতে স্নান কারতে গেলেন। মাণকাণকা 
ঘাটে তাঁহার পূব্পারচিত তপন মিশ্রের১ সঙ্গে দেখা হইল। অপ্রত্যাশিত 
ভাবে তাঁহাকে পাইয়া মশ্রের আনন্দের অবাধ রাঁহল না: স্নানান্তে তাঁহার 
সঙ্গেই সন্ন্যাস-চূড়ামাণ শ্রীশ্রীবিশ্বেশ্বর মন্দিরে গমন করিলেন। 'বাবা 
ভোলানাথের' শিরে গঙ্গাজল [ক্বদল অর্পণ করাতে সন্গ্যাসণব প্রাণ উল্লাসে 
নাচিয়া উাঠল। প্রেমে পুলকিত চৈতন্যদেব, অন্নপূর্ণাীবশ্বে*্বর দর্শ নাণ্তে 
বন্দ মাধব ও অন্যান্য দেবালয় দর্শন করিলেন; অবশেষে তপন 'মশ্রের প্রার্থনা 
তাঁহার আবাসে গিয়া 'ভিক্ষাগ্রহণ ও বিশ্রাম কীরলেন। 

চন্দ্রশেখর নামক জনৈক বাঙাল? বৈদ্যভন্ত তখন কাশীতে থাকিতেন। ৩পন 
মিশ্রের সঙ্গে তাঁহার খুব বন্ধুত্ব ছিল। ভজনশনল ভন্ত চন্দ্রশেখর কাশশর 
পাঁণ্ডতমণ্ডল ও সন্নযাসসীদগের মুখে সদাসর্বদা 'নীর্বশেষ ব্রহ্মতত্ব ও মাযাবাদ 
এবং প্রেম-ভীন্তর বিরোধী আলোচনা ও য্যান্ত-তর্ক শুনিয়া অন্তরে বিশেষ 
ব্যথা পাইতেন। কাজেই এখন চৈতন্যদেবকে পাইয়া এবং তাঁহাব মুখে ভগবদ্‌- 
ভীন্তর কথা শাঁনয়া চণ্দ্রশেখরের হৃদয় শীতল হইল. তাঁহার প্রাণে আনন্দের 
সঞ্চার হইল । চন্দ্রশেখর ও তপন মিশ্রের বিশেষ আগ্রহে চৈতনাদেব 'মশ্রের 
গৃহেই অবস্থান করিলেন। নিত্য গঙ্গাস্নান, বিশ্বনাথ দর্শন, ভজন-কীর্ন 
ও ধ্যান-ধারণাতে পরম আনন্দে তাঁহার দিন কাটতে লাগিল। সন্ন্যাসীর মনোহর 
মুর্তি সুমধুর উপদেশ ও অদম্টপূর্ব ভাবভন্তিতে আকৃষ্ট হইয়া অনেকেই 
তাঁহাকে ভিক্ষা দিতে চাহিত; কিন্তু মিশ্রের একান্তিক ভন্তির জনা চৈতন্যদেব 
অন্য কাহারও গৃহে না গিয়া প্রত্যহ মিশ্রভবনেই ভিক্ষা কারতেন। এইভাবে 
যথাসাধ্য লোকসঙ্গ এড়াইযা, একান্তে, আপনার ভাবে দশ রান্র ফাশীবাস 
কাঁরয়া তান তখর্থরাজ প্রয়াগের দিকে যাত্রা করিলেন। 

প্রয়াগে উপস্থিত হইয়া ব্রিবেণী-সঙ্গমে স্নান ও দর্শনাঁদ করিয়া তাঁহার 
মনে অপার আনন্দের উদয় হইল। তিন রানি সেখানে থাকিয়া ব্লজদর্শনের 
জন্য আবার রাস্তায় বাহর হইলেন। দিনের পর দন চলিয়া এবং নানা তীর্থ 
ও প্রসিদ্ধ স্থান দর্শন কাঁরয়া ক্রমে অগ্রবনে (আগ্রা) আসলেন। অগ্রবনের 
নিকট যমুনাতণরে কৈলাস নামক পবিত্র তীর্থ ও মহার্ধ জমদাঁগ্নর আশ্রম; 
তথায় ভগবান পরশুরাম কর্তৃক প্রাতস্ঠিত মহাদেব বিরাজমান । 

১ তপন মিশ্র-_জগন্নাথ মিশ্রের জাতি। শ্রীহট গমনকালে তাহার সঙ্গে 
পরিচয় হইয়াছিল । 


১৮৪ শ্রীপ্রীচৈতন্যদেব 


“প্রয়াগ হইতে কমে আসি অগ্রবনে। 
আইলেন শীঘ্র জমদশিনর আশ্রমে ॥ 
তাঁর ভার্ধা রেণুকা, রেণুকা নামে গ্রাম। 
যথা জন্ম লহিলেন শ্রীপরশুরাম॥ 
রেণুকা হইতে শখপ্র রাজগ্রাম দিয়া । 
এই বৃক্ষতলে রহে গোকুলে আসিয়া ॥" 
__ভান্তিরক্কর 


বহুদিনের আকাতি্ক্ষিত পবিত্র ব্রজমণ্ডলে প্রবেশ কাঁয়া, প্রেমিক সন্্যাসসর 
অন্তরের ভাবসমুদ্র উ্থালয়া উঠিল; অশ্রু-কম্প-পুলকাঁদ সাত্বিক বিকার 
প্রকাশিত হইয়া প্রিয়দর্শন গৌর দেহকে অধিকতর মাধূর্যময় করিল। গোকুলে 
বক্ষতলে রান্রি কাটাইয়া পরদিন শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাউল (রায়া) 
গ্রাম দর্শন করতঃ যমুনা উত্তীর্ণ হইয়া মথুরাতে উপাস্থত হইলেন। ভগবান 
শ্রীকৃষ্ণের জন্মভূমি, সস্তমোক্ষক্ষেত্রের অন্যতম মথুরা দর্শনে তাঁহার হৃদয় 
উদ্বেলিত হইয়া উঠিল: কোনও প্রকারে আত্মসংবরণ কাঁরয়া যমুনাতে “বিশ্রাম 
ঘাটে' স্নান করিলেন। স্নানান্তে কেশবদেবের মান্দিরে গিয়া দর্শন, স্তুঁতি- 
প্রার্থনা কারলেন এবং ভাবে বিভোর হইয়া কীর্তন আরম্ভ কাঁরলেন। সেই 
সুমধুর কীর্তন ও অলোঁকক ভাবাবেশ দেখিয়া বহন লোক আঁব্স্ট হইল। 
কেশবদেবের মান্দিরের জনৈক ব্রাহ্মণ কীর্তনে আকৃষ্ট হইয়া চৈতন্যদেবের নিকট 
আসিলেন এবং আতিশয় ভন্তিভাবে তাঁহাকে প্রণাম কাঁরয়া তাঁহার সঙ্গে কীর্তনে 
যোগ দিলেন । ব্রাহ্মণের ভাবাবেশ হইল এবং আঁবষ্ট হইয়া ক্লমে নৃত্য কাঁরতে 
লাগিলেন। ব্রাহ্মণের প্রেমভান্ত দেখিয়া চৈতন্যদেবের বিস্ময়ের সীমা রাঁহল 
না। কার্তনান্তে তিনি তাঁহাকে পাঁরচয় জিজ্ঞাসা করিলেন। ব্রাহ্মণ আতশয় 
বিনীতভাবে জানাইলেন, [তানি শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য। পুরীজী যখন 
ব্লজমণ্ডল পারভ্রমণ কারতে আসিয়াছিলেন, সেইসময়ে তাঁহার কৃপালাভ কারবার 
সুযোগ পাইয়াছলেন। নিজ গুরুর গবুরুদ্রাতা জানিয়া চৈতন্যদেব ব্াহ্মণকে 
বিশেষ সম্মান প্রদর্শন কারলেন, এবং আতিশষ আগ্রহ-সহকারে তাঁহার নিকট 
পুরীজীর ব্রজদর্শনের সমস্ত বিবরণ শুনিয়া নিজেকে কৃতার্থ জ্ঞান করিলেন। 
মাধবেন্দ্রজশ মহারাজের অপার করুণার উল্লেখ করিয়া ব্রাহ্মণ বাল:লন, “আমরা 
সনোঁড়য়া ব্রাহ্মণ ২ বালয়া, সন্ন্যাসীরা আমাদের গৃহে ভিক্ষা গ্রহণ করেন না; 
িন্তু পুরীজাী মহারাজ সেই প্রচলিত প্রথা উপেক্ষা করিয়া ভিক্ষাগ্রহণ পূর্বক 
আমাদের কৃতার্থ করিয়াছিলেন।” ব্রাহ্মণের মুখে এই ঘটনা অবগত হইয়া 
চৈতন্যদেব তাঁহার গৃহে ভিক্ষা কারবার জন্য আগ্রহান্বিত হইলে, বাহ্মণ আতিশয় 


১ সনোড়িয়া ব্রাঙ্মণ-_ বর্ণ ব্রাহ্মণ ৷ 


জননী-জন্মভূমি স্দর্শন ১৮৫ 


কাতরভাবে করজোড়ে তাঁহাকে নিষেধ কারয়া বাঁললেন, “প্রভো। আপনাকে 
ভিক্ষা প্রদান বহু ভাগ্যের কথা । কিন্তু’ আমাদের ঘরে অন্নগ্রহণ কাঁরলে লোকে 
আপনাকে নিন্দা কাঁরবে, এই কথা ভাবিয়া আমার আঁতশয় দুঃখ হইতেছে” 
তাঁহাকে প্রবোধ দিয়া, 
“প্রভু কহে শ্রাত স্মীতি যত খাষগণ। 
সব একমত নহে ভিন্ন ভিন্ন ক্রম॥ 
ধর্মস্থাপন হেতু সাধ ব্যবহার । 
পুরী গোঁসাইর আচরণ সেই ধর্ম সার॥” 
সেই ব্রাহ্মণের গৃহেই তিনি ভিক্ষা করিলেন, এবং তাঁহাকে সঙ্গে লইয়া মথুরার 
দৃষ্টব্য স্থানসমূহ_স্বয়ম্ভু ক্ষেত্র, বিশ্রাম ঘাট, বিষ ভগবান, মহ্যাবদ্যাদেবশ, 
ভুতেশ্বর ও গোকর্ণ মহাদেব প্রভৃতি দর্শন করিয়া অতীব আনন্দ লাভ 
কাঁরলেন। 
“গোকর্ণাখ্য মহাদেব-অম্বিকা দোহোরে। 
পাঁজলেন নন্দরায় বাবিধ প্রকারে” 
__ভান্তরক্জাকর 
চৈতন্যদেব সেই ব্রাহ্মণকে সঙ্গী কাঁরয়া মথুরার দ্রষ্টবা স্থানসমূহ 
দর্শনান্তে বৃন্দাবনের দিকে চলিলেন এবং পথেও নানা লণলাস্থল দর্শন কবিয়া 
আতিশয় পুলকিত হইলেন। 
বৃন্দাবনের অপার্থব শোভা সন্দর্শন কাঁরয়া চিত্তে অতীব হর্ষের সঞ্টাব 
হইল। তাঁহার বোধ হইল বুন্দাবনের স্থাবর-জঙ্গম, তরুলতা, পশ-পক্ষণ, 
জীবজন্তু সমস্তই ভগবৎপ্রেমে বিভোর থাকিয়া মধুবর্ষণ করিতেছে । বিশ্ব 
চরাচর তাঁহার নিকট মধুময় বোধ হওয়াতে অন্তরে ভাবাবেশ উপস্থিত হইল; 
শ্রীকৃষ্ণের অলৌকিক মাধুর্যময় বৃন্দাবনলশলার উদ্দীপন হওয়ায় বাঁহজগতের 
জ্ঞান লোপ পাইল। ভাবাবেশে দেহ ভূলনণ্ঠিত হইলে, বলভদ্র ভট্টাচার্য ও সঙ্গ 
মাথুর ব্রাহ্মণ আঁত সন্তর্পণে সেই শুদ্ধ অপাপাবিদ্ধ দেহ রক্ষা কাঁরয়া উচ্চৈঃ- 
স্বরে কৃফনাম শুনাইতে লাগিলেন। অনেকক্ষণ নাম শুনাইবাব পর ধরে ধারে 
বাহ্যজ্ঞন ফিরিয়া আসিল। 
“নীলাচলে ছিলা যৈছে প্রেমাবেশ মন। 
বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ ॥ 
সহত্রগ্ণ বাড়ে মথুরা দর্শনে । 
লক্ষগুণ প্রেম বাড়ে ভ্রমে যবে বনে॥ 
অনার্দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে। 
সাক্ষাৎ ভ্রময়ে এবে সেই বৃন্দাবনে॥ 


১৮৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


। প্রেমে গরগর মন রাত্রি-দিবসে। 
স্নান ভিক্ষাদ নির্বাহ করেন অভ্যাসে 1» 


চৈতন্যদেব বন্দাবনে অবস্থান করিয়া লীলাস্থানসমূহ আঁত আগ্রহ- 
সহকারে দর্শন করিতে লাগলেন শ্রীন্রীরাধাকৃষ্ণ-লীলাম্থানসকল দর্শন কাঁরয়া 
তাঁহার অন্তরে এ সকল লালাব স্ফার্ত হওয়ায় বাহ্য জগতের বিস্মৃতি 
ঘটিল: সেই লীলারস আস্বাদন করিয়া অনুক্ষণ ভাবে ‘বিভোর হইয়া থাঁকিলেন। 
দবা-রাত্র সেই প্রেমসমুদ্রে ভাসতে ভাসতে দেহের দিকে আর মোটেই দৃষ্টি 
থাকল না; নিত্যকার অভাসবশে কোনপ্রকারে তাঁহার স্নান-ভিক্ষাঁদ হইতে 
থাঁকিল। সঙ্গিগণ অতিশয় সাবধান হইয়া প্রাণপণ যত্নে শরীব রক্ষা কাঁবতে 
লাগিলেন। 

এইভাবে ক্লমে রূমে বনসমূহ ১ দেখিয়া রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শনান্তব 
গোবর্ধনে উপস্থিত হইলেন। গোবর্ধনের পাদদেশে সাম্টাঙ্গ প্রণাম কবিয়া 
একটি শিলা সাগ্রহে হৃদয়ে ধারণ কাঁরলেন এবং প্রেমভাবে বিভোর হইয়া বহু 
স্তব-স্তুতি-প্রার্থনা কারলেন। অতঃপর, গোবর্ধন গ্রামে গিয়া ব্রহ্মকুণ্ডে স্নান 
এবং “হারদেবকে দর্শন কাঁরযা ভিক্ষাগ্রহণ কারলেন। হাঁরদেবের মাঁন্দরেব 
আঙ্গিনাতেই সেই রাত্রি আতিবাহত হইল। পরান প্রভাতে মানসগঙ্গায় 
স্নান ও মহাদেবকে দর্শনের পর গোবর্ধন পাঁরক্রমায় বাহর হইলেন। প্রদাক্ষণ 
পথে গোবর্ধনের উপরে অন্নকুট নামক গ্রামে শ্রীমৎ মাধবেন্দ্র পুরীজ৭ প্রাতাভ্ঠিত 
গোপাল বিগ্রহ* দর্শনে জন্য চৈতনাদেবের মনে বিশেষ আগ্রহ জান্মিল। কিন্তু 
পাঁবত্র গোবর্ধনের উপর আরোহণ কাঁরতে তাঁহার ইচ্ছা নাই; কাজেই ক ভাবে 
গোপালকে দর্শন করিবেন, এই চিন্তায় পশীড়ত হইয়া গোঁবন্দকুণ্ডে উপাস্থত 
হইলে শুনিতে পাইলেন, গোপাল নিকটবত। গাঠুলী গ্রামে অবস্থান 
কারতেছেন। সেই সময়ে এ অঞ্চলে ভীষণ ডাকাতের উপদ্রব ছিল: দিল্লীর 
মুসলমান বাদশাহের তুকাঁ* সৈন্যগণ সুযোগ ব্াঝয়া মধ্যে মধ্যে সমৃদ্ধ 
গ্রামসমূহে গিয়া লুটপাট কারত। এইরুপ দোৌরাত্ম্যের ভয়ে অন্নকুট-গ্রাম- 
বাসীরা সময় সময় গোপালকে লইয়া গ্রাম ছশড়য়া পলায়ন কারত। এই 


১ “মধু তাল কুমুদ বহুলা কাম্য আর । 
খদির শ্রীরুন্দাবন যমুনা এপার ॥ 
শ্রীভদ্র ভাণ্তীর বিজ্ব লোহ মহাবন ৷ 
যমুনার ওপার এ মনোজ্ঞ কানন ॥” 
--তক্তিরত্বাকর (দ্বাদশবন ) 
২ এই গোপাল বিগ্রহই বর্তমানে উদয়পুর নাথদ্বারে বিশেষ সমারোহে 
প্রতিষ্ঠিত । 


জননন-জল্মভূমি সন্দর্শন ১৮৭ 


সময়েও তাহারা এইরূপ আক্রমণের আশঙ্কাতে গোপালসহ গাঠুল' গ্রামে 
আসিয়া বাস করিতোঁছল। লোকমুখে এই সংবাদ শুনিয়া চৈতনাদেব গাঠূলস 
গ্রামে গিয়া গোপালকে দর্শন কাঁরলেন এবং তাঁহার সৌন্দর্য ও মাধুযে' আকৃষ্ট 
হইয়া তিন দিন সেখানে থাকিয়া গেলেন। স্থানীয় লোকেরাও এই উপলক্ষে 
তাঁহাব সৌমামূর্তি ও ভাবাবেশের পাঁরচয় পাইয়া ধন্য হইল। 

গোবধন প্রদক্ষিণাণ্তে কাম্যবন, বর্ধাণা, সঙ্কেতগ্রাম, নন্দগ্রাম প্রভাতি 
লীলাস্থলসমূহ দর্শন কাঁরলেন এবং পরে যমুনা পার হইয়া পূনরায় গোকুল- 
মহাবন দেখিয়া মথুরায় ফারলেন। এবারেও তান সেই পূজার ব্রাহ্মণের 
গৃহেই দিনকয়েক অবস্থান করিলেন। তখন তাঁহাকে দেখিবার ও তীহাব 
অমৃতময়ীী বাণী শনিবার জন্য বৃহ: লোক আসতে লাগল। দিনে দিনে 
লোকের ভিড় বাঁড়িতেছে দেখিয়া তিনি জনবহুল মথুরা শ্াগ কাঁরয়া, বন্দাবন 
ও মথুরার মধাব তা নিজন স্থান._অক্রুরঘাটে আসিঘা বাস কারিতে লাগলেন । 
মধ্য মধ্য বৃন্দাবনে গিয়া, বিভিন্ন ঘাটে স্নান ও দ্রষ্টব্য স্থানগুলি, - 
ল্ীশ্রীরাধাকৃষ্ণের লীলাস্থল, যমুনা পালন, ব্ন্দাবনের অধীশ্বব গোপেশবব 
মহাদেব. কাত্যায়নী পনঠ ইত্যাদি দর্শন কাঁরতেন এবং সেখানে কীতর্লানন্দে 
বিহবল হইতেন। লোকমুখে সংবাদ রাষ্ট্র হওয়ায় দিনে দিনে অব্রুরঘাটেও 
দর্শনাথ'র ভিড় বাড়তে আরম্ভ কারল। সমাগত সকল লোককেই [তান 
সর্বদা আতিশয় প্রেমের সাঁহত গ্রহণ কাঁরতেন এবং আঁত প্রাণস্পশর্ট সরল 
উপদেশে সকলের সংশয় দূর করিয়া, ভগবান লাভের সহজতম পথ ভাঁক্তনাগ' 
দেখাইয়া দিতেন। এখানে কৃষদাস৯ নামক জনৈক সম্ভ্রান্ত বাজপ,তবীর 
তাঁহার প্রীচরণে আশ্রয় গ্রহণ করেন এবং সর্বদা সঙ্গে থাকিয়া কায়মনোবাকো 
সেবা করিতে থাকেন। 

সেই সময়ে বৃন্দাবনে এক গুজব রাঁটিল,_কালণদহে শ্রীকৃষ্ণ আবার প্রকট 
হইয়াছেন: তান প্রত্যহ রাঁত্রকালে কালীয় নাগের শিরে দাঁড়াইয়া নাচেন এবং 
নাগের মাথার মাঁণর প্রভায় তাঁহার শ্রীঅঙ্গ প্রকাশত হয়। চাঁরাঁদকে হৈ চৈ 
পাঁড়য়া গেল। বহু লোক প্রাতিরান্রে কালীয়দহের কিনারে দাঁড়াইয়া 'শ্রীকৃষ্' 
দর্শন কাঁরতে লাগিল। গুজব শুনিয়া চৈতন্যদেব হাসলেন, কিন্তু উহার 
সঞ্গণ সরল বিশ্বাসণ বলভদ্র কৃষ্ণদর্শনের আকাক্ক্ষায় উদগ্রীব হইলেন এবং 
বারংবার তাঁহার অনমাতি প্রার্থনা করিতে লাগিলেন। ভট্টাচার্যের উৎকণ্ঠাতে 
বিরন্ত হইয়া_ 

১ এই কৃষ্ণনাসই পরবর্তীকালে সংসারাশ্রম ছাড়িয়া ত্যাগের পথ অবলম্বন করেন 
এবং গুজরাট, কাথিয়াবাড় ও সিঙ্গুপ্রদেশে চৈতন্যদেবের প্রচারিত ভশ্তিমার্গের প্রবর্তন 
করেন বলিয়া ভক্তমাচ' গ্রন্থে উল্লেখ আছে ৷ 


১৮৮ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


“তবে প্রভু কহে তারে চাপড় মারয়া। 
মূর্খের বাক্যে মূর্খ হৈলে পণ্ডিত হইয়া॥ 
কৃষ্ণ কেন দরশন 'দবেন কালকালে। 
নিজভ্রমে মূর্খ লোক করে কোলাহলে॥ 
বাতুল না হও ঘরে রহ ত বসিয়া। 

কৃষ্ণ দরশন কাঁরহ কালিরান্রে যাইয়া ॥% 


পরদিন সকালবেলা বৃন্দাবন হইতে কয়েকজন বিশিষ্ট বান্ত তাঁহাকে দর্শন 
করিতে আসলে, চৈতন্যদেব তাঁহাদের নিকট কালণয়দহের ব্যাপার জানিতে 
চাহিলেন। তাঁহারা হাসিয়া বলিলেন, 

“লোকে কহে রাতে কৈবর্ত নৌকাতে চাঁড়য়া। 

কালীদহে মৎস্য মারে দেউটাঁ জবালিয়া ॥ 

দুর হৈতে তাহা দেখি লোকের হয় ভ্রম। 

কালীয় শরীরে কৃষ্ণ কাঁরছে নর্তন॥ 

নৌকাতে কালীয় জ্ঞান দীপে রত্ব জ্ঞানে। 

জালয়াকে মুর্খলোক কৃষ্ণ কার মানে॥" 


ব্যাপার শুনিয়া সকলেই হাসিতে লাগিলেন, বলভদ্রের মনও শান্ত হইল। 
যমুনাতে স্নান, ব্রাহ্মণ-গৃ্‌হে ভিক্ষা, লীলাস্থানসমূহ দর্শন ও ভজন- 
কাঁতনে আনন্দ কাঁরয়া চৈতন্যদেব কিছনকাল অব্রুরঘাটে বাস কারবার পর, 
বলভদ্র ভট্টাচার্য আগামী মকর-সংক্লান্তিতে প্রয়াগে, দ্রিবেণী সঙ্গমে স্নান 
কারবার অভিপ্রায় জানাইয়া বলিলেন, “সময় অল্প, তাড়াতাড় না গেলে 
সেখানে ঠিকসময়ে পেশছানো যাইবে না।” বলভদ্রের বিশেষ আগ্রহ দৌঁখয়া 
চৈতন্যদেব ব্রজমণ্ডল হইতে শশঘ্রই বিদায় লইলেন এবং তাড়াতাড়ি যাইবার 
জন্য প্রকাশ) রাজপথে না গিয়া, ফাঁড়পথে যাওয়া সাব্যস্ত কারলেন। সেই 
বৎসর প্রয়াগে কুম্ভমেলা ছিল কিনা কোথাও উল্লেখ নাই। বহন প্রাচীন কাল 
হইতেই সর্ব সম্প্রদায়ের গৃহস্থ ও সাধু-সন্ন্যাঁসগণের মতে: প্রয়াগে কুম্ভস্নান 
অবশ্যকর্তব্য বাঁলয়া স্বীকৃত হইয়া আসতেছে । তাই মনে হয় সেই বৎসর 
কুম্ভস্নানের জনাই হয়ত তাঁহারা এত তাড়াতাডড় প্রয়াগে আসিয়াঁছলেন। সেই 
সময়েও যে কুম্ভমেলা প্রচলিত ছিল তাহাতে সন্দেহের অবকাশ নাই, কারণ 
তাহার পরর্বেও চৈনিক পারব্রাজক প্রয়াগে মেলা দৌখয়া গিয়াছেন। অবশ্য 
মকরসংক্লান্তিতে স্নান ও মাঘে প্রয়াগে কঙ্পবাস করিবার প্রথাও আঁত প্রাচীন। 
চৈতন্যদেব ব্রজেশ্বরকে সাম্টাঙ্গ প্রণাম কাঁরয়া আবার যান্লা শুরু কাঁরলেন: 
এবং মথুরা, মহাবন হইয়া প্রত্যাবর্তনের পথ ধারলেন। রাজপুত ভক্ত 
কৃষ্দাস এবং মথুরার ব্রাহ্মণ উভয়েই সঞ্গে চাঁললেন-_গঙ্গাতীর পর্যন্ত ফাঁড়- 


জননী-জন্মভূমি সন্দর্শন ১৮৯ 


পথে পেশছাইয়া দিবার জন্য। চালতে চালতে পথে এক স্থানে শ্রীকৃষ্ণলগলার 
উদ্দীপন হওয়ায় চৈতন্যদেবের ভাবাবেশ"হইল এবং বাহাজ্ঞানশৃন্য হইয়া তিনি 
ধরাশায়ী হইলেন। সেই সময়ে এ স্থান দিয়া দশজন অ*বারোহশ পাঠানসৈন, 
যাইতোছল। তাহারা পরম সুন্দর যুবক সন্ন্যাসসকে এইভাবে অচেতন অবস্থায় 
ভূলদাণ্ঠত দেখিয়া, কৌতৃহলবশতঃ নিকটে আঁসল। তাহাদের দলপাঁত 
িছদক্ষণ দৌখয়া চিন্তা করিয়া বাললেন, “এই সন্ন্যাসীর সঙ্গে নিশ্চয়ই ধন- 
সম্পান্ত ছিল, আর সেইজন্যই ইহারা তাঁহাকে ধূতুরা খাওয়াইয়া অজ্ঞান 
করিয়াছে এবং সমস্ত অপহরণ কারবার মতলব কাঁরয়াছে। ইহাঁদগকে 
গ্রেপ্তার কর।” অধ্যক্ষের আদেশ পাইয়া সৈন্যগণ চৈতনাদেবের সঙ্গশীদগকে 
বন্ধন কাঁরল এবং অপরাধ কবুল করাইবার জন্য তলোয়ার খাঁলয়া শিরশ্ছেদনের 
ভয় দেখাইতে লাগল। বলভদ্ৰ ভট্টাচার্য ও তাঁহার ভৃত্য ব্রাহ্মণ আতিশয় 
ভীত হইয়া 'খরথর' কাঁপতে লাগিলেন। মথুরার ব্রাহ্মণেরও খুব ভয় হইল। 
কিন্তু কৃষ্ণদাস রাজপুত ক্ষত্রিয়-আতিশয় সাহসী, তান নিভরঁকভাবে 
বাদশাহের দোহাই দিয়া বলিলেন, “আমরা নিরপরাধ, তোমরা অকাবণে 
আমাদের উপর অত্যাচার কাঁরতেছ। সন্ন্যাসী আম।দের গরু । আমরা ই'হাব 
আশ্রিত শিষ্য, সেবা করিবার জন্য সঙ্গে চালয়াছি। ইহার মৃগীরোগ আসুছ, 
মধ্যে মধ্যে মুছা হয়; কিছুক্ষণ পরেই আরাম হইবে । আমাদের বন্ধন খাঁলয়া 
দাও, একটু সেবাষক্ষ কারলে মুহুর্তের মধ্যেই তান সুস্থ হইবেন। তোমরা 
একট অপেক্ষা করিয়া দেখ।” পাঠান সেনাপতি হাসিয়া বলিলেন, “তোমরা 
দুজন পশ্চিমা ডাকাত, আর এই বাঙালীরা ঠগ-বাটপাড়। তোমাদের কথায় 
বিশ্বাস নাই।” কৃষ্দাস উত্তর কাঁরলেন, “তবে আমাদিগকে শিক্‌দাবের 
(স্থানীয় শাসনকর্তার) নিকট লইয়া চল, সেখানে আমার পাঁরচত আছে, 
তাহাদের নিকট আমার সম্বন্ধে জানবে ।” সেনাপাঁত তাহাতেও সম্মত হইলেন 
না, বন্ধনও মস্ত কারলেন না। সকলে ভয়ে কাঁপতেছে দোঁখয়া 'ত্তোঁজত 
স্বরে, 


“কৃষদাস কহে, আমার ঘর এই গ্রামে। 
শতেক তুরকী আছে দুইশত কামানে ॥ 
এখান আসিবে সব আমি যদ ফুকারি। 
ঘেড়া পিড়া লুটি লবে সব তোমা সবা মাঁর॥ 
গোঁড়য়া বাটপাড় নহে তুমি বাটপাড়। 
তীর্থবাসী লুণ্ঠ আর চাহ মাঁরবার ॥” 


কৃষ্ণদাসের পাঁরচয় পাইয়া সৈন্যমণ্ডলীর ভয় জাঁন্মল; তাহারা তৎক্ষণাং 
তাঁহাঁদগকে ছাঁড়য়া দিল। সঙ্গীরা মুক্ত হইয়া চৈতন্যদেবের কর্ণে কৃষ্ণনাম 


১৯০ শ্রীত্রীচৈতন্যদেব 


শুনাইতে লাগিলেন। তাঁহাদের যত্ধে একটু পরেই তাঁহার বাহ্যজ্জনের সঞ্চার 
হইল ৷ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইয়া তিনি উঠিয়া বাঁসলে পাঠান সেনাপাঁত 
তাঁহাকে জিজ্ঞাসা কাঁরলেন, এই সকল ব্যাক্তি তাঁহাকে ধনতুরা খাওয়াইয়া অজ্ঞান 
করিয়া তাঁহাব দ্রব্যাদি অপহরণ করিয়াছে কিনা। চৈতন্যদেব তদুত্তরে বিনীত- 
ভাবে জানাইলেন যে তান নিঃসম্বল সন্ন্যাসী, তাঁহার ধনকাঁড় কিছুই নাই, 
মাঝে মাঝে মুর্ছারোগে অসুস্থ হইয়া পড়েন, তখন বাহ্যজ্ঞান ছুই থাকে না; 
এই সঙ্গীরা দয়াপরবশ হইয়া যত্-শৃশ্রুধা দ্বারা প্রাণরক্ষা কাঁরতেছেন,_ 
ই'হাবা তাঁহার পরম মিন্র। 

চৈতন্যদেবের মধুর বাক্যে সৈনিকগণের অন্তরে প্রীতির সঞ্চার হইল । 
তাহাদের মধ্যে এক ব্যক্ত ইসলাম ধর্মশাস্তে সৃপশ্ডিত ছিলেন: তান 
সন্ন্যাসীর সঙ্গে ধর্মালোচনা-তত্বকথা আরম্ভ কারলেন। তিন তাঁহাদের 
শাস্তান্যায়শী জগংকারণ পরমে*বরকে নিরাকার অদ্বযতত্বরূপে প্রাতপাদন' 
করিয়া সাকার উপাসনাব বিরোধী য্যান্ততকেরি অবতারণা কারলে চৈতনাদেব 
সেই একদেশী য্যন্তি খণ্ডন করিয়া তাঁহাকে বুঝাইয়া দিলেন, সেই এক 
আঁদ্বতীয় বস্তুই সবিশেষ সাকাররূপে ভন্তগণের উপাস্য। ভববন্ধন খণ্ডনের 
এবং পবমানন্দ লাভের জন্য ভান্তমার্গ ও সাকার উপাসনার প্রয়োজন এবং 
অন্যান্য সক্ষম তত্ব সম্বন্ধে চৈতন্যদেবের সাবগর্ভ য্ান্তিপূর্ণ বাক্য শ্বানয়া 
মুসলমান পণ্ডিতেব মনে শ্রদ্ধার উদয় হইল। তিনি তাঁহান সিদ্ধান্তবাক্যসম্‌হ' 
সমর্থন করিয়া বাললেন, “শাস্ত্রের মর্ম হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। সকলের 
শাস্তই সেই এক পরমতত্বের কথা বলিয়াছে, কিন্তু লোকে যথার্থ মর্ম বুঝতে 
পারে না বলিয়াই পরস্পর ঝগড়াশববাদ করে। আপনার কৃপায় আমার সংশয় 
দূর হইল” 

চৈত্ৰন্যদেব তাঁহাকে আরও বুঝাইয়া দিলেন, “দুর্বল জীবের ভগবদুপাসনা 
ভিন্ন গতি নাই এবং প্রেমভাবে উপাসনা কারলেই সহজে তাঁহাব কৃপালাভ 
হয়।” প্রেম-ভীন্তর ভজন-প্রণাল শুঁনবার জন্য তখন সেই মুসলমান পাঁণ্ডিতের 
অত্যন্ত আগ্রহ জান্মিল। উপযুক্ত আঁধকারী বাঁঝয়া চৈতন্যদেব তাঁহাকে 
সংক্ষেপে সহজ সরল ভাবে উচ্চমার্গের সাধ্য-সাধনভত্ব ও ভজনপ্রণালশ উপদেশ 
দিলেন। সেই যুক্তিযুক্ত উপদেশে তাঁহার হৃদয়ের সমুদয় সংশয় দূর হইল, 
তান গনজেকে কৃতার্থ মনে কাঁরলন। শ্রীচৈতনে'র কৃপায় এই পাঠান ভন্তাটর 
হৃদয় দ্রব হইল। স্নেহভরে চৈতন/দেব তাঁহাকে 'রামদাস' বাঁলয়া সম্বোধন 
কাঁরলেন। 

এই দলের মধ্যে বিজুলী খাঁ নামে এক রাজবংশীয় যুবক ছিলেন। 
চৈতনদেবের তত্বোপদেশ তাঁহার চিত্ত আকর্ষণ কাঁরল; তান সন্ধ্যাসীর নিকট 
হইতে সাধন-ভজন সম্বন্ধে বিশেষ উপদেশ গ্রহণ কাঁরলেন। পরবর্তীকালে সেই 


জনন-জন্মভূঁমি সন্দর্শন ১৯১ 


যুবক পরম ভন্তরূপে পাঁরাচিত হইয়াছিলেন, এবং বহু লোকাহতকর সংকমে'র 
অনহ্জ্ঠান করিয়াছিলেন বলিয়া প্রাসাদ্ধ আছে। 


“সেই বিজুলী খান হৈল মহাভাগবত। 
সর্বতীর্থ হৈল তার পরম মহত্ব ॥" 


ব্রজমণ্ডল হইতে বাহির হইয়া সোজা ফাঁড়পথে গঙ্গার কিনাবে পেশীছিয়া 
চৈতন্যদেব ভক্ত রাজপুত ও মাথুর ব্রাহ্মণকে বিদায় দিতে চাঁহলে, তাঁহাবা 
প্রয়াগ পর্যন্ত সঙ্গ হইবার আগ্রহ প্রকাশ কাঁরয়া আত 'িনীতিভাবে বাললেন, - 


“প্রয়াগ পর্যন্ত দোহা তোমা সঙ্গে যাব। 
তোমার চরণসত্তগ পুনঃ কাঁহা পাব॥ 
ম্লেচ্ছদেশ কেহ কাঁহা করয়ে উৎপাত। 
ভট্টাচার্য পাঁণ্ডিত কাঁহতে না জানেন বা ॥” 


বাস্তবিকই সেই সময়ে, এ সকল অঞ্চলে বাঙালীর চলাফেরা বড়ই কঠিন ছিল। 
এই জন্যই দেখা যায়, পরবর্তীকালে চৈতন্যদেব তাঁহার আতীপ্রয় অন্তরঙ্গ 
ভক্ত জগদানন্দকে মথুরা যাত্রাকালে সাবধান কাঁরয়া বালয়াছিলেন,_ 


“বারাণস পর্যন্ত স্বচ্ছন্দে যাবে পথে। 
আগে সাবধানে যাবে ক্ষত্রী আদি সাথে॥ 
কেবল গৌঁড়িয়া পাইলে বাটপাড় কার বান্ধে। 
সব লুটি বান্ধি রাখে যাইতে বিরোধে ॥" 


ব্জমণ্ডল হইতে বাহির হইয়া সোজা ফাঁড়পথে গঞঙ্গাতীরে আসিয়া 
সোরোক্ষেত্র* দর্শন কাঁরিয়া খুব তাড়াতাড়ি হাঁটিয়া তাঁহারা যথাসম্ভব শশপ্র 
প্রয়াগে আসিয়া উপস্থিত হইলেন। সোরোক্ষেত্রে ভগবান বরাহদেবের জন্মস্থান, 
সেখানে দশনাম' সন্ন্যাসগণের এক অতি প্রাচীন মঠ আছে; বরাহদেবের, 
গঙ্গাদেবীর ও মহাদেবেরও সুপ্রাসদ্ধ মান্দর আছে। সম্ম্যাসীরাই মান্দরের 
সেবক। প্রাও বংসর বিরাট মেলা হয়। 

প্রতি মাঘ মাসে প্রয়াগে গঙ্গাযমুনা সঙ্গমে, সারা ভারতের সমস্ত 
সম্প্রদায়ের বহু ত্যাগি-মহাত্মা ও গৃহস্থ স্বধর্মীনিষ্ঠ ব্যক্তিগণ সমবেত হইয়া 
কল্পবাস ও স্নানদান করেন। এই প্রাচীন প্রথা কত কাল হইতে চাঁলিয়া 


১ সোরোক্ষেন্ত্র--বর্তমানে শোরক্ষেত্র বলিয়া পরিচিত প্রসিদ্ধ তীৰ্থস্থান । 
এটোয়া জেলায় বেরিলী-কালগঞ্জ রেললাইনে শোর স্টেশন আছে। বরাহদেবের 
জন্মস্থান বলিয়াই সম্ভবতঃ শোরক্ষেত্র বা সোরক্ষে্র ( বরাহ--শ্কর, শোর ) নাম 
হইয়া থাকিবে । এখানে শ্রীশ্রীচৈতন্যদেবের একটি মন্দির সংস্থাপিত দেখা যায় । 


১৯২ শ্রীশ্রীচৈতন্যদেব 


আসতেছে, অনুমান করা সহজ নহে । চৈতন্যদেব উপস্থিত হইয়া সেই বিরাট 
ভন্তমেলা দোখয়া মোহিত হইলেন, এবং সেই মহান্‌ দৃশ্য দেখতে দেখিতে 
উল্লসিত হৃদয়ে সঙ্গিগণসহ ভ্রিবেণী সঙ্গমে স্নান করিলেন। সেখানে তাঁহার 
পূবর্পরিচিত এক দক্ষিণী ব্রাহ্মণের সঙ্গে দেখা হইল। ব্রাহ্মণ আঁতশয় আগ্রহ- 
সহকারে তাঁহাকে স্বীয় বাসস্থানে লইয়া গিয়া, খুব শ্রদ্ধা-সহকারে ভিক্ষা 
করাইলেন। 

পরিব্রাজক সন্যাসীকে আপাততঃ এই মেলায় রাখিয়া, এই অবসরে আমরা 
তাঁহার বিশেষ অন্তরঙ্গ ভক্ত, তাঁহার প্রবার্তত ভান্তমার্গের প্রধান আচার্যদ্বয় 
শ্রীরূপ ও শ্রীসনাতনের সন্ধানে বঙ্গ-রাজধানী গোড়ে গমন কাঁরব। চৈতন্যদেবকে 
দর্শন করার পর হইতে রুপ-সনাতনের চিত্ত সম্পূর্ণভাবে ‘তদ্‌গত' হইয়া 
গিয়াছিল। তাঁহাদের পক্ষে তখন 'বিষয়কর্ম পাঁরচালন কিংবা রাজকার্য সম্পাদন 
কঠিন হইয়া পাঁড়ল। সংসারে তাঁহাদের আর মন নাই; অন্তরের বৈরাগ্য দিনে 
দিনে প্রবল হইতে লাগিল। দুই ভাই রাজসেবা পারত্যাগ কাঁরয়া জীবনের 
অবশিম্টকাল চৈতন্যদেবের সেবা ও ভগবদ্ভজনে কাটাইবার সঙ্কজ্প "স্থির 
করিলেন। কিন্তু হঠাৎ এইভাবে গুরুতর দায়িত্বপূর্ণ রাজকার্য পাঁরত্যাগ করা 
খুবই শক্ত ; বিশেষতঃ নবাবের মনে সন্দেহ জল্মিলে মহাবিপদে পড়িতে হইবে। 
ভাবিয়া চিন্তিয়া কোন উপায় না পাইয়া তাঁহারা দুইজনে সঙ্কটনাশের জন্য 
যোগ' ব্রাহ্মণকে বহু ধন 'িয়া পুরশ্চরণ আরম্ভ করাইলেন। তাঁহারা অতুল 
বিভবের আঁধকারী, ধনজন কিছুরই অভাব নাই; যথাশাস্ত অনুষ্ঠান চালতে 
লাগিল। 

ইতিমধ্যে শ্রীরূপ নবাবের নিকট ছুটি চাঁহলেন; ঈশ্বরেচ্ছায় ছুটি মঞ্জুর 
হইল। তিনি বহু ধনসহ বাড়ীতে আসিলেখ এবং উহার অর্ধেকাংশ ব্রাহ্মণ- 
সাধু-ভস্তাদগের সেবার্থ দান কাঁরয়া, এক-চতুর্থাংশ আত্মীয়স্বজনাঁদগকে 
বাঁটিয়া দিলেন; অপর চতুর্থাংশ নিজ প্রয়োজনে সণ্চিত রাহিল। তাহা ছাড়া 
গৌড় নগরে জনৈক বিশ্বস্ত বণিকের নিকট তাঁন সনাতনের জন্য দশ হাজার 
মুদ্রা গচ্ছিত রাখিলেন। চৈতন্যদেবের খবর লইবার জন্য হীতপূর্বেই রূপ 
নীলাচলে দুইজন লোক পাঠাইয়াছিলেন। তাহারা এই 'সময়ে 'ফাঁরয়া আসিয়া 
খবর দিল, যে তিনি গোপনে উত্তর-পশ্চিমে তাঁ্থযাত্রায় গিয়াছেন। তাঁহার 
তাঁ্থগমনের খবর শুনিয়া রূপের মন অতিশয় উতলা হইল। তানও স্বীয় 
কাঁনণ্ঠ সহোদর অনুপমের সাঁহত উত্তর-পশ্চিমাঁভিমুখে যাত্রা করিলেন। 
তাঁহারা ক্রমশঃ অগ্রসর হইয়া কাশী দর্শনান্তে প্রয়াগে গিয়া জানিতে পারলেন, 
চৈতন্যদেব ব্রজভূমি দর্শন করিয়া ব্রিবেণীতে মকরস্নানের জন্য প্রয়াগে 
প্রত্যাবর্তন করিতেছেন। উভয় ভ্রাতা আর অগ্রসর হইলেন না,_শীঘ্রই তাঁহার 
দর্শনের আশায় প্রয়াগে সাধ্সঙ্গে অবস্থান করতঃ তৃষিত গতকের ন্যায় 


জননী-জল্মভীম সন্দর্শন ১৯৩ 


প্রতীক্ষা কারতে লাগলেন। রূপ বঙ্গদেশ ত্যাগ কারবাৰ পৃবেই সনাতনকে 
গোপন পত্রদ্বারা চৈতন্যদেবের তীর্থযান্রার সংবাদ ও তাঁহাদের দুই ভাইয়ের 
উত্তর-পশ্চিম গমনের খবর জানাইয়াছিলেন। সনাতনকে গৌড়নগরেব বাঁণবে র 
কানা দয়া এবং আহার নিকট গাঁচ্ছত দশ হাজার মুদ্রা হইতে প্রয়োজনমত 
খরচ করিবার কথাও রূপ পব্রদ্বারা সনাতনকে জানাইয়া 'দয়াছিলেন। শশঘ্বই 
তাঁহারা যাহাতে মালত হইতে পারেন একথাও পত্রে লেখা হইয়াছল। 

চৈতনাদেবের সঙ্গলাভের আশায় রাজকার্য হইতে অবসর লইবার জ্ন। 
সনাতনের অন্তরে তীব্র আকাঙ্ক্ষা জাগিলেও 'তাঁন মুক্ত হইবাব কোন পথ 
খখুঁজয়া পাইতেছিলেন না। তাঁহার কাজ অতাব দায়িত্বপূর্ণ, নবাবের আঁত 
প্রিয় বিশ্বস্ত অমাত্য তিনি, তাঁহাকে ছাড়া হুসেনশাহেব মোটেই চলে না। 
সনাতন ভাবিয়া দোখলেন, নবাব তাঁহাকে যেবৃপ ভালবাসেন, তাহাতে সহজে 
হাড়িবেন বালিম্না মনে হয় না। তবে কোনপ্রকারে তাঁহার অগ্রীতিভাজন হইতে 
পারলে তখন অবশ্যই তাড়াইতে হইবে। নানা ভাবনাচিন্তা করিয়া অবশেষে 
{তানি রাজদরবারে যাওয়া, নবাবের সঙ্গে দেখা করা ও কাজকর্ম সব বন্ধ 
কারিলেন। এদিকে নবাব তাঁহাকে না দেখিয়া চান্তিত হইয়া খবর লইবার জন্য 
লোক পাঠাইলেন। সনাতন বাঁললেন, “অসুস্থ আছি।” খবর শ্ানয়া নবাবের 
মন উদ্বিগ্ন হইল, তান সনাতনের চিাকৎসার জন্য রাজবৈদ্কে নিযুক্ত 
কবিলেন। রাজবৈদ্য সনাতনের আবাসে আসিয়া তাঁহাকে দোখয়া গেলেন এবং 
ফিবিয়া শিয়া বলিলেন, “সনাতনের স্বাস্থ্য ভালই আছে, তাঁহার দেহে কোন 
ব্যাধ নাই।” চিকিৎসকের মুখে সনাতন সুস্থ শরীরে গৃহে অবস্থান 
কাঁবতেছেন শুনিয়া, নবাবের মনে অতীব বিস্ময় জণ্মিল। তন অনুসন্ধান 
কবিরা আরও জানিতে পারিলেন, সনাতন সুস্থ শরীরে ঘরে থাকিয়া ব্রাহ্মণ- 
পশ্ডিতগণেব সঙ্গে শাস্রচর্চা, তত্তকথা ও ভগবদ্‌ভজনে দিন কাটাইতেছেন। 
তাঁহার অনুপস্থিতিতে কাজ-কর্নে বিশৃওক্ষলা দেখা যাওয়ায় নবাবের খুব 
অস্মাবধা হইতোছিল। তিনি তাঁহার অসুখের জন্য বিষম ভাবনায় পাঁড়য়া- 
ছিলেন: কিন্তু এখন সমস্ত ব্যাপার শুনিয়া ততোধিক চিন্তিত হইলেন এবং 
স্বয়ং অনুসন্ধান কারবার ইচ্ছায় গোপনে জনৈক অনুচরকে সঙ্গে লইয়া 
সনাতনের গৃহে গমন কারলেন। পশ্ডিতগণসহ সভাতে বসিয়া সনাতন শাস্্ 
বিচার করিতেছেন এমন সময়ে নবাব আসিয়া উপাস্থত। সকলেই শশব্যস্তে 
উঠিয়া দাঁড়াইলেন এবং সসম্দ্রমে যথোচিত শ্রদ্ধা প্রদর্শন কাঁরলেন। সনাতন 
আঁতশয় সম্মানসহকারে নবাবকে অভ্যর্থনা কাঁরয়া উপযুক্ত আসনে বসাইলেন। 
সনাতনের শরণ সম্পূর্ণ সুস্থ দেখিয়া,-- 

“রাজা কহে তোমাস্থানে বৈদ্য পাঠাইল । 
বৈদ্য কহে ব্যাধি নাহ সুস্থ যে দোখল॥ 
১৩ 


১১৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


আমার যা কিছ কার্য সব তোমা লইয়া । 
কার্য ছাঁড় রহিলা তুমি ঘরেতে বাঁসয়া॥ 
মোর যত কার্য কাম সব কৈলে নাশ। 
কি তোমার হৃদে আছে কহ মোর পাশ ॥ 
সনাতন কহে নহে আমা হৈতে কাম। 
আর একজন দয়া কর সমাধান ॥ 

তবে রাজা ক্রুদ্ধ হইয়া কহে আর বার। 
তোমার বড় ভাই করে দসাহ-ব্যবহার ৷ 
জাব পশু মার কৈল চাক্‌লা সব নাশ। 
এথা তুমি কৈলে মোর সর্বকার্যনাশ ৷” 


সনাতন করজোড়ে নিবেদন করিলেন, “আপনি দেশের অধিপাঁত, অপরাধীকে 
শাস্তি প্রদান করুন৷" গোড়ে*বরের মনে ভীষণ সন্দেহের উদ্রেক হইল: 
সনাতন পাছে অন্যত্র পলায়ন করেন, সেইজন্য ক্রুদ্ধ হইযা তাঁহাকে বন্দী কাঁরয়া 
লইয়া গিয়া আটক কাঁরয়া রাঁখলেন। 

কিছুদিন পবেই উীঁড়ফ্যা-সীমাল্তে অশান্তি উপস্থিত হওয়ায় নবাবের 
স্বয়ং সেখানে যাইবার প্রযোজন হইল॥ পুরাতন বিশ্বস্ত মন্দ সনাতনকে 
সঙ্গে চাঁলবার জন্য নবাব 'বিুশষ অনুরোধ কাঁরলেও, তান ?িছতেই সম্মত 
হইলেন না। নবাবকে বিনীত ভাবে জানাইলেন..- 


“তথায় যাইবে তুমি দেবতায় দুঃখ দিতি । 
মোর শান্ত নাহ তোমার সঙ্গেতে যাইতে ॥” 


নবাবের সন্দেহ আরও বাড়িয়া গেল। যাত্রা কারবার পূর্বে সনাতনকে বিশেষ 
কড়া পাহারায় আটক রাখিয়া গেলেন। সনাতনের বন্দীদশার কথা শুনিয়া 
সকলেই অতাব দুখত হইল. তাঁহার আত্মীয়স্বজনেরা বিশেষ 'চান্তিত 
হইলেন। এ-সংবাদ শ্রীরুপেরও আঁবাদত রাহল না। 

এদিকে শ্রীরুপ ও অনুপম চৈতন্যদেবের প্রতীক্ষায় প্রযাগে আছেন, এমন 
সময়ে হঠাৎ একদিন তাঁহার শুভাগমনবার্তা পাইলেন। খবর পাইয়াই দুই 
ভাই তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া তাঁহাব শ্রীচরণ বন্দনা কারলেন। তাঁহাঁদগকে 
পাইয়া চৈতন্যদেবের অন্তরেও বিশেষ হর্ষের স্টার হইল। কুশল সমাচার 
বিনিময়ের পর রূপ আঁতশয় কাতরভাবে স্বীয় অগ্রজের বন্দীদশাব উল্লেখ 
করিয়া সকল ঘটনা তাঁহাকে নিবেদন করিলেন। চৈতনাদ্দব তাঁহাদিগকে 
আশ্বাস প্রদান করিয়া বলিলেন, “ভগবান তাঁহার ভক্তকে বেশনীদন দুঃখে 
রাখেন না, সনাতন শীঘ্রই মুন্ত হইবেন ।” 


জননন-জল্মভূমি সন্দর্শন ১৯৫ 


“প্রভু কহে সনাতনের হইয়াছে মোচন। 
অচিরাতে আমা সহ ' হইবে মিলন ॥” 


ত্ৰিবেণী সঙ্গমের নিকটেই চৈতন।দেবের আসন স্থিব হইল। 


পন্রবেণী উপরে প্রভুর বাসা ঘর স্থান। 
দুই ভাই বাসা কৈল প্রভু সন্িধান ॥"" 


আমরা পূর্বেও দেখিয়াছি, রূপ-সনাতন মুসলমান নবাবেব সংসগহেতুই হউক 
অথবা অন্য কোন কারণেই হউক, আপনাদগকে পাতিত ভাবিয়। সংকুচিত 
থাকতেন এবং চৈতন্যদেবের সমীপস্থ হইতে বা শ্রীচরণ স্পর্শ কাবতে চাঁহ তেন 
না। এমনাঁক তিনি জোব কারিয় তাঁহাদগকে আলঙগন কবিতে চাহলেও 
আঁতিশষ কাতরভাবে বিনয়-নম বাক্যে নিষেধ কারতেন। তানি কণ্তু তাঁহাদেন 
বাকা গ্রাহ্য কঞ্িতেন না, পরম পবিত্র জ্ঞানে তাঁহাঁদগকে প্রেমালঙগনে বদ্ধ 
করিয়া পুলকিত হইতেন। তান তাঁহাদেব এই লঙ্জা-সত্কোচ ভাঙ্গবাব জন্য, 
যতই তাহাঁদগকে নিকটে টানিবার চেষ্টা করেন, তাঁহারা ততই আপনাঁদগকে 
অধিক অপরাধী বলিয়া মনে করেন। পাঁরশেষে চৈতন্যদেব শাস্বপ্রমাণ সহাষে 
তাঁহাদের মনের সংশয দূর কাঁবয়া ুঝাইয়া দিলেন, “ভগবদৃভন্তিই সর্বাপেক্ষণ 
পাবিত্রকব বস্তু, ভান্তপ্রভাবে নীচও উচ্চ-পাঁবন্ত হয এবং ভান্তহীন বান্ত উচ্চ- 
কুলে জাঁন্মলেও মহা অপাঁবত্র।" চৈতনাংদবের ও অন্যান্য পণ্ডিত সাধু-মহাত্মা- 
গণের মুখে ভগবদৃভান্তর মাহাত্ম্য ও পাঁবত্রকব প্রভাবের কথা শদীনয়া ধীবে 
ধীরে তাঁহাদের অন্তরের সঙ্কোচন কাটিয়া গেল। তাঁহাবা সকলেব সঙ্গে 
মিশিয়া, সেই পুণ্য ক্ষেত্রে ভগবদভজনে পবমানন্দে দন কাটাইতে লাগিলেন। 
চৈতন্যদ্দব শ্রীরূপকে আতি উচ্চ আধকার বুঝিতে পাবিয়া তাঁহার উপর 
বিশেষ কৃপা প্রকাশ করিলেন এবং ভন্তিব শ্রেন্ঠ তত্বসমূহ. মাহা তান নিজ 
জীবনে অনুভব কাঁরয়াছিলেন ও রামানন্দ রায় হইতে প্রাপ্ত হইয়াছলেন, 
সেই সমস্ত বহস্য ও সাধ-সাধন শিক্ষা দলেন। তাঁহাব উপদেশাননষায়স 
সাধনভজনে অগ্রসর হইয়া শ্রীরুপ দিনে দিনে ভগবানের বিশেষ কৃপা উপলব্ধি 
কারতে লাগিলেন। 

প্রয়াগের মেলায় ভারতের সর্ব সম্প্রদাষেব সাধ. -্রহাত্সাবাই সমবেত হন। 
চার মূল বৈষ্ণব সম্প্রদায়ের ২ অন্যতম 'বিষ্ণুস্ব!মি-সম্প্রদাযভুন্ত সুপ্রসিদ্ধ 
আচার্য শ্রীমৎ বল্লভ ভট্টও সেই বংসর মেলা উপলক্ষে আসিয়া প্রয়াগে অবস্থান 
কারতেছিলেন। লোকমুখে তানি অসাধাবণ প্রভাবশালী সন্ন্যাসী শ্রীম 
শ্রীকৃচৈতন্য ভারতঁর নাম ও তাঁহার অলৌকিক ভাবভান্তব কথা শুনিষা 


১ চারি বৈষ্ণব সম্প্রদায়__রামানুজী, নিম্বাক, বিষ্কস্থামী ও মাধব । 


১৯৬ প্রীত্রীচৈতন্যদেব 


একাঁদন দেখা কারতে আসিলেন। উভয়ে ভগবংপ্রসঞ্গ আরম্ভ হইল 
সন্ন্যাসীব মুখে সহজ সবল ভাষায় উচ্চ তত্বকথা শুনিয়া ও তাঁহাতে 
অদস্টপূর্ব ভাবভান্ত দেখিয়া ভট্রের মন মোহিত হইল। তান বহুক্ষণ তাঁহার 
নিকটে থাকিয়া সংপ্রসঙ্গে আতবাহিত করিলেন। চৈতন্যদেবের সহচর শ্রীরুপ 
ও অনুপমের দীনতা এবং তাঁহাদের ভান্ত-ভাবপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডল দোখিয়া. 
ভট্রের মনে কৌতূহল জন্মিল। তিনি তাঁহাদের পাঁরচয় জিজ্ঞাসা কাঁরলেন। 
চৈতনাদেব দুই ভাই-এর পূর্ব পাঁরচয় দিয়া তাঁহাদের অপূর্ব ত্যাগ-ীতাঁতিক্ষা 
ও ভান্তি-বিশবাসের কথা শুনাইলে ভট্টের বিস্ময়ের সীমা রাহল না। পাঁরচয়ের 
পর দুই ভাই স্বাভাবক দীনতাবশতঃ দূর হইতেই ভট্টকে আতিশষ শ্রদ্ধা- 
সহকারে প্রণাম করিলে, ভট্ট তাঁহাঁদগকে আলিঙ্গন করিবার জন্য দুই হস্ত 
প্রসারত কারিয়া অগ্রসর হইলেন। 'কন্তু দুই ভাই সসঙ্কোচে আরও পশ্চাতে 
হটিয়া গিয়া করজে।ড়ে বিনীতভাবে নিবেদন করিলেন, "অস্পৃশা পামর মুই 
না ছ“ইহ মোরে।” 

বিফুস্বামি-সম্প্রদায় খুব আচার-বিচারী ও সম্প্রদায়ের গোস্বামীরা 
নিজেদের পবিত্রতা ও দ্বাতন্র/রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকেন। এজনা 
চৈতন্যদেবও ভট্টকে সম্বোধন কাঁরয়া বাঁললেন,-- 


“ইহা না স্পার্শহ, ইহোঁ জাতি আত হাঁন। 
বৈদিক যাঁজ্ঞক তুমি কুলীন প্রবীণ ॥" 


তথাপি ভট্ট অগ্রসর হইয়া তীহাঁদগকে প্রেমালিঙ্গনে বদ্ধ কীরলেন এবং 
চৈতন্যদেবের মুখের দিকে চাহিয়া ভাগবতের একটি শ্লোক আবৃত্তি কারলেন। ৯ 

আলাপ-পরিচয়ে সম্গাসীর প্রতি বল্পতাচার্ষের খুব অনুরাগ ক্গাল্মিল, 
তাঁহাকে সঙ্গীদের সহিত নিমন্ত্রণ কারয়া একদিন স্বীয় বাসস্থলে যমুনার 
অপর পারে লইয়া গেলেন। নূতন স্থানে আসিয়া চৈতনাদেবের মনেও খুব 
হর্ষের সঞ্চার হইল। তিনি উৎফুল্ল অন্তঃকরণে যমুনায় অবগাহন করিয়া 
উাঁঠলে ভট্ট তাঁহাকে নূতন গোঁরক বস্র পাঁরধান করাইলেন এবং সন্ব্যাসীকে 
সাক্ষাৎ নারাষণজ্ঞানে যর্থাবাধ মাল্য-চন্দনাঁদ দ্বারা ভুষিত কাঁরয়া এবং ধূপ- 
দখপাঁদ দ্বাবা অর্চনা করিয়া ভিক্ষা করাইলেন। অলৌকিক সন্যাসর আগমন- 


১ “অহোবত শ্বপচো হতে গরীযান্‌ ঘঙ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম ৷ 
তেপুত্তপস্তে জুহবুঃ সন্গরার্যা ব্রহ্ধান্চুর্নাম গৃণত্তি যে তে ॥” 
ভাগবত, ৩৷৩৩৷৭ 
হে ভগবন্‌ ! অহো যাহার জিহ্বাগ্রে তোমার নাম বর্তমান, সে চণ্ডাল হইলেও 
পূজনীয় । যাহারা তোমার নাম উচ্চারণ করেন, তীহারাই তপস্যা করেন, যঞ্ 
করেন, তীর্থস্থান করেন, বেদ অধ্যয়ন করেন, তাঁহারাই প্রকৃত আর । 


জননন-জন্মভূঁমি সন্দর্শন ১৯৭ 


বার্তা অতি দ্রুত প্রচারিত হওয়ায় চতুর্দক হইতে দর্শনাথী'র আগমনে ক্রমে 
সেখানে ভিড় জমিয়া উঠিল। 

রঘুপতি উপাধ্যায় নামক জনৈক ব্রিহৃত ( মিথিলা )-বাসণ শাম্তজ্ঞ কাব ও 
কৃষ্ণভন্ত ব্রাহ্মণ নিকটে বাস করিতোছলেন। তিনিও সন্নাসীকে দর্শন কাঁবতে 
আদিলেন। পশ্ডিতন্রাহ্মণ শাস্তবধি ও প্রচালত প্রথানুযাষণ সন্ন্যাসগকে *& 
নমো নারায়ণায়' বাঁলয়া অভিবাদন করিলেন। 1কন্তু সন্ন্যাসী প্রচালত প্রথা 
পালন করিলেন না। কবিবরকে শ্রীকৃষ্ণভন্ত বুঝিয়া তিনি 'নমো নারায়ণাখ' 
উচ্চাবণ না করিয়া 'কৃষে মাতরস্তু' বলিয়া আশীর্বাদ বণ কবাতে ভন্তকাবিক 
আতিশয় আনন্দ জাঁন্মল। অনেকক্ষণ ধাঁরয়া উভয়ে ভগবং-বষয়ে আলাপ- 
আলোচনা হইল । সন্ন॥সীর মুন্খ সহজ সবল ভাষায় ভান্ত ও ভগবৎ-তাত্িৰ 
আঁত নিগ বহস্য সকল অবগত হইয়া পাংডতের বিস্মধের সীমা রাহল না। 
চৈতনাদেবও ব্রাহ্মণের কাঁবস্বের খ্যাতি ও শ্রীকৃষ্ণভান্তব কথা জানিয়া, তাঁহাব 
মুখ হইতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু শদীনবার জন্য বার বার আগ্রহ প্রকাশ কাঁরলে 
রঘুপাঁত উপাধ্যায় দুইটি শ্লোক আবাঁত্ত কারলেন। সুমপুর শ্লোকেব 


কবিত্বরসে ও ভাস্তভাবে চৈতন্যদেবের অন্তবে প্রেমাবেশ হইল; তিন বাহ্যজগৎ 
ভুলিয়া গেলেন। ভাবাবস্থায় তাঁহার দেহের উজ্জল কান্ত ও অদ্ভূত সাত্বিক 


বিকারসমহ দেখিয়া সকলেই 'বাস্মিত হইল ৷ উপাধ্যায় স্তাঁম্ভ হৃদয়ে, পুনঃ- 
পুনঃ প্রণাম ও স্তব-স্তুতি কারতে লাগলেন, বল্লভ ভট্ট এবং তাঁহার পৃত্রদ্বযও 
বাঁস্মতভাবে এই অলৌকিক মৃর্ত নিরীক্ষণ কারিয়া ভাত্তভবে চরণে প্রণতঃ 
হইলেন। কিছুক্ষণ পরে ভাব উপশম হইলে চৈতনাদেব উপাধ্যায়কে প্রেমা- 
লিঙ্গনে বদ্ধ করিলেন, ব্রাহ্মণ নিজেকে কৃতার্থ মনে করিয়া আনন্দে নৃত্য 
কারতে লাগিলেন। 

এঁদকে সমাগত জনমণন্ডলী সন্ম্যাসীব দর্শন ও কৃপালাভেব জন্য ব্যস্ত 
হইয়া পাঁড়লেন। অনেক ব্রাহ্মণ আবার সন্ন্যাসীকে ভিক্ষা দবার জন্য 
আগ্রহান্বিত হইয়া অনুনয়-বনয় আরম্ভ করিলেন। ইহাতে বল্লভাচার্য আঁতশয় 
চিন্তিত হইলেন, পাছে চৈতন্যদেবের কোন কষ্ট ও অসুবিধা হয়। তিনি 
সকলকে বাধা 'দিয়া বাললেন, “এখানে নিমন্ত্রণ করা চলিবে না: যাঁদ নিতান্ত 
আগ্রহ থাকে, প্রয়াগে গিয়া নিমন্ত্রণ কারযা আনিতে হইবে । এখানে ইহার 
থাকা সম্ভব নহে, আমি এখনই প্রয়াগে বাঁখয়া আসব।" চৈতন্যদেব মধুর- 
বাক্যে সকলকে তুষ্ট কারলেন, এবং সদ্‌ভাবে জীবনযাপন. ভগবানের চিন্তা 
ও নামকপর্তন কারবার জন্য উপদেশ দয়া বিদাষ লইলেন। ভট্ট লোকের ভিড় 
ঠোলয়া আঁত সন্তর্পণে তাঁহাকে নৌকায় উঠাইলেন. এবং প্রয়াগে বাসস্থানে 
পেশছাইয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। প্রয়াগেও দিলে দিনে দর্শনার্থীর সংখ্যা 
বাড়তে লাগিল। জিজ্ঞাসূকে তিনি কখনও প্রত্যাখ্যান করিতেন না, একেবাবে 


১৯৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


রিস্তভাবে কাহাকেও ফিরাইয়া দিতেন না। ভগবানের মাহমা কীর্তন করিয়া, 
ভগবৎ-তত্ত শুনাইয়া ও ভগবানের নামগুণ কীর্তনের সহজ সুখকর প্রণালী 
উপদেশ দিয়া তিনি লোককে ব্রিতাপজবলা জুড়াইবার,_-ভব-কারাগার হইতে 
মুক্ত হইবার সুগম পথ দেখাইয়া 'দিতেন। ক্রমশঃ ভন্তসংখ্যা আরও বাঁড়য়া 
যাওয়ায় তান এ স্থান ছাড়িয়া দশাশ্বমেধঘাটে অপেক্ষাকৃত নিন স্থানে 
চলিয়া গেলেন। শ্রীরুপ ও অনুপম তাঁহার সঙ্গে আসিলেন এবং িজন 
স্থান খুব অনুকূল হওযাম [তিনি তাঁহাদগকে, বিশেষভাবে শ্্রীরুপকে শিক্ষা 
দিতে লাগিলেন। তাঁহার কৃপাতে শ্রীরূপের হৃদযে তত্তজ্ঞানের সম্যক স্ফুরণ 
হইল। 


“লোকভিড় ভয়ে প্রভু দশা*বমেধ যাইয়া । 
রুপ গোসাঁইকে শিক্ষা করায় শান্ত সণ্টারিয়া ॥ 
কৃষ্ণতত্ত ভান্ততত্ব রসতত্ প্রান্ত। 

সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত ॥ 
রামানন্দ রায় পাশে যত সিদ্ধান্ত শুনিল। 
রূপে কৃপা কার তাহা সব সণ্থারল ॥ 
শ্রীরূপ-হৃদয়ে প্রভু শান্ত সণ্তারলা । 

সর্ততত্ব নিরাপিয়া প্রবীণ কাঁরলা ॥” 


মাঘে প্রয়াগে বাস করিয়া চৈতনাদেব বারাণসীর দিকে যাত্রা কাঁরলেন। 
শ্রীরূপ ও অন পম তাঁহাব সঙ্গে চালবার অনুমতি চাঁহলে, তান তাঁহাঁদিগকে 
বৃন্দাবনে গিযা কিছুকাল একান্তে বাস ও ভগবদ্‌ভজন করিবার জন্য আদেশ 
দিলেন এবং পরে পুরীতে গিয়া তাঁহার সঙ্গে মিলিত হইতে বালিয়া গেলেন। 

এদিকে তান কাশ পেশীছিবার পূর্বরান্রে তাঁহার বিশেষ অনুগত কাশী- 
বাসন ভক্ত চন্দ্রশেখর তাহাকে স্বপ্নে দর্শন কাঁরয়া পরাদন ভোরবেলাই তাঁহার 
দর্শন আশায় প্রয়াগের পথ ধাবিত হইয়াছলেন। চন্দ্রশেখরকে বহুদূর যাইতে 
হইল না, অল্প রাস্তা আতক্রম কারবাব পরেই তাঁহার সাঁহত সাক্ষাৎ হইল । 
প্রেমে পুলকিত হইয়া ভন্ত তাঁহার চরণে দণ্ডবং পাঁতত হইলেন। চন্দ্রশেখরকে 
পাইয়া চৈতন্যদেবেরও আনন্দের সমা রহিল না। চন্দ্রশেখরের আগ্রহাঁত- 
শয্যে তাঁহার গৃহেই সন্ন্যাসীব আসন হইল এবং পূর্বের ন্যায় তপন 'মশ্রের 
প্রার্থনায় মিশ্র-গৃহেই ভিক্ষা নির্বাহ হইতে লাগল । বিশ্বনাথের আনন্দকাননে 
আসিয়া চিত্ত আবার আনন্দে ভরপুর হইল। তিনি নিত) মাণিকার্ণকায় স্নান. 
অল্পূর্ণা-বিশ্বেশবর-বিন্দুমাধব ও অন্যান্য দেবদেবী দশন কাঁরয়া পরমানন্দে 
দিন কাটাইতে লাগিলেন। তাঁহার ইচ্ছা ছিল এবার বেশী?দন কাশীতে 


জনন-জন্মভূম সন্দশশন ১৯৯ 


থাঁকবেন না. কিন্তু কাশীপুরাধি*বরী মাতা অন্নপূর্ণাব নগবপাল মহাকাল 
ভৈরব ৯ তাঁহাকে তাড়াতাড়ি যাইতে দিলেন না। 

সনাতনকে কারাগারে আঁত কঠোর পাহারায় বাঁখয়া হনসেনশাহ উডষ। 
সীমান্তে যুদ্ধযাত্া করিবার পর শ্রীরূপের পত্র বন্দীব হস্তগত হইল। পত্র 
পড়িয়া সনাতন আরও উতলা হইলেন এবং চৈভনাদেবকে দর্শন ও হ্রাতৃদ্বয়ের 
সঙ্গে মিলনের উপায় খুজতে লাগলেন। 


“এথা গোড়ে সনাতন আছে বন্দীশালে। 
শ্রীরূপ গোসাঁইর পত্রী আইল হেনকাল ॥ 
পত্র পাইয়া সনাতন আনান্দিত হৈলা। 
যবন রক্ষকপাশ' কাহতে লাগলা ॥ 
তুমি এক জন্দাপীর মহাপুণাবান। 
কেতাব কোরাণ শাস্তে আছে তোমার জ্ঞান ॥ 
এক বন্দী ছাঁড় যাঁদ নিজ ধন 'দয়া। 
সংসার হৈতে তারে মস্ত করেন গোসাএখ ॥ 
পূর্বে আমি তোমার করিয়াছি উপকার । 
এবে তুমি আমা ছাঁড় কর প্রত্যুপকার ॥ 
পাঁচ সহস্র মুদ্রা দিব কর অঙ্গীকার ॥ 
পৃণ্য অর্থ দুই লাভ হইবে তোমার ॥ 
তবে সেই যবন কহে শুন মহাশয়। 
তোমারে ছাঁড়য়ে কিন্তু কার রাজভয় ॥ 
সনাতন কহে তুমি না কর রাজভয়। 
দাক্ষণে গিয়াছে যদি নেউটি আইসয় ॥ 
তাহাকে কাঁহও সেই বাহ্যকৃত্যে গেল। 
গঙ্গার নিকট গঙ্গা দোখ ঝাঁপ দিল॥ 
অনেক দেখল তার লাগ না পাইল। 
দাঁড়ূকা সাঁহত ডুব কাঁহো বহি গেল॥ 
কিছ ভয় নাহ আম এদেশে না বব। 
দববেশ হইয়া আম মক্কায় যাইব!” 


এইভাবে অনেক বলা-কহার পরে কারাপ্রহরীর মন নবম হইল এবং সাত 
হাজার মুদ্রা দানের অঙ্গীকার করাইয়া একাঁদন গভীর রাত্রে সনাতনের বন্ধন 
মুক্ত করিয়া তাড়তাড়ি গঙ্গা পার করিয়া দিল। মান্ত পাইয়া সনাতন পূর্বের 


১ কাশীবাস মহাকাল ভৈরবের ইচ্ছাধীন বলিয়া প্রসিদ্ধ । 


২০০ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


প্রতিশ্রবত অনুসারে বাঁণকের নিকট গচ্ছিত ধন হইতে সেই সাত হাজার 
মুদ্রা দিবার ব্যবস্থা করিলেন, এবং ঈশান নামক জনৈক বিশ্বস্ত ভূত্যকে সঙ্গে 
লইয়া তৎক্ষণাৎ আতদ্রুত পাশ্চম দিকে ছনটিলেন। 
প্রকাশ্য পথে পলাতক বন্দীর চলিবার উপায় নাই : তাই পাহাড়-জঙ্গলের 

প্রদেশে এক ঘাঁটির নিকট উপস্থিত হইলেন। এক ভূইয়। সেখানকার 
পাহারাদার । রাজবন্দ সনাতন সেখানে উপস্থিত হইয়া, গোপনে বনপথ পার 
করিয়া দিবার জন্য তাহাকে কাকুতি-মনাতি আরম্ভ কারলেন। ভুইয়া আত 
সহজেই সম্মত হইল এবং দিনের বেলা স্নানাহার ও বিশ্রাম কাঁরতে অনুরোধ 
কাঁরয়া বলিল, রানে সে নিজের লোক সত্গে দয়া বনের রাস্তা গোপনে পার 
কাঁরয়া দিবে, কেহ কিছু জানতে পারিবে না। ভু'ইয়ার আদরযজ্কে তাঁহাব 
বাড়ীতেই তীহাবা অবস্থান কাঁরলেন। অনাহার-আনদ্রার পর ভালরূপ 
স্নানাহার বিশ্রাম কারিতে পাইয়া শরীরের অবসাদ-"লানি অনেক কাটিয়া গেল। 
আহারান্তে বিশ্রাম কাঁরতে কারিতে রাজমন্্রী সনাতনের মনে ভাবনা উপাস্থত 
হইল, “এই ভুইয়া আমাদিগকে এত আদরযত্ক কারতেছে কেন? রাজবন্দী 
অপরাধ আমি, গোপনে পলাইতোছ; এরুপস্থলে পাহাবাদারের আদরযত্র 
করিবার কারণ ক?" “ভাবিয়া "চান্তয়া সনাতন সঙ্গী ঈশানকে ভাঁকলেন 
এবং তাহার নিকট কিছু ধন-সম্পাত্ত আছে কিন জানতে চাঁহলেন। ঈশান 
বিন*তভাবে বাঁললেন, "আপদে-বপদে পথের সম্বল হসাবে সাতটি মোহর 
সঙ্গে লইয়াছি।" 

“শুনি সনাতন তারে করিল ভর্ঘসন। 

সঙ্গে কেন আনয়াছ এই কাল যম॥ 

তবে সেই সাত মোহর হস্তেতে কররিয়া। 

ভুঞা কাছে দিয়া কহ মধুর করিয়া ॥ 

এই সাত মোহর আছিল আমার। 

ইহা লঞা ধর্ম দোখ কর মোরে পার॥ 

রাজবন্দী আম গাঁড়দবার যাইতে না পারি। 

পূণ্য হবে পর্বত আমা দেহ পার করি॥” 


সনাতনের কথা শুনিয়া ভু'ইয়া হাঁসতে হাসিতে বলিল. “তোমার সঙ্গীর 
নিকট আটাট মোহব আছে । গণনা দ্বারা জানিতে পাঁরয়া আম তোমাঁদগকে 
আদরযক্» করিয়া স্থান 'দিয়াছি। উদ্দেশ্য ছিল, রাতে তোমাদিগকে হত্যা কাঁরয়া 
মোহর লইব। আমি এই ভাবেই হত্যা করিয়া লোকের ধন অপহরণ করি; 
কিন্তু তুমি যখন নিজেই দিতে চাহিতেছ, তখন আর তোমার বন লইব না। 


জনন'-জন্মভাঁম সন্দর্শন ২০১ 


তোমাদের মোহর তোমরাই সঙ্গে লইয়া যাও, রাত্রে আমার লোকজন সঙ্গে 
দিয়া বনের রাস্তায় নিরাপদে পার করিয়া দিব, কোন ভয় নাই নিশ্চিন্ত থাক।”" 
সনাতন কিছুতেই মোহর ফিরাইয়া লইলেন না._ 


“গোসাঁঞ কহে কেহ দ্রব্য লইবে আমা মাবি। 

আমার প্রাণ রক্ষা কর দ্রব্য অঙ্গীকার ॥” 
সন্াতনের অনুরোধে, অন্নয়ে-বিনয়ে, ভু'ইয়া অবশেষে মোহর সাতটি গ্রহণ 
কাঁরল এবং সঙ্গে লোক দিয়া গভীর বান্রে, গঞ্গলেব ভিতরের বাস্তায় 
সামান্তদেশ পার কারয়া দিল। 

পরদিন সকালবেলা সনাতন ঈশানকে জিজ্ঞাসা কাঁরলেন, আর কিছু সঙ্গে 

আছে কনা । ঈশান 'বিনীতিভাষে স্বীকাব কারলেন, শেষ সম্বল একটিমাত্র 
মোহর এখনও তাঁহার নিকট রাঁহয়াছে। সনাতন তাঁহাকে সেই মোহবাঁট লইয়া 
দেশে ফারিয়া যাইতে আদেশ করিলেন। অনুগত ভৃত্য কাঁদতে লাগ্লি। 
সনাতন তাহাকে মিম্ট কথায় প্রবোধ দিয়া বিদায় দিলেন, এবং 'নঃসম্বল 
কাঙ্গালবেশে ভগবানের নাম লইয়া উত্তর-পশ্চিস্ণ্চলের পথ ধাঁরলেন। 


“তারে বিদায় দয়: গোসাঁঞ চলিলা একেলা । 
হাতে করোয়া ছেড়া কন্থা নিভ'য় হইলা ॥” 
গোঁড়েশ্বরের প্রিয় সাঁচব, অতুল এশ্বর্ষের আঁধপাঁত সনাতন আজ পথের 
[ভক্ষুক__ভগবানের কৃপালাভের আশায়। আঁকণ্ণন সনাতন ভগবানের নাম 
জাঁপয়া সারাদন পথ চাঁলতে চালতে সম্ধ্যাবেলা হাজিপুরে উপস্থিত হইয়া 
নগরের বাহিরে এক সুবৃহৎ উদ্যানের পাশে বৃক্ষতলে অবস্থান করিতে 
থাঁকলেন। 
হাঁজপুরের সান্নিকটে গঙ্গার অপর পারেই সুবিখ্যাত হারহর ছন্রের মেল৷ 
বসে। বাংসারক এই মেলা বহু প্রাচীনকাল হইতেই চলিয়া আসিতেছে। 
হরিহর ছন্রের মেলাতে বিক্রয়ের জন্য বহু হাতা, ঘোড়া, গরু, মহিষ, ভেড়া, 
ছাগল প্রভাতি জীবজন্তু আনীত হইয়া থাকে। সারা ভারতের মধ্যে, পশু 
করয়পীবক্রয়ের এক প্রধান কেন্দ্র এই হাঁরহর ছনেব মেলা । এইরূপ সংযোগ- 
সাবধা আর কোথাও পাওয়া যায় না। আমাদের মনে হয়, সনাতন যখন 
হাজিপুরে উপাপ্থি 5 হন সেই সময়ে হারিহর ছন্রের মেলা চঁলিতেছিল। কারণ 
সনাতনের ভাঁগনীপাঁতি, নবাব-সরকারের পদস্থ কর্মচারী শ্রীকান্ত তখন নবাবের 
তরফ হইতে ঘোড়া িনিবার জন্য তন লক্ষ মুদ্রাসহ সেখানে উপদ্থিত 
{ছলেন। হাঁরহর ছত্রের মেলা ন্চিল্ন এত ঘোড়া এক ঞ্জায়গায় পাওয়া কঠিন। 
যে বাগানের ধারে বৃক্ষতলে সনাতন রান্রে হারনাম কীত্৷ কাঁরতোঁছলেন. 
সেই বাগানের ভিত্বরেই শ্রীকান্তের তাঁবু পাঁড়য়াছিল। রাত্রির নিস্তব্ধতা ভেদ 


২০২ শ্রীশ্রীচৈতন্যদেব 


করিয়া পরিচিত স্বরে হবিনাম কর্ণে প্রবেশ করিলে, শ্রীকান্ত চমকিত হইলেন 
এবং কোতূহলা হইয়া অনুসন্ধান করিতে কাঁরতে হরিনাম-কাঁতনিকারা 
ব্যন্তিকে দেখিতে পাইলেন। দন-হান-কাঙ্গাল বেশ ধারণ কাঁরলেও সনাতনকে 
চানতে বিলম্ব হইল না। তাঁহাকে এইভাবে দেখিয়া শ্রীকান্তের মনে অতশব 
বিস্ময় জন্মিল। সনাতনের উপর নবাবের ক্রোধ ও তাঁহাকে কারারুদ্ধ রাখার 
কথা শ্রীকান্ত জানতেন, কাজেই এইভাবে তাঁহাকে দেখিয়া কাহারও নিকট 
আর কিছ: প্রকাশ কারিলেন না। গভীর রাত্রে খুব বিশ্বস্ত জনৈক অনুচরকে 
সঙ্গে লইয়া সনাতনের নিকট উপস্থিত হইলেন এবং তাঁহার মূখে সমস্ত 
ঘটনা শুনিয়া অশ্রঃজল সংবরণ কারতে পারলেন না। সনাতনের বেশভৃষা 
দৌঁখয়া শ্রীকান্তের হৃদয় বিদীর্ণ হইল, তান তাঁহাকে এই ভিখারীর বেশ 
পারত্যাগ কাঁরয়া যথাযোগ্য পরিচ্ছদ ধারণ কারবার জন্য এবং দুচার দন 
তাঁহার কাছে থাকিয়া বিশ্রাম করিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ কাঁরলেন। 
কিন্তু সনাতন তাহাতে কোনপ্রকারে সম্মত হইলেন না, ববং তৎক্ষণাৎ গঙ্গা 
পার হইবার ব্যবস্থা কাঁরয়া দিবার জন্য ন্তকে অনুরোধ কাঁরলেন। 
শ্রীকান্ত অগত্যা বিমর্ষ চিত্তে তখনই নৌকার বন্দোবস্ত কাঁরয়া দিলেন। সঙ্গে 
কাপড়চোপড়-আবশাকীয় জিনিসপত্রাদ লইবার জন্য শ্রীকান্ত বহু অনুরোধ- 
উপরোধ করিলেও, সনাতন কিছুই গ্রহণ কাঁরলেন না। শেষে শ্রীকান্তের মন 
রক্ষা কারবার জন্যই হউক অথবা পশ্চিমের শীতে প্রয়োজনীয় বলিয়াই হউক. 
মাত্র একখানা ভোটকম্বল ২ গ্রহণ করিয়া নৌকায় চঁড়লেন। মাঁঝ তাড়াতাঁড় 
গঙ্গা পার করিয়া দিল। 

এবার সনাতন অনেক নিরাপদ, নিশ্চিন্ত হইয়াছেন। অহার্নশ ভগবানের 
চিন্তা ও নামকীর্তন কাঁবতে করিতে কাশণীব দকে অগ্রসব হইতেছেন। রাজ- 
বৈভবে পাঁলত দেহ আজ ধুলায় ধৃূসারত। বৃক্ষতলে শয়ন, ভিক্ষান্নে উদব- 
পোষণ , কিন্তু সেজনা অন্তরে বিন্দুমাত্র দুঃখ বোধ হইতেছে না , বরং সংসার- 
পাশ-মুস্ত হইয়া চিত্তে পরম আনন্দ বোধ হইতেছে । এখন একমাত্র আকাঙ্ক্ষা 
চৈতন্যদেবের দর্শন ও কৃপালাভ। পদরুজে ালতে অনভ্স্ত সনাতন ধীরে 
ধীরে অগ্রসর হইয়া অনেকাঁদন পরে যখন কাশীতে উপাঁপ্থিত হইলেন, চৈতন্য- 
দেব তৎপ্‌বেহ প্রয়াগ হইতে ফিরিয়া চন্দ্রশেখরের গৃহে অবস্থান করিতে- 
ছিলেন। তান লোক-সঙ্গ এড়াইযা গাপনে থাকিতে ইচ্ছ৷ কারলেও পূণ 


১ ভোটকম্বল-__পশমী কম্বল! প্রাচীনকাল হইতে তিব্বতের হিমালয়ের 
সংলগ্ন প্রদেশের নাম ভোট বলিয়া প্রসিদ্ধ । ভুটিয়া ব্যবসায়ীরা তিব্বত হইতে পশম 
ও পশমী কম্বলাদি ভারতে আমদানী করিয়া থাকেন । হরিহর ছত্রের মেলাতেও এই 
সকল জিনিস বহু আমদানী হয়! কাতিক মাজে মেলা হয়। তখন হইতেই শীত 
পড়িতে থাকে; সম্ভবতঃ এই কারণেই শ্রীকান্ত ভোটকস্থল দিয়াছিলেন ৷ 


ছল জা নাতি ২০৩ 


পড়িতোঁছল। কাজেই সনাতনের পক্ষে তাঁহার সন্ধান ও বাসস্থান খসুজ্জিয়া 
বাহর করা শক্ত হয় নাই। অনুসন্ধান লইয়া সনাতন চন্দ্রশেখবেব বাড়ীর 
সম্মুখে আসিয়া বাহদ্বারের পার্শ্বে পথগ্রান্তে বাঁসন। রাহলেন, আশা _ 
প্রভু বাহিরে আসিলে দর্শন মিলিবে। 


বহুদিনের পথশ্রমে ক্ষীণ মলিন দীর্ঘকেশ-শমশ্রুধারী 'ছন্নবসন 1ভিখাবগ 
ফাঁকরকে কেহই গ্রাহ্য কারল না: এরুপ ভিক্ষুক-দরবেশ লোকেব দরজার পাশে 
কতই দেখা যায়। কিন্তু ভক্তের টানে ভন্তবংসলের হৃদযে 'টনক' নাঁডল। 
চৈতন্যদেব চন্দ্রশেখরকে বাঁললেন, “দেখ দেখ, দরজাব পাশে কোন ভক্ত বৈষ্ণব 
অপেক্ষা করিতেছেন কনা?” চন্দ্রশেখর বাহরে গিষযা দেখিয়া আ'সযা 
জানাইলেন, “কোন ভন্ত বৈষ্ণব বাহিরে নাই।” চৈতনদেব জিজ্ঞাসা কারলেন, 
“কাহাকেও দেখিতে পাইলে না?" চন্দ্রশেখব বিনীতভাবে বলিলেন, “একজন 
দরবেশ বাঁসয়া আছে।” আঁতিশয় আগ্রহান্বিত হইয়া চৈতন্যদেব আদেশ 
কাঁরলেন, “পবম সমাদরে সেই দরবেশকে ভিতাব লইয়া আইস।" 'বাস্মত 
চন্দ্রশেখর দরবেশকে ভিতরে লইয়া আসিলেন, অবশ্য ভিতরে প্রবেশ করিতে 
দববেশের খুব সঙ্কোচ হইল। চৈতনদেব দেখতে পাইয়াই ছ-টিয় 'গিয়। 
দরবেশকে প্রেমালিঙ্গনে বদ্ধ কাঁরলেন,-উভয়ের প্রেমাশ্রুবাঁরতে উভয়ের দেহ 
সিক্ত হইতে লাগিল। চন্দ্রশেখর ব্যাপার দোঁখয়া স্তম্ভিত হইলেন। 


“প্রভৃস্পর্শে প্রেমাবষ্ট হইলা সনাতন। 
মোরে না ছ*ইহ কহে গদ্‌গদ বচন॥ 
দুইজনে গলাগল রোদন অপার। 

দেখি চন্দ্রশেখরের হৈল চমৎকার ॥ 

তবে প্রভূ তাঁরে হাতে ধাঁর লৈয়া গেলা ৷ 
'পণ্ডার উপরে আপন পাশে বসাইলা॥ 
শ্রীহস্তে করেন তাঁর অঙ্গ সম্মাজন। 
{ত'হো কহে মোরে প্রভু না কর স্পর্শন॥ 
প্রভু কহে তোমা স্পার্শ আত্ম পাঁবান্রতে। 
ভক্তি বলে পার তুমি রক্গান্ড শোতে ॥” 


চন্দ্রশেখর ও তপন মশ্রকে সনাতনের পাঁনচয় দিয়া চৈতন্দেব বলিলেন, 
“সনাতনের 'ভদ্রবেশ' করাইয়া দাও।” সনাতনেব পরিচয় পাইয়া ভন্তগণের চিত্ত 
আনন্দে উৎফুল্ল হইল, তাঁহারা অতীব শ্রদ্ধা ও সম্মান সহকাবে, তাঁহাকে 
গঙ্গাঘাটে লইয়া গিয়া, নাপিত ডাকিয়া কামাইয়া দিলেন। কামাইবাব পর 
গঙ্গাস্নান করিয়। সনতন তাঁরে উঠিলে চন্দ্রশেখর তাঁহাকে একখানা নূতন বস্ত্র 


২০৪ শ্রীপ্রীচৈতনাদেব 


প্রদান করিয়া পরিবার জন্য অনুরোধ কাঁরলেন; কিন্তু তিনি কিছুতেই সেই 
নূতন কাপড় পারলেন না। তপন মিশরের বিশেষ আগ্রহে আজ চৈতনাদেব 
সনাতনকে সঙ্গে লইয়া তাহার গৃহে ভিক্ষার জন্য উপস্থিত হইলেন! িশ্রও 
সনাতনকে ছিন্ন মালন বস্ত্র পারত্যাগ কারবার জন্য একখানা নূতন বস্র 
আনিয়া দিলেন। কিন্তু সনাতন নূতন কাপড় কিছুতেই গ্রহণ কারলেন না 
শেষে মিশ্রের মনরক্ষার জন্য তাঁহার পরিধেয় পুরাতন একখানা ধুতি চাহিয়া 
লইলেন এবং তাহা 1ছপডয়া, বহির্বাস ও ডোর-কৌপান কাঁরয়া পাঁরলেন। 
হইল'। 
চৈতন্যদেব ব্রজমণ্ডল পারিভ্রমণে যাইবার পুর্বে, যখন কাশীতে কয়েকাঁদন 
অবস্থান কাঁরতেছিলেন, তখন কাশীবাসী জনৈক মহারাম্দ্ৰীয় ব্রাহ্মণ তাঁহার 
নিকট যাতায়াত করিয়া তাঁহার প্রতি বিশেষ আকৃম্ট হন। সাধৃভন্ত এই 
মহারাম্দ্রীয় ব্রাহ্মণ. কাশীস্থ অন্যান্য সাধু-সন্ন্যাসগণের নিকটও যাতায়াত 
কাঁরতেন। শ্রীমৎ প্রকাশানন্দ সরস্বতী নামক জনৈক মণ্ডলীশবর ” সন্ন্যাসীর 
সাঁহত তাঁহার বিশেষ পাঁরচয় ছিল। মহাপণ্ডিত প্রকাশানন্দ স্বামী অদ্বৈতবাদ 
ও জ্ঞানমার্গ প্রচার করিতেন এবং ভগবদৃভান্তি ও উপাসনামার্গেব উপর কটাক্ষ 
করিয়া শাস্ব্যুন্তি-সহায়ে ব্রহ্মের বৃপকল্পনা এবং সাকার সগুণ উপাসনা 
ভ্রমমূলক বলিয়া প্রমাণ কাঁরতেন। 
মহারাণ্ট্রীয় ব্রাহ্মণ স্বামিজীর বেদান্তব্যাখ্যা মনোযোগ দিয়া শুনিতেন এবং 

তাহার উপর বিশেষ শ্রদ্ধা রাখতেন। চৈতন্যদেবের মখ ভন্তিউপাসনার 
কথা শ্ানয়া একাদন কথাপ্রসঙ্গে ব্রাহ্মণ প্রকাশানন্দজশীকে বলিলেন, “পুরী 
হইতে এক তৈজস্বী তরুণ বাঙালী সন্ন্যাসী আসিয়াছেন, তান ভান্তওপাসনা 
প্রচার কবেন। ভগবানের নামকীর্তন করিতে কাঁরতে প্রেমে তাঁহার দেহে 
আশ্চর্য সাত্বিক বিকার উপস্থিত হয়, এমনাঁক বাহ্যজ্ঞন পর্যন্ত থাকে না; 
বহু লোক তাহার অনুগত হইতেছে ।” ব্রাহ্মণের মুখে চৈতন্যদেবেব কথা 
শুনিয়া প্রকাশানন্দ বালয়াছলেন 

“শুনিয়াছি গৌড়দেশে সন্ন্যাসী ভাবক। 

কেশবভারতন-শিষ্য লোকপ্র তারক ॥ 

চৈতন্য নাম তার ভাবকগণ লঞা। 

দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া ৷ 

যেই তারে দেখে সেই ঈশ্বর কার কহে। 

এঁছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে ॥ 


১ পরিশিষ্ট দ্র্টব) ৷ 


জননী-জন্মভূমি সন্দর্শন ২০৫ 


সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল। 
শুনি চৈতন্যের সঙ্গে' সে হইল পাগল॥ 
সন্ন্যাসী নামমাত্র মহা ইন্দ্রজালণ। 
কাশীপুরে না বিকাবে তার ভাবকালশ! 
বেদান্ত শ্রবণ কর না যাইহ তার পাশ। 
উচ্ছঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ” 
চৈতন্য চারতামৃত 


প্রকাশানন্দ স্বামী বাঙালী যাদুকর সন্ন্যাসী হইতে দুরে থাকবার জন্য 
খুব সাবধান করিয়া দিলেও, ব্রাহ্মণ কিন্তু নিরস্ত হন নাই । চৈতনাদেবের প্রেমে 
আকৃষ্ট হইয়া তাঁহার নিকট যাতায়াত কাঁরতে থাকেন, এবং কথাপ্রসঙ্গে একাঁদন 
প্রকাশানন্দজী যাহা বিয়াছিলেন তাহা প্রকাশ করেন। প্রকাশানন্দের উড 
শুনিয়া চৈতনাদেব হাঁসয়া বালয়াছিলেন.-- 


“ভাবকাল বেচিতে আমি আইলাম কাশঈপুরে। 
গ্রাহক নাই না বিকায় লঞা যাব ঘরে॥ 
ভারি বোঝা লঞা আইলাম, কেমনে লঞা যাব। 
অল্পস্বল্প মূল্য পাইলে এথাই বেচিব॥” 

-চৈতন্য চারতাম.ত 


তাঁহার সরস বাকো ভন্তগণের মনে হর্ষের সঞ্চার হইয়াছল। এই টনাৰ 
পরেই চৈতন্যদেব কাশী ছাঁড়য়া প্রয়াগের দিকে চালয়াছিলেন। সেই ব্রাহ্মণ 
তাঁহার কৃপায় ভগবদভজনের মাধুর্য আস্বাদন করিয়া তাঁহার উপদেশান_বায়ন 
জীবনযাপন করতঃ. পুনরায় তাঁহাকে দর্শন কারবার জন্য সাগ্রহে পথ চাহবা 
ছিলেন। এখন তান ফিরিয়া আসলে তাঁহার দর্শন পাইয়া ব্রাহ্মণের অন্তর 
পূর্ণ হইল। 

সাধুভক্ত ব্রাহ্মণ একাদন সাধ্‌গণের সেবার জন্য গৃহে ভাণ্ডাপান ৯ আ'ঘাঞ্গন 
কারয়াছিলেন। নারাবাল আপনার ভাবে থাকিতে ইচ্ছুক চৈতন্যদেব কাশনতে 
কাহারও নিমন্ত্রণ গ্রহণ কাঁরতেন না, কিংবা কোন ভাণ্ডারাতে যাইতেন না, 
এমনাঁক স্বীয় দশনামণ সম্প্রদাষের সন্নাসীঁদিগেব সঙ্জো পর্যন্ত মিশিতেন না। 
কিন্তু পরম অনুগত ভন্ত মহারাম্ট্রীয় ব্রাহ্মণের প্রার্থনা উপেক্ষা কারিতে 
পারলেন না; তাঁহার বিশেষ আগ্রহে নাদিন্টি দিনে যথাসনয়ে ভাপ্ডারাতে 
ব্রাহ্মণের গৃহে উপস্থিত হইলেন। ব্রাহ্মণগ্‌হে নিমান্ত্িত সন্ন্যাসীন্না সভা করিয়া 


১ ভাণ্ডারা-_সাধুগণকে নিমন্ত্রণ করিয়া একত্রে ভোজন করাইবার নাম 
ভাগুারা । 


২০৬ ্রীশ্রীচৈতন্যদেব 


বাঁসয়াছেন। সমাগত মশ্ডলীশবর ২৯ মোহান্ত, বয়োবৃদ্ধ, জ্ঞানব্‌দ্ধ, জ্ঞানী, 
তপস্বী. ত্যাগী পণ্ডিত সন্ন্যাসীদগকে সমাদরে ভাল আসনে ভাল স্থানে 
বসান হইতেছে: সকলের মধ্যস্থলে শ্রীমৎ প্রকাশানন্দজন মহারাজ সভাপাঁতির 
ন্যায় শোভা বস্তার করিতেছেন। এমন সময়ে শ্রীমৎ স্বামী শ্রীকফচৈতনা 
ভারতাজন মহারাজ উপস্থিত হইয়া প্রচলিত প্রথানুযায়ী সভাস্থ সন্ব্যাস+- 
দিগকে ও নমো নাবায়ণায়' বালয়া নমস্কার কাঁরলেন এবং তৎপরে পাদপ্রক্ষালন- 
স্থানে শিয়া পাদপ্রক্ষালনা*্তর সেই স্থানের নিকটেই সভার প্রান্তদেশে দীন- 
হাঁনভাবে চুপচাপ বাঁসযা রাঁহলেন। তাঁহার তেজোময় দেহকা'ন্তি, প্রশান্ত 
স্থির দৃষ্টি ও ভাবোদ্দীশ্ত মুখমণ্ডল সকলেরই দ্ষ্ট আকর্ষণ কারল। 
প্রকাশানন্দজী স্বয়ং আসন ত্যাগ কাঁরয়া তাঁহার নিকট গিয়া সম্মান প্রদর্শন 
পূর্বক বূলিলেন, “শ্রীপাদ. আপনি এখানে কেন বসিয়া আছেন? সভার মধ্ো 
আসুন" চৈতনাদেব সাঁবনয়ে উত্তর দিলেন, “মহারাজ, আম সন্ন্যাস- 
সম্প্রদায়েব মধ্যে আঁত হান, আপনাদের সঙ্গে বাঁসবার যোগ্য নাহি ৷" প্রকাশানন্দ 
তাঁহাকে হাতে খাঁবয়া লইয়া গিয়া নিজের পাশে বসাইয়া জিজ্ঞাসা কারলেন, 
“আপনিই কি পৃজাপাদ কেশব ভারতীর শিষ্য শ্রীকৃষ্ণচৈতন্য ভারত ৮" চৈতনা- 
দেব বিনীতভাবে স্বীকাব কবাতে প্রকাশানন্দ ঁবস্ময় প্রকাশ করিয়া অনুযোগ 
দিয়া বালিলেন,_ 

“সম্প্রদায় সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে। 

ক কারণে আমা সবা না কর দর্শনে ॥ 

সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন। 

ভাবক সঙ্গে লইয়া কর সংকীর্তন॥ 

বেদান্ত-পঠন-পাঠ সন্ন্যাসীর ধর্ম। 

অহা ছাঁড় কর কেন ভাবকের কর্ম॥ 

প্রভাবে দেখিয়ে তোমা সাক্ষাৎ নারায়ণ। 

হবনাচার কর কেন এর কি কারণ ॥” 


মি মণ্ডলীশ্বর--বিদ্যা-বৃদ্ধি-চরিত্রবান গণ্যমান্য যে-সকল সাধুর সমীগে বছ সাধু 

বাস করেন, তাহারা মণ্ডলীশ্বর বলিয়া পারিচিত । জুমা, নিবাণী, নিরঞ্জনী, অটল, 
আহ্বান, আনন্দ প্রভুতি নামে পরিচিত কয়েকটি আখড়া ( চিহি্ত মণমণ্লী )-তে 
বিভক্ত নাগা সন্ন্যাসিগণ উক্ত আখড়া ও বিষয়-সম্পন্তির তত্বাবধায়ক ও রক্ষক । 
এ সকল আখড়ার অধীনে ভিন্ন ভিন্ন স্থানে যে সকল মঠ বা আখড়া আছে, সকলেই 
উহাদের নির্বাচিত পঞ্চা. মতের অধীন! কুসম্তমেলাতে সকলে একত্র হইয়া নিজেদের 
বাক্তিগত ও সাম্প্রদায়িক বিষয়ে বিচার-বিবেচনা আলোচনাদি করিয়া থাকেন । 
সমস্ত মূল আখড়াই উপযুক্ত দেখিয়া এক-একজন মণ্ডলীশ্বর নির্বাচিত করেন-- 
ক্রাহার নেতৃত্বে পঞ্চায়েত ও কুম্ভমেলা পরিচালিত হয় । 


জননী-জন্মভাম সন্দর্শন ২০৭ 


অনধিকারা, সেইজন্যই গুরুদেবের উপদেশানুসারে কৃষ্ণনাম জপ কাঁর। তাঁহার 
আদেশ. 


“মূর্খ তুমি নাহ তব বেদান্তাধিকাব। 
কৃষ্ণ নাম জপ সদা এই মাত্র সার॥” 


কৃষ্ণনম জপ করিতে কাঁরতে আমার মন উদত্রান্ত হইয়া যায়, ধৈর্য ধাঁরয়া 
স্থির হইয়া থাকতে পার না। 

'হাসি কাঁদি নাচ গাই যেন মদমত্ত ৷' 
গুরুদেবকে এইরূপ অবস্থার কথ নিবেদন করায়, তিনি অতীব প্রসন্নাচিত্তে 
আশনীর্বাদ করিয়া বলিয়াছেন,_ 

তোমার প্রেমেতে আম হইলাম কৃতার্থ॥ 

নাচ গাও ভন্ত সঙ্গে কর সংকীর্তন। 

কৃষনাম উপদেশি তার সর্বজন ॥ 

এই তাঁর বাক্যে আম দ্‌ঢ় বিশবাস কাঁর। 

নিরন্তর কৃষ্ণনাম সংকীর্তন কাঁব॥” 

চৈতন্যদেবের সুমধুর বাক্যে সকলেরই অন্তরে প্রীতির সঞ্চার হইল; 

কিন্তু প্রকাশানন্দ তাহাতে তুষ্ট হইলেন না। তান অনুযোগ "দয়া পুনরায় 
জিজ্ঞাসা কারলেন,- 

“কৃফভান্তি কর ইহাই সবার সন্তোষ। 

বেদান্ত না শুন কেন তাহে কিনা দোষ ॥" 

সন্্যাসসীদগের সঙ্গে মেলামেশা ও বেদান্ত আলোচনা না কনার জন্য 

প্রকাশানন্দ পুনঃপুনঃ অনুযোগ দেওয়াতে চৈতনাদেব স্বীয় অন্তবের অ'ভপ্রায় 
প্রকাশ কাঁরলেন, “বেদান্তসত্র ঈশ্বরের বাক্য। মানুষকে ততুজ্ঞান প্রদানের 
উদ্দেশ্যে, বেদের প্রকৃত তাৎপর্য বুঝাইবার জন্য শ্রীর্ভগবানই ব্যাসরূপে তাহা 
প্রকাশ করিয়াছেন, মানুষ প্রণীত গ্রন্থের ন্যায় তাহাতে ভ্রম-প্রমাদাদি থাকতে 
পারে না। উপনিষদ সহিত ব্যাসস-্র যে তত্ত্ব প্রকাশ করে. তাহাই চরম সাধ্য। 
কাজেই ব্যাসসূতর শ্রবণ-মননে, বেদান্ত আলোচনায় পরম লাভ ইহাতে 'বন্দড- 
মাত্র সন্দেহ নাই। ক্‌টবাঁপ্ধ তাকিক, বেদ-বিরোধী বৌদ্ধ ও অন্যান্য বিরুদ্ধ 
মতাবলম্বীদিগের তক্জাল খণ্ডন এবং বিচার-যুন্তি দ্বারা তাহাদিগকে পরাস্ত 
কৰিয়া আঁস্তক্য বুদ্ধি স্থাপন ও বেদানুগামী করিবার জন্য, ঈশবব ইচ্ছানহসাবেই 
.পজ্যপাদ আচার্য শঙ্কর বেদানত-সন্রের ভাষ্য রচনা কাঁরয়াছেন। তাহাতে 


২০৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


প্রতিবাদীদিগের সিদ্ধান্ত খণ্ডনমুখে যদিও বর্ষের নির্গুণ 'নার্বশেষ তত্ত্ব 
ও তদুপলব্ধির জন্য জ্ঞানমার্গে শ্রবণ-মনন-নিদিধ্যাসনের কথাই বিস্তৃতভাবে 
আলোচিত হইয়াছে, তথাপি উপাঁনষদে ও ব্যাসসত্রে রক্ষের সাঁবশেষ সগুণ 
ভাব ও উপাসনা সম্পর্কে যে সকল বাক্য আছে, আচার্য তাঁহার খণ্ডন করা ত 
দূরের কথা, এ সকল বাক্যের যথার্থ অর্থ প্রকাশ পূর্বক, আঁবদ্যা-তিমিরাচ্ছন্ন 
জীবের পক্ষে ভগবদৃপাসনা একান্ত প্রয়োজনীয় বলিয়া নিদেশ দিয়াছেন। 
কিন্তু সন্বাসীদিগের মধ্যে অনেকেই তাঁহার উদ্দেশ; বুঝিতে না পাঁবিয়া, 
তাঁহার বেদান্ত-ভাষ্য উপাসনা-বিরোধ বলিয়া মনে করেন এবং সেইজন্যই 
তাঁহার ভাষ্য অবলম্বন কাঁরয়া শ্রাত ও ব্যাসসত্রের বিকৃতব্যাখ্যা প্রচার করিয়া 
লোকের ব্দ্ধি-বিপর্যয় ঘটাইয়া থাকেন। ফলে দেহাতবুদ্ধাবাশিষ্ট ক্ষুদ্র জীব 
নিজেকেই বিভু মনে করে, আঁবাঁচন্ত্যশান্ত শ্রীভগবানের মাঁহমা ভুলিয়া তাঁহার 
উপাসনা পরিত্যাগ করিয়া বিপথগামী হয়,_নম্বর দেহের দাসত্ব করিয়া ত্রিতাপ- 
জহালায় জলিয়া মরে। অনাঁধকারা ব্যান্তর পক্ষে এইরূপ বেদান্তালোচনা না 
করাই ভাল মনে কারি।” 


প্রভু কহে আম জীব অতি তুচ্ছ জ্ঞান। 
বাসসনত্রের গম্ভীরার্থ ব্যাস ভগবান॥ 

তাঁর সূত্রের অর্থ কোন জীব নাহ জানে। 
অতএব আপনে সত্রার্থে করয়ে ব্যাখ্যানে ॥ 
যেই সতত্র-কর্তা সে যাঁদ করয়ে ব্যাখ্যান। 
তবে সূত্রের মূল অর্থ লোকের হয় জ্ঞান॥ 
প্রণবের যে অর্থ গায়ন্রীতে সেই হয়। 

সেই অর্থ চতুঃশ্লোকীতে বিবরিয়া কয়॥ 


চারি বেদ উপানিষদ যত কিছ; কয়। 

তার অর্থ লঞা ব্যাস কাঁরল সণয় ॥” 
চৈতন্যদেব এইভাবে প্রচলিত ব্দোন্তালোচনার দোষ প্রদর্শন কাঁরলে 
প্রকাশান্দ আর স্থির থাকতে পারলেন না: উত্তোজতভাবে প্রাতিবাদ 
কাঁরলেন। দুইজনেই মহাপণ্ডিত, ঘোরতর তর্কষুদ্ধ আরম্ভ হইল । প্রকাশানন্দ 
শাস্তযান্ত সহায়ে একমাত্র নার্বশেষ ব্ৰহ্মই শ্রুতিসম্মত এবং তাঁহার উপলাব্ধর 
জন্য জ্রানমার্গেরই দার্থকর্তা প্রাতপাদন কাঁরতে সচেষ্ট হইলেন। চৈতন্যদেব 
দেখাইলেন, সবিশেষ ব্রহ্মবাদ ও পরমে*বরের উপাসনাও শ্রতি-স্মীত-সম্মত। 
দুইজনই শাস্তজ্ঞ, স্ব স্ব পক্ষ সমর্থনে পটু; কিন্তু চৈতন্যদেবের শাস্তজ্ঞান 
ছাড়াও 'বস্তু'র স্বরূপ সম্বন্ধে ‘স্বানুভাঁত' ছিল। তান যে তত্ব প্রচার 


জননী-জন্মভূমি সন্দর্শন ২০৯ 


কাঁরতেন, স্বয়ং তাহা উপলাব্ধ কারয্মছিলেন। অপরোক্ষ অনুভব থাকায় 
তাঁহার বাক্য ও সিম্ধান্তসমূহ সকলেরই হৃদয়গ্রাহী হইল। পাঁরশেষে 
প্রকাশানন্দ ভগবদভান্ত ও উপাসনার প্রয়োজনীয়তা স্বীকার কারলেন, আর 
বিচার করিতে চাহিলেন না। 


“তবে সন্ন্যাসগণ মহাপ্রভুকে লৈয়া। 
ভিক্ষা করলেন সবে মধ্যে বসাইয়া ॥ 


প্রভুতে প্রণত হইল সম্নযাসীর গণ। 
আত্মমধ্যে গোষ্ঠী করে আত মনোরম ॥ 
প্রকাশানন্দের শষ্য এক তাঁহার সমান। 
সভামধ্যে প্রভুর কারয়া সম্মান ॥ 
শ্রীক-চৈতনা হয় সাক্ষাৎ নারায়ণ। 
ব্যাসস:ন্নের অর্থ করে অতীব মোহন ॥" 
মহারাস্ট্রীয় ভন্ত-গৃহস্বামীর অন্তর, প্রভুর সম্মান দেখিয়া পুলকে পূর্ণ হইল। 
সেইদিন হইতে ‘বাঙাল’ ভাবক সন্যাস'র মহিমা চারিদিকে সমধিক ছড়াইতে 
লাগল। 


প্রভুকে দেখিতে আইসে সকল সন্ন্যাসী 
প্রভুর প্রশংসা করে সব বারাণসী ॥ 
বারাণসী পুরী আইলা শ্রীকৃফচৈতন্য। 
পুরী সহ সর্বলোক হৈল মহাধন্য ॥ 
লক্ষ লক্ষ লোক আসে প্রভুকে দোখিতে। 
মহা ভিড় হৈল দ্বারে নারে প্রবোশতে ॥ 
প্রভু যবে যান 'বশ্বেশ্বর দরশনে । 

লক্ষ লক্ষ লোক আসি মলে সেই স্থানে ॥ 
স্নান কাঁরতে যবে যান গঙ্গাতীরে। 
তাঁহাই সকল লোক হয় মহা ভিড়ে ॥” 


চৈতন্যদেব মহীরস্্ীয় ব্রাহ্মণের সাঁহত সনাতনের পাঁরচয় করাইয়া দিলেন। 
সনাতনের ত্যাগ-বৈরাগ্য ও জ্ঞান-ভান্তি দেখিয়া ভন্ত ব্রাহ্মণের মনে খুব প্রীতির 
সণ্টার হইল। তানি সনাতনকে নিমল্লণ করিয়া নিজ গৃহে লইয়া গিয়া পরম 
সমাদরে একদিন ভিক্ষা করাইলেন এবং প্রত্যহই তাঁহার গৃহে ভিক্ষা 
কারবার জন্য বিশেষ অনুরোধ করিলেন। কিন্তু সনাতন কিছুতেই তাঁহার 
প্রস্তাবে সম্মত হইলেন না। 

১৪ 


২১০ শ্রীপ্রীচৈতন্যদেব 


“সনাতন কহে আমি মাধুকরী কাঁরব। 
ব্রাহ্মণের ঘরে কেন একত্র ভিক্ষা নিব ॥” 


অন্নপূর্ণার রাজ্যে মাধূকরণীর অন্নে উদর পোষণ করিয়া সনাতন চৈতনা- 

দেবের সঙ্গে পরম আনন্দে দিন কাটাইতে লাগলেন। তাঁহার ভাঁগনীপাঁতি 
শ্রীকান্ত প্রদত্ত ভোটকম্বলখানি শশতনিবারণের জন্য গায়ে থাঁকত। সনাতন 
লক্ষ্য করিলেন, চৈতন্যদেব মধ্যে মধ্যে কম্বলখানার উপর দৃস্টি দেন। এভাবে 
দৃষ্টি প্রদানের কারণ কিঃ সনাতনের মনে চিন্তা হইল এবং বিচক্ষণ রাজমন্ত্রর 
পক্ষে এই রহস্য উদ্‌ঘাটন কাঁরতেও দোর লাগিল না। পরাঁদন সনাতন গঞ্গা- 
ঘাটে জনৈক গরীব বাঙালীকে একখানি কাঁথা ধুইয়া শুকাইতে দেখিয়া, 
তাহার নিকট উপস্থিত হইলেন এবং স্বীয় ভোটকম্বলের 'বানময়ে তাহার 
কাঁথাখানি লইতে চাহলেন। সে বেচারী সনাতনের অন্তরের ভাব বুঝিতে 
পাঁরল না : তাহাকে উপহাস করা হইতেছে ভাবিয়া দুঃখপ্রকাশ কাঁরয়া বাঁলল, 
“মহাশয়, আপনার সাধুর পোশাক দোঁখয়া মহৎ লোক বিয়া মনে হয়। 
গরীবকে এইভাবে বিদ্রুপ করা আপনার পক্ষে শোভা পায় না।” সনাতন মধুর 
বাক্যে তাহাকে আশ্বাস দিয়া জানাইলেন, তান উপহাস কাঁরতেছেন না; 
সতাই ভোটকম্বলের 'বানিময়ে তাহার কাঁথা লইতে ইচ্ছা করেন, সে যাঁদ উহাতে 
রাঁজ হয় তবে বিশেষ উপকৃত হইবেন। এই ব্যান্তর এহেন অদ্ভূত প্রস্তাবে 
সে অতাঁব 'বাস্মত হইল, এবং তাঁহার বিশেষ আগ্রহ দৌখয়া ভোটকম্বলের 
বদলে কাথাখানি তাঁহাকে দিয়াই দিল। গরম কম্বল পাইয়া দারিদ্র লোকটি 
খুবই খুশী হইল এবং সনাতনও পরমানন্দে কাঁথা গায়ে দিয়া আসিয়া চৈতন্য- 
দেবের পাদপদ্মে সান্টাঞ্গে প্রণতঃ হইলেন। সনাতনের গায়ে কাঁথা দৈখিয়া 
চৈতন্যদেবের চিত্ত অতীব প্রসন্ন হইল। 

“প্রভু কহে উহা আমি কাঁরয়াছি বিচার। 

বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার ॥ 

সে কেন রাখবে তোমার শেষ বিষয় ভোগ । 

রোগ খাঁণ্ড সং বৈদ্য না রাখে শেষ রোগ ॥ 

তিন মুদ্রার ভোট গায় মাধূকরণ গ্রাস ৷ 

ধর্মহানি হয় লোকে করে উপহাস ॥”৮ 

জ্ঞানগুরু শঙ্করের প্রিয় নিকেতন কাশী চিরকালই বিদ্যালোচনার কেন্দ্র। 

চৈতন্যদেব কাশনতে বেশীদিন থাকিতে প্রথমে ইচ্ছা না কাঁরলেও মহাদেবের 
ইচ্ছায় তাঁহাকে বেশ কিছু দিনই থাকিতে হইল। কাশীতে ভন্তগণের সংঙ্গে 
শৃতনি ভান্তশাস্তের আলোচনা, ভজন-কীর্তন করিয়া ভক্তিধর্ম প্রচার কাঁরতে- 
গ্লেন; এখন প্রিয় অন্তরঙ্গ সনাতনের আগমনে সেই আলোচনাঁদ আরও 


জননী-জম্মভঁম সন্দর্শন ২১১ 


বৃদ্ধি পাইল। এইস্থানেই তিনি স্বীয় ভান্তমার্গের সর্বপ্রধান আচার্য, প্রচাবক 
ও সংরক্ষক শ্রীমৎ সনাতনকে তত্ত্বজ্ঞান শিক্ষা 'দয়াছলেন। জীবজগৎ, ঈশবব- 
তত্ব ও ভীন্ত-উপাসনা প্রণালী “সম্বন্ধে সনাতনের শিক্ষা প্রসঙ্গে 'চৈতন্য- 
চারঅমৃত'গ্রন্থে বিস্তৃত আলোচনা আছে। তাহা হইতে চৈতনাদেব প্রচারিত 
মার্গের বিশেষ পারচয় পাওয়া যায়। সনাতন শরণাগত হইয়া চৈতন্যদেবের 
নিকট তন্তৃজিজ্ঞাস্‌ হইলে, তান একে একে তাঁহাকে শাস্রু-য্যান্ত সহায়ে যে 
সকল তত্বোপদেশ দিয়াছিলেন, তাহা হইতে পাঠকগণের পাঁরতৃপ্ডির জন্য 
প্রশ্নোত্তর ছলে আঁত সামান্য অংশ উদ্ধৃত করা হইল। 
প্রশ্ন_বিশ্বের কারণ মূল বস্তু কি” 
উত্তর_“প্রহ্গ হইতে জন্মে বিশ্ব, গ্রন্মেতে জীবয়। 
পুনরাঁপ সেই রন্ষে হয়ে যায় লয় ॥" 
প্রশ্ন__পরর্রহ্গ, পরমাত্মা, ভগবান--।তন একই বস্তু হইলেও পৃথক নাম 
নিদেশের হেতু কি? 
উত্তর “জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বশে। 
ৰহ্ম আত্মা ভগবান ন্রাবিধ প্রকাশে |” 
প্রশন_ জীবের স্বরূপ কিহ 
উত্তর_“জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস। 
কৃষ্ণের তটস্থা শান্ত ভেদাভেদ প্রকাশ ॥ 
সূর্যাংশ কিরণ যেন আঁগ্নজৰালাচয় ৷" 
প্রশ্ন _জাঁব পরৱন্ম-পরমাত্মা-ভগবান কৃষ্ণের নিত্যদাস-অংশ হইলে জীবের 
ব্রিতাপের হেতু কি? মুক্তিলাভই বা কিরুপে হইবে? 
উত্তর--“কৃষ্ণ ভুল সেই জীব অনাদি বাঁহর্ম নখ। 
অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ ॥ 
কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়। 
দণ্ড্যজনে রাজা যেন নদীতে চুবায় ॥ 
সাধু-শাস্ত কৃপায় যাঁদ কৃষ্কোন্মখ হর। 
সেই জব নিস্তারে মায়া তাহারে ছাড়য় ॥” 
প্রশ্ন_জগতের উৎপত্তি কিরূপে হইল? 
উত্তর “মায়াদ্বারে সজে তি'হো ব্রহ্মাণ্ডের গণ। 
জড়রূপা প্রকীতি নহে ব্রজ্মান্ডকারণ ॥ 
জড় হৈতে সৃন্টি নহে ঈশ্বর শীন্তবিনে।” 
প্রশ্ন অবতার তত্ব কি? 
উত্তর--“সৃ্‌চ্টি হেতু যেই ম্যর্ত প্রপণ্টে অবতরে। 
সেই ঈশ্ধরমৃর্ত অবতাব নাম ধরে॥ 


২১২ প্রীপ্রীচৈতন্যদেব 


মায়াতীত পরব্যোমে সবার অবস্থান । 
বিশ্বে অবতাঁর ধরে অবতার নাম ॥ 
লশলাবতার কৃষ্ণের না যায় গণন। 
প্রধান করিয়া করি দিগ্‌দরশন ॥ 
মৎস্য, কর্ম রঘুনাথ, নসিংহ, বামন। 
বরাহাদি লেখা যায় পুরাণ গণন ॥৮ 
প্রশ্ন-এইর্পে সৃষ্টিকার্যে মায়া সম্পর্কে তাঁহার শুদ্ধ সং-চিং-আনন্দ 
স্বরুপের হানি হয় না কিঃ 
উত্তর-“যদ্যাঁপ সর্বাশ্রয় তিহো তাহাতে সংসার । 
অন্তরাত্মারূপে তি“হো জগৎ আধার ॥ 
প্রকৃতি সাহত তাঁর উভয় সম্বন্ধ । 
তথাপি প্রকৃতি সহ নাহ স্পর্শ গন্ধ ॥ 
এইমত গীতাতেই পুনঃপুনঃ কয়। 
সর্বদা ঈশবরতত্ ্মচিন্ত্য শান্ত হয় ॥ 
আমি ত জগতে বসি জগৎ আমাতে ৷ 
না আমি জগতে বাস না আমা জগতে ॥” 


প্রশ্ন-তানি এক হইয়াও কিভাবে বহুরুপে জগতে লীলা বিলাস কাঁরতেছেন ? 


উত্তর--“অদ্বয় জ্ঞানতত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। 
স্বরূপ শান্তর্পে তাঁর হয় অবস্থান॥ 
স্বাংশ বাভন্নাংশরূপে হইয়া বিস্তার। 
অনন্ত বৈকুণ্ঠে ব্ৰহ্মাণ্ডে করে বিহার ॥ 
স্বাংশ বিস্তার চতুর্বাহ অবতারগণ। 
বাভন্নাংশ জীব তাঁর শন্তিতে গণন॥ 
সেই 'বাভন্নাংশে জীব দুই ত প্রকার। 
এক 'নত্যমুন্ত এক নিত্য-সংসার ॥ 
নিতামুন্ত নিত্যকৃষ্ণ চবণে উন্মুখ । 
কৃষ্ণ পাঁরষদ নাম ভূঞ্জে সেবাসখ ॥ 
ানতাবদ্ধ কৃষ্ণ হৈতে নিতাবাহমনখ। 
নিত্য সংসার ভুঞ্জে নরকাদ দুখ 
সেই দোষে মায়াপশাচ'ঁ দণ্ড করে তারে। 
আধ্যাত্মিক তাপন্রয় তারে জার মারে॥ 
কামক্রোধের দাস হৈয়া তার লাথি খায়। 
ভ্রামতে ভ্রাীমতে যাঁদ সাধ; বৈদ্য পায় ॥ 


জননী-জন্মভূমি সন্দর্শন ২১৩ 


তাঁর উপদেশ মন্ত্রে পিশাচ! পলায়। 

কৃষভান্ত পায় তবে কৃ্ণ-নিকটে' যায় | 
প্রশ্ন কৃষের স্বরুপ তত্ব শুনিতে ইচ্ছা কাঁর। 
উত্তর--“কৃের স্বরূপ বিচার শুন সনাতন। 

অদ্বয়-জ্জানতত্ত ব্ৰজে রজেন্দ্র নন্দন ॥ 

সর্ব আদ সর্ব অংশ কিশোর শেখর । 

চিদানন্দ দেহ সর্বাশ্রায় সবেশ্বর ॥ 

স্বয়ং ভগবান কৃষ্ণ গোঁবন্দ পর নাম। 

সবৈশ্বর্য পূর্ণ যাঁর গোলক নিত্যধাম॥ 

জ্ঞান-যোগ-ভীন্ত তিন সাধনের বশে। 

ব্ৰহ্ম আত্মা ভগবান ল্রাবধ প্রকাশে ॥ 

ব্ৰহ্ম অঙ্গ কান্তি তাঁর নার্বশেষ প্রকাশে । 

সূর্ধ যেন চমচিক্ষে জ্যোতির্ময় ভাসে॥ 

পরমাত্মা যি'হো তি'হো কৃষ্ণের এক অংশ। 

আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ব অবতংশ ॥ 

ভক্তে ভগবানের অনুভব পূর্ণরুপ। 

একই বিগ্রহে তাঁর অনন্ত স্বরূপ ॥” 


‘কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্ব ধাম। 
কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম ॥ 
কৃষ্ণের স্বরূপ আর শান্তত্রয় জ্ঞান। 
যার হয় তার নাহ কৃষ্ণেতে অজ্ঞান 
প্রশ্ন- শান্তিন্নয় {ক ক? 
উত্তর-_“চচ্ছন্ত-স্বরৃপশান্ত অন্তরগ্গা নাম। 
তাহার বৈভবানন্ত বৈকুণ্ঠাঁদধাম ৷ 
মায়াশান্ত বাঁহরঙ্গা জগৎকারণ। 
তাহার বৈভবানন্ত ব্রহ্মাণ্ডের গণ॥ 
জশবশন্তি তটস্থাখ্য নাহি যার অন্ত। 
মুখ্য তিন শান্ত তার ?বভেদ অনন্ত ॥ 
এই ত স্বরূপগণ আর তিন শীল্ত। 
সবার আশ্রয় কৃষ্ণ কৃষ্ণে সব স্থিতি 
যদ্যাপি ব্রহ্মান্ডগলের পুরুযষাশ্রয়। 
সেই পুরুষাঁদ সবার কৃষ্ণ মলোশ্রয় ৷ 


২১৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


"স্বয়ং ভগবান কৃষ্ণ' কৃষ্ণ সবাশ্রয়। 
‘পরম ঈশ্বর কৃষ্ণ' সর্বশাস্ত্রে কয় ॥" 
প্রশন_স্বর্পশান্তির পাঁরচয় শুনিতে ইচ্ছা কারি। 
উত্তর--“সাচ্চদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ ৷ 
একই চিচ্ছন্ডি তাঁর ধরে তিনরূপ॥ 
আনন্দাংশে হন্সাদনী সদংশে সান্ধিনী। 
চিদংশে সংবিং যারে জ্ঞান কার মানি॥” 
“সম্ধিনীর সার অংশ শহদ্ধসত্নাম। 
ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম ॥ 
মাতা-পিতা স্থান-গৃহ শয্যাসন আব। 
এসব কৃষ্ণের শুদ্ধ সতের বিকার ॥৮ 


“কৃষ্ণ-ভগবৎ-ততৃজ্ঞান সংবতের সার। 
বন্মজ্ঞানাদিক সব তার পাঁরবার ॥” 


“হনাদিনীর সার প্রেম প্রেম সার ভাব। 
ভাবের পরাকাম্ঠা মহাভাব নাম ॥ 


মহাভাব স্বরূপ শ্রীরাধাঠাকুরাণী। 
সর্বগুণখান কৃষ্ণ কান্তা শিরোমণি। 
কৃষেরে করায় যৈছে রস আস্বাদন। 
ক্রীড়ার সহায় যৈছে শুন বিবরণ ॥ 

কৃষ্ণ কান্তাগণ দেখি ত্ৰিবিধ প্রকার। 
এক লক্ষম়নীগণ পুরে মহিষীগণ আর ॥ 
ব্রজাঙ্গনাগণ আর কান্তাগণ সার। 
শ্রীরাধকা হইতে কান্তাগণের বিস্তার ॥ 
অবতারী কৃষ্ণ যৈছে করে অবতার। 
অংাঁশনী রাধা হৈতে তিন গণের বস্তার ॥ 
লক্ষন্ীগণ হয় তাঁর অংশ বিভূতি। 
ধবম্ব-প্রাতিবিম্বরুপ মাহষীর তি ॥ 
লক্ষমীগণ তাঁর বৈভব-ীবলাসাংস্থরুপ। 
মাহবীগণ প্রাভব-প্রকাশ স্বরূপ ॥ 
আকাব স্বভাব ভেদ রজদেবাগণ। 
কায়ব্যহরুপ তাঁর রসের কারণ ॥ 


জননী-জন্মভূমি সন্দর্শন ২১৫ 


বহু কান্তা বিনে নহে রসের উল্লাস। 
লীলার সহায় লাগ বহুত প্রকাশ ॥ 
তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদে। 
কৃষককে করায় রসাদিক লীলাস্বাদে॥ 
গোঁবন্দানান্দিনী রাধা গোবিন্দমোহিনণ। 
গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি 
অতএব সর্বপূজা পরম দেবতা । 
সর্বপালিকা সর্ব জগতের মাতা॥" 
প্রশন-শ্রীশ্রীরাধা ও শ্রীশ্রীকৃষ্ণ ভেদ {কি অভেদ বস্তু? 
উত্তর- “রাধা পর্ণ শান্তি কৃষ্ণ পূর্ণ শীল্তমান। 
দুই বস্তু ভেদ নাহি শাস্ত পরমান॥ 
মৃগমদ তাঁর গন্ধ যৈছে আঁবিচ্ছেদ। 
অশ্ন-জঝলাতে যৈছে নাহ কভু ভেদ॥ 
রাধাকৃষ্ণ এছে সদা একই স্বরূপ ৷ 
ল'লারস আস্বাদত ধরে দৃুইরূপ॥” 
প্রশন- বস্তুর জ্ঞান কিভাবে হয় ? 
উত্তর--“>্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। 
এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ ॥ 
আকৃতি প্রকৃতি স্বরূপ -স্বরূপ লক্ষণ । 
কার্যদ্বারা জ্ঞান হয় তটস্থ লক্ষণ ॥” 
প্রশন_ভগবদ্‌ভান্তির স্বরূপ কি? 
উত্তর--“শ্রবণাঁদি ক্রিয়া তার স্বরুপ লক্ষণ। 
তটস্থ লক্ষণ উপজায় প্রেমধন ॥ 
নিত্যাসদ্ধ ২ কৃষণপ্রেম সাধ্য কভু নয়। 
শ্রবণাঁদং শুদ্ধচিত্তে করয়ে উদয় ॥” 


১ পক্তিসাধ্যা ভবেৎ সাধ্য-ভাবা সা সাধনাভিধা ৷ 
নিত্যসিদ্ধপ্য ভ'বস্য প্রাকট্যং হাদি সাধ্যতা ॥*--ভক্ত্রিসা মৃত সিদ্ধূ 
নানারূপ চেস্টা প্রযত্রাদি ক্রিয়ার ফলে অভীষ্ট বস্তু লাভ করার নাম সাধনা, কিন্তু 
নিতাসিদ্ধ বস্তুকে অন্তরে উপলব্ধিই তাহার সাধনাসিদ্ধ । 
২ শ্রবণাদি-- শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য ও 
আত্মনিবেদন--এই নবধা তত্তি। শ্রবণ, কীর্তন ও স্মরণ-_বাচনিক ॥ পাদসেবন, 
অর্চনা ও বন্দনা_-কায়িক ; দাসা, সথ্য ও আত্মনিবেদন--মানসিক । 


২১৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


প্রশন_ প্রেমের) ভক্তির সাধন প্রণালী শুনিতে ইচ্ছা করি। 
_“এইত সাধন ভান্ত দুইত প্রকার। 

এক বৈধাভান্ত রাগানুগা ভন্তি আর॥ 
রাগহীন জনে ভজে শাস্তের আঙ্জায়। 
বৈধাঁভান্ত বাল তারে সর্বশাস্্রে গায় ॥” 

প্রশন- শাস্বে বৈধাভান্তর চতুঃষম্টি (৬৪) অঙ্গের উল্লেখ আছে, তন্মধ্যে মুখ্য 
কি কি? 

উত্তর “সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ। 
মথ্‌রাবাস শ্রীম্র্তর শ্রদ্ধায় সেবন॥ 
সকল সাধনশ্রেষ্ঠ এই পণ% অওগ। 
কৃষ্*প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ ॥” 

প্রশন-_ রাগানুগার ভজন প্রণালী কিরূপ? 

উত্তর_“লোভে রজবাসীর ভাবে করে অনুগাঁতি। 
শাস্ৰযুক্তি নাহি মানে রাগানুগার প্রকাতি ৷ 
বাহ্য অন্তর ইহার দুইত সাধন। 
বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন॥ 
মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। 
রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন॥ 
নিজাভাঁম্ট কৃষ্ণ প্রেন্ঠ পাছেত লাগিয়া। 
'নরল্তর সেবা করে অন্তর্মনা হইয়া ॥ 
দাস সখা পিন্রাদ প্রেয়সীর গণ। 
রাগমার্গে নিজ নিজ ভাবের গণন ॥ 
এইমত করে যেবা রাগানৃগা ভান্ত। 
কৃষ্ণের চরণে তাঁর উপজায় প্রণীত ॥ 
প্রেমাঙকুরে রৃতি-ভাব হয় দুই নাম। 
যাহা হৈতে বশ হয় শ্রীভগবান ॥” 

প্রশ্ন_ সাধন-ভজনের প্রধান বিঘ] কি? 

উত্তর__“অসৎসঞ্গ ত্যাগ এই বৈষফব আচার। 
স্তীসঙ্গী এক অসাধু কৃষ্ণাতন্ত আর ॥” 

প্রশ্ন সাধসঙ্গের ফল ক? 

উত্তর-_“কৃফভান্ত জণ্মমূল হয় সাধুসঙ্গ। 
কৃষপ্রেম জন্মে তি'হো পুনঃ মোক্ষ অঙ্গ ॥” 


জননী-জন্মভুমি সন্দর্শন ২১৭ 


প্রশ্ন ভজনশীল ভন্ত কি ভাবে জীবন যাপন কাঁরবেন £ 
উত্তর_“অবৈষব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না কাঁরবে। 
বহ: গ্রন্থ কলাত্যাগ ব্যাখ্যান বাঁজবে॥ 
হানি-লাভ সম শোকাঁদ বশ না হইবে। 
অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না কারবে॥ 
বিফু-বৈষব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিবে। 
প্রাণমাব্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে॥” 
প্রশ্ন-রাগমার্গেশিবাঁধমার্গে অনুভবের তারতম্য কিঃ 
উত্তর--“রাগভান্ত বিধভান্ত হয় দুইরুপ। 
স্বয়ং ভগবৎ-তত্ব প্রকাশে "দুইত স্বরূপ ॥ 
রাগভন্ত্যে ব্রজে স্বয়ং ভগবান পায়। ৯ 
বাঁধি ভন্ত্যে পার্ধদদেহে বৈকুণ্ঠে যায় ॥” 
প্রশ্ন সেই পরম তত্তৃববস্তুকে ব্রহ্ম বলা হয় কেন? 
উত্তর_“ব্রহ্ম শব্দের অর্থ কহে সর্ব বৃহত্তম। 
স্বরূপ এঁশ্বর্য করি নাহ যাঁর সম॥ 
সেই ব্রহ্ম শব্দে কহে স্বয়ং ভগবান। 
আঁদ্বিতীয় জ্ঞান যাহা না নাহ আন॥৮ 
প্রশন--তাঁহাকে পরমাত্মা বলা হয় কেন? 


উত্তর--“আত্মা শব্দে কহে কৃষ্ণ বৃহত্বস্বর্প। 
সর্বব্যাপক সর্ব সাক্ষী পরমস্বরূপ ॥ 


সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্ৰিবিধ সাধন। 
জ্ঞান যোগ ভক্ত তিনের পথক লক্ষণ ॥ 
{তন সাধনে ভগবান তনরুপে ভাসে। 
রহ্ম পরমাত্মা ভগবত্তে প্রকাশে ॥ 

রহ্ম আত্মা শব্দে বদি কৃফকে কহয়। 
রুটবৃন্তে 'নার্বশেষ অন্তর্ধামী কয়॥ 
জ্ঞানমার্গে নির্বিশেষে ব্রহ্ম প্রকাশে । 
যোগমার্গে অন্তর্যামী স্বর্পেতে ভাসে ॥৮ 


১ “কর্ম তপ যোগ জান বিধিভক্তি জপ ধ্যান 
ইহা হৈতে মাধুর্য দুর্লভ ৷ 
কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে 


তারে কৃষ্ণ মাধূর্য সলভ ॥” 


২১৮ ভ্রীশ্রীচৈতন্যদেব 


প্রশন_ প্রেমভান্তর তত্ব বিশেষভাবে শুনিতে ইচ্ছা করি। 

উত্তর_“কোন ভাগ্যে কোন জাবের শ্রদ্ধা ষাঁদ হয়। 
তবে সেই জীব সাধু সঙ্গ করয়॥ 
সাধুসঙ্গ হৈতে হয় শ্রবণকীর্তন। 
সাধন ভক্ত্যে হয় সর্বানর্থ নিবর্তন॥ 
অনৰ্থ নিবৃত্তি হৈতে ভান্তনিষ্ঠা হয়। 
নিষ্ঠা হৈতে শ্রবনাদ্যের রুচি উপজয় ॥ 
রুচি হৈতে হয় তবে আসক্তি প্রচুর । 
আসন্ত হৈতে চিন্তে জন্মে রাঁতর অঞ্কুর ॥ 
সেই রাতি গাঢ় হৈলে ধরে প্রেম নাম। 
সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম॥ 
যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়। 
তাতে এতেক চিহ্ন সর্বশাস্তে কয়॥ 
এই নব প্রীত্যঙ্কুর যার চিত্তে হয়। 
প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহ রয়॥ 
কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহ যায়। 
ভুক্তি সিদ্ধ হীন্দ্রয়ার্থ তারে নাহি ভায়॥ 
সর্বোত্তম আপনাকে হীন কার মানে। 
কৃষ্ণ কৃপা কাঁরবেন দড় কাঁর মানে॥ 
সমুৎকণ্ঠা হয় লালসা প্রধান। 
নাম গানে সদারুচি লয় কৃষ্ণ নাম॥ 
কৃষগুণাখ্যানে করে সর্বদা আসন্তি। 
কৃষ্ণ ললাস্থানে করে সর্বদা বসাঁত॥ 
কৃষ্ণে রাতির চিহ্ন এই কৈল 'ববরণ। 
কৃষ্প্রেমের চিহ্ন এবে শুন সনাতন ॥ 
তার চিত্তে কৃষপ্রেম করয়ে উদয় । 
তার বাকা-ক্রয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয় ॥ 
প্রেম ক্রমে বাঁড় হয় স্নেহ মান প্রণয়। 
রাগ অনুরাগ ভাব মহাভাব হয় ॥ 
যৈছে বীজ ইক্ষুরস গুড়খণ্ড সার। 
শর্করা ?সতা মিছাঁর শুদ্ধ মিছার আর ॥ 
ইহা যৈছে ক্ৰমে ক্রমে নির্মল বাড়ে স্বাদ। 
রাত প্রেমাঁদ তৈছে বাড়য়ে আস্বাদ ॥ 
অধিকার ভেদে রাঁত পণপ্রকার। 


জননা-জন্মভূমি সন্দর্শন ২১৯ 


শান্ত দাস্য সখ্য বাংসল্য মধুর আর॥ 
এই পণ্ স্থায়ী ভাব হয় পণ্টরস। 
যে রসে ভন্তমুখী কৃষ্ণ হয় বশ॥” 


একদিন চৈতন্যদেব পণ্গঞ্গা-ঘাটে স্নান করিয়া বিন্দুমাধব দর্শনে গমন 
করিয়াছেন, বহ ভন্তও তাঁহার অনুগামী হইয়াছেন। চন্দ্রশেখরেব বন্ধু 
পরমানন্দ নামক জনৈক স-গায়ক কাশীতে অবস্থানকালে তাঁহাকে ভজন 
শুনাইয়া আনন্দ দিতেন; তিনিও সেই সঙ্গে আছেন। মাধবকে দর্শন ও. 
স্তুতি প্রার্থনাদ কারবার পর চৈতন্যদেব পরমানন্দকে ভজন গাহবার জনা 
অনুরোধ কাঁরলেন। পরমানন্দ কীর্তন আরম্ভ করিলে, ভন্তগণ সহ চৈতনাদেব 
স্বয়ং তাহাতে যোগ 'দলেন। সংকীর্তন খুবই জামমা উঠিল। ভাবাবষ্ট 
চৈতন্যদেবকে খিঁরয়া ভন্তগণ আনন্দে নাচতে লাগিলেন। সুমধুর সংকীর্তন 
ধবানতে আকৃষ্ট হইয়া বহু লোক আসিয়া কীর্তনে যোগ দিল। আকাশ-বাতস 
প্রাতধবাঁনত করিয়া উচ্চ হারধবান 'দিগাঁদগন্তরে ছুটিয়া চালল। ভন্তগণসঙ্গে 
প্রেমোন্মন্ত চৈতন্যদেব মধুরকণ্ঠে উচ্চৈঃস্বরে গাহতেছেন,_- 


“হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। 
যাদবায় মাধবায় কেশবায় নমঃ॥” 


সেই নামধহনি শ্রোতৃবৃন্দের অন্তরের গভীরে যাইয়া এবং চিত্তকে সজোরে 
আকর্ষণ কাঁরয়া শ্রীভগবানের ভাবে বিভোর করিতেছে। সাঁশষ্য প্রকাশানণ্দ 
স্বামী গঙ্গাতীরে উপস্থিত ছিলেন। "তাঁনও আকৃষ্ট হইয়া উপস্থিত 
হইয়াছেন। চৈতন্যদেব কখনও বা ভাবের আবেশে স্থির চিত্র-পৃত্তালকার ন্যায় 
দাঁড়াইয়া আছেন আর সমবেত জনমণ্ডলী উদগ্রীব হইয়া তৃষিত নয়নে সেই 
দেবদূললভ রূপ-মাধুরী পান করিতেছে। আবার কখনও সেই অপূর্ব ভাবের 
বেগ ধারণ করিতে না পারিয়া সোনার তন: ধূলায় লুটাইয়া পাঁড়তেছে ; তখন 
অন্তরঙ্গ ভন্তগণ আঁত সাবধানে সেই দেব-দেহ রক্ষা করিতেছেন! এই অদ্ভুত 
আশ্চর্য ব্যাপার দেখিয়া প্রকাশানন্দ বিস্মিত ও স্তম্ভিত; সঙ্গী শিষ্যগণসহ 
একট; দূরে দাঁড়াইয়া নির্বাক, নিস্পন্দভাবে সেই অদৃষ্টপূর্ব ভাবসমুদ্রের লীলা- 
লহরণ দেখিতেছেন। ভাবাবস্থায় চৈতন্যদেবের তৈজোদস্ত দিব্য দেহ দেখিয়া 
প্রকাশানন্দের বিস্মরণ হইল-_ ইনিই সেই বিনয়-নম্্র মধুরভাষী যুবক সন্ন্যাসী 
শ্রীকৃষ্চৈতন্য ভারতী! শেষ পর্যন্ত প্রকাশানন্দ আত্মরক্ষা করিতে পারলেন 
না, তাঁহার ভান্তব্োমল হৃদয়ের শুষ্ক জ্ঞানাবরণ উন্মোচিত হইল। তিনি 
আঁবন্টের ন্যায় সংকীর্তনে যোগ দিলেন, তাঁহার শিষ্গণও অন্বর্তা 
হইলেন। 


২২০ শ্রীশ্রীচৈতন্যদেব 


অনেকক্ষণ নৃত্যগণীতের পর চৈতন্যদেৰ ভাব সংবরণ কাঁরলেন, কীর্তন 

ভঙ্গ হইল। স্বাভাবিক অবস্থায় চৈতন্যদেব প্রকাশানন্দকে সন্মুখে দেখিয়া 
ভান্তভাবে প্রণাম কারলেন। তাহাতে প্রকাশানন্দের মনে আঁতিশয় সঙ্কোচ 
জন্মিল। তান ততোধিক বিনয় সম্মানসহকারে ভান্তভাবে প্রাতিনমস্কার 
কাঁরলে পর, চৈতন্যদেব তাঁহাকে সাবনয়ে বাললেন, “আপাঁন জগদগুরু! আমি 
আপনার শিষ্ের তুল্য, প্রণামের যোগ্য নাহ; আপাঁন এইভাবে প্রণাম করিলে 
আমার সর্বনাশ হইবে” তদুত্তরে প্রকাশানন্দ তাঁহাকে “সাক্ষাৎ নারায়ণ' 
সম্বোধন করিয়া তাঁহার মাহাত্ম্য বর্ণনা আরম্ভ কারলেন। চৈতন্যদেব তাহাতে 
বাধা দিয়া পুনরায় বিনয় প্রকাশপূর্বক কাঁহলেন, “আপাঁন তত্ীবজ্ঞানী, 
আপনার নিকট সকলই ব্রহ্ম; কিন্তু দুর্বল জীবের ইহাতে অনিষ্ট হয়। 
আমরা আত দুর্বল জাব ৷” 

“যদ্যাপ তোমারে সব রকহ্ম সম ভাষে। 

লোকশিক্ষা লাগ এমত কাঁহতে না আইসে ॥% 


দেহাত্ববৃদ্ধিসম্পন্ন সাধারণ মানুষের পক্ষে ‘আমি ব্রহ্ম' অভিমান অত্যন্ত 
অমঞ্গলের হেতু হয়। দ.র্বল জীবের পক্ষে, 'আঁম ভগবানের দাস" এই ভাবই 
শ্রেয়স্কর। 

“প্রকাশানন্দ কহে তুমি সাক্ষাৎ ভগবান। 

তবু যাঁদ কর তাঁর দাস আভমান॥ 

তবু পূজ্য হও তুমি আমা সবা হৈতে। 

সর্বনাশ হয় এই তোমার নিন্দাতে ॥% 
প্রকাশানন্দের হৃদয় আজ সম্পূর্ণ পাঁরবার্তত হইয়া গিয়াছে। তিনি পর্বে যে 
নিন্দা করিয়াছিলেন সেজনা আজ ক্ষমা প্রার্থনা করিলেন এবং শাস্তপ্রমাণসহ 
ভাক্তিমার্গের রহস্য জানতে চাহিলেন। অন্তরের পাঁরবর্তন ও উপাসনাতত্্ 
জানবার জন্য আন্তরিক আগ্রহ ব্াঝয়া চৈতন্যদেবের মন তাঁহার উপর প্রসন্ন 
হইল ৷ তিনি প্রকাশানন্দকে 'শ্রীমচ্ভাগবত' অধ্যয়ন ও আলোচনা কারবার জন্য 
উৎসাহিত কাঁরয়া বললেন, “শ্রীমদ্ভাগবতে ভান্তমার্গের সম্যকতত্ বার্ণত 
হইয়াছে । উহা উত্ত মার্গের প্রধান সিদ্ধান্তগ্রল্থ। ভগবান বেদব্যাস বেদ, 
উপনিষদ ও রক্ষসত্রের সার-সঙ্কলনস্বরূপ এই পরমহংস-সংঁহতা ভাগবত 
গ্রন্থ রচনা কাঁরযা, নিজ তনয় তত্তবজ্ঞশরোমণি শুকদেবকে শিক্ষা দিয়াছিলেন; 
পরমহংসাগ্রণী শ্রীশুকদেব পরাঁক্ষিতের প্রত কৃপাপূর্বক ইহা জগতে প্রচার 
কাঁরয়াছেন। ইহাতে ব্রহ্ধ বনর্গণ হইয়াও গুণময়, নিরঞ্জন হইয়াও নররৃ্পধারী। 
ইহাতে পরমেশ্বরের তত্ব ও লালাকথা বিশেষরূপে বার্ণত আছে। ইহার 
আলোচনা কাঁরলে ভগবং-তত্ব ও ভন্তিমার্গের সম্যক জ্ঞান লাভ হয়। ইহা 


জননী-জন্মভূমি সন্দর্শন ২২১ 


্হ্মসূত্রের ভাষ্যর্প বলা চলে ।” প্রকাশান্সন্দের সঙ্গে তাঁহার 'ভাগবত' সম্বন্ধে 
সবিশেষ আলোচনা হইয়াছিল। তিনি শ্রুতি-বাক্য ও বরহ্গসূত্রের সঙ্গে 
ভাগবতের মল দেখাইবার জন্য অনুরূপ শ্লোকসমূহের উল্লেখ ও ব্যাখা 
করিয়া ও সকলের সাঁহত ভাগবতের সম্পূর্ণ একবাকাতা দেখাইয়াছলেন। 
চৈতন্যদেবের সঙ্গে তত্বকথায় প্রকাশানন্দের মনে এত আনন্দ হইয়াছিল যে, 
তান অন্য সমস্ত পরিত্যাগ কাঁরয়া একাদক্রমে পাঁচ দিবস পর্যন্ত তাঁহার 
সাহত এঁ বিষয়ে আলোচনা করিয়াছিলেন। শ্রাত-স্মাঁত, ন্যায়-যুক্তি সহায়ে 
চৈতন্যদেব তাঁহার অন্তরে ভান্তীভাব দূঢ় কাঁরয়া দিয়াছিলেন। ইহার পর 
তাঁহার জীবনের গাঁত ও ভাবধারা সম্পূর্ণ বদলাইয়া গেল। তান চৈতন্য- 
দেবের পরম অনুগত ভন্ত হইয়া শেয জশবনে ব্রজবাসী হইয়াছিলেন এবং 
তাঁহার সম্বন্ধে সংস্কৃত ভাষায় এক উৎকৃষ্ট গ্রন্থ রচনা কারয়াছিলেন। 

কাশীতে বাঙালী নবীন সন্ব্যাসীর 'ভাবুকতার' প্রভাব ক্রমেই ছড়াইয়া 
পাঁড়ল। তাঁহাকে দর্শন কারবার জনা, তাঁহার সুমধুর বাক্য-স্‌ধা পান করিয়া 
জুড়াইবার জন্য দিগ্‌দিগন্তর হইতে বহ; লোক আসতে আরম্ভ কাঁরল। 
তিনি নিজে চন্দ্রশেখরের গৃহে আত্মগোপন করিয়া থাঁকতেন এবং তপন শিশ্রের 
গৃহে চাপ চুপি ভিক্ষা গ্রহণ করতেন, লোকের সঙ্গে বেশী মেলামেশা কাঁরতে 
চাহিতেন না বা লোকসঙ্গ ভালবাসতেন না। কিন্তু আগ্রহাঁশ্বিত দর্শকবৃন্দ 
তাহা বাঁঝত না, বুঝলেও তাহাদের প্রাণ মানত না; তাহারা তাঁহাকে ঠিক 
খদাজয়া বাঁহর কাঁরত এবং প্রাণ ভাঁরয়া দর্শনাঁদ করিয়া ও উপদেশ শুনিয়া 
অন্তর জন্ড়াইত। 


“প্রভু যবে যান 'বিশ্বেশ্বর দরশনে। 

লক্ষ লক্ষ লোক আসি মিলে সেই স্থানে ॥ 
স্নান কাঁরতে যাঁদ যান গঞঙ্গাতীর। 
তাহাই সকল লোক আঁস হয় ভিড় ॥” 


চৈতন্যদেব কাশীতে দুই মাস থাকিয়া ভ্তিধর্ম প্রচার কারলেন এবং 
অন্তরঙ্গ ভন্ত সনাতনকে বিশেষভাবে তত্ৃজ্ঞন ও ভজনপ্রণালী শিক্ষা 'দিয়া 
নীলাচলে ফিরিয়া চলিলেন। সনাতনের বিশেষ আগ্রহ ছিল, সঙ্গে গিয়া 
পুরশীতে তাঁহারই নিকট বাস কারবেন। তানি বনীতভাবে আপনার অন্তরের 
অভিপ্রায় তাঁহার শ্রীচরণে নিবেদন কারিলেন। কিন্তু চৈতন্যদেব বলিলেন, 
“তোমার দুই ভাই বৃন্দাবনে গিয়াছেন, তুমিও সেখানে গিয়া সাধনভজন কর 
এবং সেখানে কোন ভক্ত গেলে তাঁহার সেবা কারও। পরে অবসরমত পুরীতে 
গয়া দেখা কারিবে। 


২২২ শ্রীত্রীচৈতন্যদেব 


'কাঁথা-করাঞ্গিয়া মোর কাঙ্গাল ভন্তগণ। 
বৃন্দাবনে আইসে যদি করিহ পালন ॥'” 


কাশীর ভন্তগণের নিকট বিদায় লইয়া এবং শ্রীশ্রীবশবনাথ-অন্নপনর্ণাকে 
ভন্তিভরে প্রণাম করিয়া চৈতন্যদেব বলভদ্র ভট্টাচার্য ও সেবক-রাহ্মণসঙ্গে 
পুনরায় সেই ঝাড়খস্ড হইয়াই পূরণ প্রত্যাবর্তনের পথ ধারলেন। তাঁহার 
বিদায়ের পর সনাতনও প্রয়াগ অভিমুখে রওয়ানা হইলেন। 

শ্রী€প ও অনুপম চৈতন্যদেবের আদেশানন্ষায়ীী ব্রজভূমে গমন কারলে 
মথুরাতে সুবুদ্ধি রায় নামক জনৈক ভন্ত বাঙালীর সহিত তাঁহাদের দেখা হয়। 
রায় বিশেষ আদরযত্ব করিয়া তাহাদিগকে নিকটে রাখিয়া থাক.-খাওয়ার 
সুব্যবস্থা কাঁরয়া দেন এবং সঙ্গে লইয়া সমস্ত রজমণ্ডল পরিদর্শন করান। 
পাঠকগণের পাঁরতোষের জন্যে সুবৃদ্ধি রায়ের অদ্ভূত কাঁহনী সংক্ষেপে 
বার্ণত হইল। 

সুবুদ্ধি রায় প্রথমে গৌড় নগরীর একজন সম্দ্রান্ত সঙ্গাতিপন্ন অধিবাসী 
ছিলেন এবং গৌড়ের নবাব হুশেনশাহ বাল্যকালে তাঁহারই আশ্রয়ে প্রাতপালত 
হইযাছিলেন। শ্রীতিভাশাল বালকের উপর রায়ের খুব স্নেহ-মমতা ছিল এবং 
সর্বদা তাহার ভাবষাৎ উন্নাতি ও মঙ্গলের জন্য সচেষ্ট থাকিতেন। স্নেহশীল 
হই:লও বায় আবশ্যকানুযায়শ বালকের সশক্ষার জন্য কঠোর শাসন কাঁরতেও 
ঘুট করতেন না। এইরুপে একসময়ে তাহাকে কোন গুরুতর অপরাধের 
জন্য রায় বেতাঘাত করিয়াছিলেন; দভাগ্যন্রমে এক ঘা জোরে লাগাতে বালকের 
কোমল শরীর কাটিয়া যায় এবং উহার ফলে চিরকালের মত শরীরে একটি 
ক্ষতাঁচহ থাকিয়া যায়। পরবর্তী কালে সৌভাগ্যশালনী বালক অধ্যবসায়বলে 
যখন বাংলার মসনদে বাঁসলেন তখন তিনি পূর্ব আশ্রয়দাতার প্রাতি কৃতজ্ঞতা 
প্রকাশপূবকি তাঁহাকে আঁতিশয় সম্মান প্রদর্শন করিয়া উচ্চ রাজকার্ষে নিষন্ত 
কাঁকলেন। সূবুদ্ধ রায় হুশেনশাহের রাজত্বের প্রথমাঁদকে বাদশাহের আন*- 
কূল্যে ধনী-মান প্রাতিপাত্তিশালা ব্যন্তিরুপে প্রতিষ্ঠিত হইয়াছিলেন এবং নানা 
সৎকর্মের জন্য চাঁরাদকে তাঁহার খ্াতি-প্রতিপত্তিও প্রচারিত হইয়াছিল । 
কিন্তু কিছুকাল পরেই তাঁহার ভাগ্যচক্র বপরীত দিকে ঘ্ারতে লাগল এবং 
1তাঁন আঁতশয় দুদ'শাগ্রস্ত হইলেন। হুশেনশাহের প্রিয়তমা বেগম একদিন 
এবং বিশেষ অনুস ধান করিয়া যখন শুনিতে পাইলেন, ইহা সুবুদ্ধি রায়ের 
বে্রাঘাতের চিহ্ন, তখন তিনি ক্রোধে জবাঁলয়া উঠিলেন। ক্লোধে আত্মহারা 
বেগম সুবুদ্ধি রায়কে অপমানিত কারবার জন্য হুশেনশাহকে উত্তেজিত করিতে 
আরম্ভ কাঁরলে, তান তজ্জন্য দুঃখপ্রকাশ কাঁরয়া বাঁললেন, “রায়ের অন্নে 


জননন-জন্মভূমি সন্দর্শন ২২৩ 


আমি প্রাতপালিত, তান আমার পিতৃতুল্য ; শিক্ষার উদ্দেশ্যেই আমাকে শাস্তি 
দিয়াছিলেন, তাঁহার অনুগ্রহেই আমার এত উন্নতি হইয়াছে, তাঁহাকে কোন- 
প্রকার অসম্মান কাঁরলে আমার অধর্ম হইবে।” বেগম 'রস্ত হইলেন না, 
সুবুদ্ধি রায়ের প্রত অন্তরে বিষম আক্রোশ পোষণ কাঁরযা রাখলেন, এবং 
পরে সুযোগ বুঝয়া স্বামীকে আবার উত্তোজত কাঁরতে লাগিলেন। পাঁরশেষে 
বাদশাহকে পত্নীর মনরক্ষা কারতেই হইল, তাহা ভিন্ন গত্যন্তর রাহল না। 
নবাব অগত্যা অন্য কোনপ্রকার নির্যাতন না কাঁরয়া, শুধুমাত্র 'বদনার পানি' 
রায়ের মুখে দেওয়াইলেন। 

মুসলমানের জল মুখে পড়ায় ধর্ম নষ্ট হইল। তান জাতিচত হইয়া 
ব্রাহ্মণ-পশ্ডিতগণের নিকট প্রায়শ্িন্তের ব্যবস্থা চাহলেন। কোন কোন পণ্ডিত 
বাঁললেন, “সর্বনাশ। মুসলমানের জল! মহাপাতক! তপ্তঘৃত মুখে ঢালিয়া 
পুড়িয়া মরাই একমার প্রায়শ্চিত্ত।” আবার কোন কোন পণ্ডিত বাঁললেন, 
“অনিচ্ছাকৃত পাপ,সামান্য দোষ, সাধারণ প্রায়শ্চিত্ত কারলেই হইবে।” 
সুবুদ্ধি রায় নানা পণ্ডিতের নানা মতে সংশযাকুল হইয়া, কাশশস্থ বিজ্ঞ 
পাণ্ডতমণ্ডলীর নিকট ব্যবস্থা লইবার জন্য কাশীতে আসিলেন। সেই সময়ে 
চৈতন্যদেব মথুরা যাওয়ার পথে প্রথমবার কাশ] আ'সয়াছেন। মনোদ2ঃখে 
জাীবন্মৃত রায় তাঁহাকে দর্শন কারবার জন্য গমন কাঁরলেন। তাঁহার নাম- 
মাহমা ও অলোঁকক প্রভাবের কথা রায়ের নিশ্চয়ই শোনা ছিল। এখন সাক্ষাতে 
সেই ভুবনমোহন মার্ত দর্শন করিয়া ও অমৃতময়ী বাণণ শ্রবণ করিয়া বায়ের 
অন্তব জডড়াইল। রায়ের মুখে তাঁহার অন্তরের গভীর দুঃখেব কাঁহনী 
শুনিয়া চৈতন্যদেবের হৃদয় বিগলিত হইল; তান তাঁহাকে অভয় "দয়া 
বাঁললেন, “হরিনাম কর। 

'এক নামাভাসে তোমার সর্বপাপ যাবে। 
আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে ॥'” 

চৈতন্যদেব সুবুদ্ধি রায়কে অভয় দিয়া ভগবানের নাম কীর্তন ও তাঁথ' 
দর্শন কারতে উপদেশ 'দিলেন। তাঁহার উপদেশানূযায়ন, রায় কাশী হইতে 
বাহর হইয়া প্রয়াগ, অযোধ্যা দর্শন কারয়া নৈমিষারণ্যে উপাস্থত হন এবং 
খুব ভজনের অনুকূল দেখিয়া সেই স্থানে থাঁকয়া কিছুকাল ভগবদভজন 
করেন। ভজনের ফলে চিত্ত শান্ত হইলে রায় মথুরা গমন করিলেন: রায় 
শুনিয়াছিলেন চৈতন্যদেব ব্লজমশ্ডল দর্শন করতে আসবেন। সেইজন্য আশা 
কারয়াছিলেন তাঁহার সঙ্গে আবার এখানে সাক্ষাৎ হইবে! ' কিন্তু মথুল 
কয়া ফিরিয়া শিয়াছেন। অন্তরে খুব দুঃখ হইলেও সুবুদ্ধি রায় মথুরাতেই 
বাস করিয়া সাধন-ওজনে কাল কাটাইতে লাগিলেন। 


২২৪ শ্ৰীভ্ৰীচৈতন্যদেব 


রায় জঙ্গল হইতে শুক্‌না কাঠ আনিয়া বাজারে বিক্রয় কারতেন; তাহাতে 
দৈনিক পাঁচ-ছয় পয়সা রোজগার হইত। তাহা হইতে এক পয়সা নিজ 
আহারের জন্য খরচ কারতেন এবং বাকী পয়সাগ্ীল জনৈক দোকানদারের 
নিকট জমা থাকিত। সাধুভন্ত গরীব-দুঃখীর সেবাতে সেই অর্থ ব্যয় 
করিতেন। পূর্বে বাঙালীদিগের এ অঞ্চলে শিয়া থাকা-খাওয়া বড়ই কম্টকর 
ছিল, বিশেষতঃ সাধু-সন্গ্যাসী গরীব-দঃখীর পক্ষে । স্থানীয় লোকের প্রদত্ত 
হিন্দুস্থানী খাওয়া, 'রুখা শুকা' জ্মোটা রুটি, নবাগত বাঙালীর পক্ষে খুবই 
কম্টকর হইত। স্নব্দ্ধি রায় সেইজন্য কোন বাঙাল পাইলে তাহাকে খুব 
আদরঘত্র করিয়া রাখতেন এবং পরম প্রেমের সাঁহত মাথায় তেল মাখাইয়া 
দিতেন ও দই-ভাত খাওয়াইয়া পেট ঠাণ্ডা করিতেন। তাঁহার নিজের কিন্তু 
অধিকাংশ দিন এদেশী লোকের ন্যায় এক পয়সার শুকনা চানা চিবাইয্লা 
কাটিয়া যাইত। 
.  শ্রীবূপ ও অনুপম মথুরায় আসলে সুবুদ্ধি রায়ের সঙ্গে তাঁহাদের দেখা 
হইল। দেখা হইবামান্রই রায় তাঁহাঁদগকে সমাদরে গ্রহণ করিলেন এবং সঙ্গে 
থাকিয়া সমস্ত দর্শন করাইলেন। মাত্র এক মাস থাকিয়া দুই ভাই সনাতনের 
সঙ্গে মালত হইবার জন্য আবার কাশীর দিকে ফিরিয়া চাললেন। চৈতন্যদেব 
মথুরা হইতে গঙ্গার িনারের রাস্তায় 1গয়াছেন শুনিয়া তাঁহারাও সেইপথে 
চালয়াছেন; আর এদিকে সনাতন কাশী হইতে যাত্রা কাঁরয়া প্রয়াগ দর্শনান্তর 
প্রসিদ্ধ রাজপথে মথুরা আঁসিতেছেন। কাজেই বিভিন্ন পথে চলার দরুণ 
পরস্পর দেখা-সাক্ষাৎ হইল না। শ্রীরুপ প্রয়াগ পেশীছিয়া সনাতনের মথরা 
গমনের বার্তা পাইলেন এবং সনাতনও মণন্রাতে আসিয়া দুই ভাইয়ের 
প্রত্যাবর্তন-খবর শুনিলেন। পরস্পর দেখা না হওয়াতে সকলেরই মনে খুব 
দুঃখ জন্মিল। 

সনাতনকে পাইয়া সুবুদ্ধি রায়ের পরম আনন্দ হইল । তিনি তাঁহার সেবা- 
শুশ্রুধার জন্য খুবই চেষ্টা কারলেন; কিন্তু কঠোর তপস্বী, তাঁর বৈরাগ্যবান 
সনাতনের দেহসুখে বিন্দুমাত্র লক্ষ্য নাই। সর্বদাই ভগবচ্চিন্তায় বিভোর. 
আর চৈতন্যদেবের আদেশ অন্যায়শ শ্রীকৃফলীলাস্থান_লুস্ত তঁর্থসকল 
আ'বজ্কার করিবার জন্য আকুল। ভগবানের কৃপায় সাধন-ভজন -উপলব্ধি- 
সহায়ে দিনে দিনে তাঁহার সেই আগ্রহ পূর্ণ হইতে লাগল । তান স্থানীয় 
পাণ্ডাগণের নিকট হইতে মথুরা মাহাত্ম্য নামক গ্রন্থ সংগ্রহ কারলেন এবং 
সাধ্‌-পাঁণ্ডত ও প্রাচীন ব্রজবাসশীদগের সহায়তায়, অনুসন্ধানক্রমে ধীরে ধীরে 
সেই সকল“ল:স্ত স্থান উদ্ধার করিতে লাগলেন। 

“মহাবিরন্ত সনাতন ভ্রমে বনে বনে। 
প্রাতবৃক্ষে প্রাতিকুঞ্জে রহে রান্রাদনে ॥ 


জননী-জন্মভাম সন্দর্শন ২২৫ 


মথুরা মাহাত্ম্য শাস্ত্র সংগ্রহ করিয়া। 
লদপ্ততীর্থ প্রকট করে বনেতে ভ্রাময়া॥" 


কাশী হইতে বাঁহর হইয়া চৈতন্যদেব ঝাড়খণ্ড হইয়া জঙ্গলের রাস্তায় 
চলিয়া যথাসময়ে পুরণ প্রত্যাবর্তন করিয়া শ্রীপ্রীজগন্নাথের পাদপদ্মে লুণ্ঠিত 
হইলেন। তাঁহাকে পাইয়া পুরীবাসণশ ভন্তগণের অন্তর শীতল হইল; তাঁহারা 
প্রেমাশ্রু বর্ষণ কারয়া তাঁহার শ্রীচরণ বন্দনা কাঁরলেন। তিনি সকলকে 
প্রেমালিঙ্গন দিলেন, কানিষ্ঠেরা তাঁহার আশীর্বাদ প্রার্থনা কাঁরয়া চরণে 
সাম্টাঙ্গ হইল। বহ্যাদন পর দেখা-সাক্ষাতে পরস্পরের হৃদয়ে প্রেম উথ'লিয়। 
উঠিল। 

চৈতন্যদেব পূর্বের ন্যায় পুরী-ভারতা প্রভাতি সন্নগাসগণ, জগদানন্দ- 
দামোদর প্রভূত ব্রহ্মচাঁরগণ এবং রামানন্দ-সাবভৌম প্রভূত ভঞ্ত-গৃহস্থগণ- 
সঙ্গে নীলাচলে বাস করিয়া এবং নিত্য শ্রীপ্রীজগন্নাথদর্শন, সমন্দ্রস্নান, মহাপ্রসাদ 
ভিক্ষা কাঁরয়া পরমানন্দে কাল কাটাইতে লাগলেন। তাঁহার পুরী প্রত্যাবর্তনের 
শুভ সংবাদ জানাইবার জন্য বাংলা দেশে লোক প্রোরত হইল, শচীদেবশ 
ও ভন্তগণ সেই খবব পাইয়া পরমানান্দত হইলেন। আগাম) রথযাত্রায় আবার 
তাঁহার সঙ্গে মিলনের আশায় ভন্তগণের হৃদয়ে উল্লাসের সীমা রাঁহল ন৷। 
চৈতন।দেবের সন্াসের পর প্রথম ছয় বৎসরের অধিকাংশ কাল, এইভাবে 
তাঁথ ভ্রমণেই অতীত হইয়াছিল। ইহার পর তান আর কোথাও যান নাই, 
পুরীতেই থাকিয়া ধর্ম-প্রচার, ভন্ত-অন্তরঙ্গগণের শিক্ষা, সাধন-ভজন-ধ্যান- 
ধারণা-শ্রবণ-কীর্তনাঁদ করিয়া ভ্রতাপ-তঁপিত জীবের প্রাণে শান্তির সুশীতল 
বারি সিণ্চন করিয়াছিলেন। ৯ 


৯. ভত্তর-পশ্চিমযান্লায় চৈতনাদেবের অযোধ্যা দর্শনের কথা কোথাও পাওয়া যায় 
না। ইহা অতিশয় বি'ময়ের বিষয় সন্দেহ নাই। সুবুদ্ধি রায়ের ভ্রমণ রণ্থান্তে দেখা 
যায় 
তিনি-_ “পাঞ্া আজা রায় রন্দাবনেরে চলিলা । 
প্রয়াগ অযোধ্যা দিয়া নৈমিষারণ্যে রহিলা ।৮ 
বঝা যাইতেছে তখন অযোধ্যা গমন অতিশয় কঠিন ছিল নাঃ .এমতাবস্যায় চৈতন্যদেব 
যে তাঁহার পরম প্রিয় রখুনাথের জন্মভূমি দর্শন করেন নাই, ইহাতে সংশয় হয়! 


৯৫ 


নবম অধ্যায় 


পুরীবাদ-- অন্তরজগণের শিক্ষা-- প্রচারক-গঠন 
সংঘ-স্থাপন 


এবারেও গৌড়ীয় ভন্তগণ হারনাম সংকীর্তন করিতে কারিতে রথযান্রার 
পূর্বে পুরীতে প্রবেশ কাবলেন; চৈতন্যদেব স্বয়ং অগ্রসর হইয়া তাঁহাদিগকে 
অভার্থনা জানাইলেন। বহ্বাদন পরে আচার্য অদ্বৈত, প্রভূপাদ নিত্যানন্দ. 
ভন্তাগ্রণী শ্রীবাস প্রভাতি অন্তরগ্গগণের সাঁহত মিলনে, যে অপার প্রেমের 
বিকাশ হইল, তাহার মাধূর্য বর্ণনাতদত। চৈতনাদেব ও গোঁড়ীয় ভন্তগণের 
সদ্মিলনে এ বৎসর রথযাত্রা এবং আন্ষাঙ্গক উৎসবগুলি খুব ঘটা করিয়া 
সম্পন্ন হইল । পূর্বের ন্যায় গৌড়ীয় ভন্তগণসঙ্গে সন্যাঁস-চূড়ামাণি শ্রীমান্দরে 
মহাসংকীর্তনে গাঁহলেন, নাচিলেন, রথের পর্বে ভন্তগণসহ গনাণ্ডচাবাড়ন 
মাজনি। কাঁরয়া সকলকে আনন্দ দিলেন, রথাগ্রে নৃত্যগণতকণর্তন ও প্রেমভাবের 
পরাকান্ঠা প্রদর্শন পূর্বক লক্ষ লক্ষ যাত্রীর নয়ন-মন সার্থক করিলেন। 
মহানন্দের ভিতর দিয়া চার মাস মুহুর্তের ন্যায় কাটয়া গেল। অতঃপর 
ভন্তগণ চক্ষের জলে ভাসতে ভাসতে শ্রীমূর্তি হৃদয়ে ধারণ কাঁরয়া দেশে 
ফিরিলেন। 

শ্রীরুপ ও অনুপম প্রয়াগ হইতে কাশী আসিয়া খবর পাইলেন চৈতন্যদেব 
নীলাচলে “ফারিয়া গিয়াছেন। তাঁহাকে দর্শন করিবার জন্য উভয়ের প্রাণই 
ব্যাকুল; দুই ভ্রাতা যুক্তি কাঁরয়া বঙ্গদে* হইয়া পুরী চলিলেন। গৌড়ে 
আসিয়া অনুপমের দেহ অসুস্থ হইল এবং কিছুদিন পরে শ্রীরামচন্দ্রের পরম- 
তন্ত অনুপম 'অরকব্রহ্ম' রামনাম জপ করিতে কাঁরতে 'গঙ্গাপ্রাপ্ত' হইলেন। 
স্নেহের পাত্র পরম অনুগত কানষ্ঠ সহোদরের দেহত্যাগের জন্য গৌডে 
শ্রীর্পকে কিছুকাল অপেক্ষা কাঁরতে হইয়াছিল। ভ্রাতার শেষকৃত্য সুসম্পন্ন 
করিয়াই তিনি আবার ননঈলাচলের পথ ধরিলেন এবং যথাসময়ে পুরীতে 
উপস্থিত হইলেন। শ্রীরূপ দূরে থা'কয়া শ্রীশ্রীজগন্নাথদেবের মান্দরের চূড়ায় 
চক্রদর্শন কাঁরয়া ভূমিষ্ঠ প্রণতঃ হইলেন, প্রেমাশ্রব বিসর্জন কাঁরতে কাঁরতে 
ভাক্তাবহৰল চিত্তে স্তৃতি-প্রার্থনা করিলেন; কিন্তু মান্দরের নিকট গেলেন না। 
অনুসন্ধান করিতে করিতে অবশেষে চৈতন্যদেবের কুঠিয়াতে পেণীছয়া তাঁহার 
চরণে প্রণতঃ হইলেন। 

উল্লসিতহৃদয় চৈতন্যদেব শ্রীরূপকে বুকে জড়াইয়া প্রেমালিঞ্গন কাঁরলেন। 
তাঁহার সেই প্রেমের স্পর্শে শ্রীরুপের সমস্ত দৃঃখকম্ট একক'লে তরোঁহত 


পুরীবাস--প্রচারক গঠন ২২৭ 


হইল। পরস্পর কুশলবার্তা 'বানিময়ের 'পব চৈতনাদেব উপস্থিত ভক্তগণের 
সঙ্গে তাঁহার আলাপ-পাঁরচয় করাইয়া দিলেন। অনুপমের দেহত্যাগেব খববে 
চৈতনাদেবের মনে দুঃখ হইলেও দেহত্যাগকালীন উচ্চভাবের কথা শুনিয়া 
অতিশয় হৃষ্ট হইলেন এবং শতমুখে তাঁহার প্রশংস। কারলেন। সনাতনের 
সঙ্গে তাঁহাদের দেখাসাক্ষাৎ হয় নাই জানিয়া চৈভনাদেবেব অন্তরে দুঃখ 
জন্মিল। হারিদাসের কুঠিয়াতেই রূপের বাসস্থান নার্ম্ট হইল, চৈতন্যদেবেব 
আদেশানুযায়ী গোবিন্দ প্রতাহ হরিদাসের নায় তাঁহাকেও মহাপ্রসাদ দিয়া 
আসতেন বরাবরই চৈতন্যদেব সকালবেলা শ্রীন্রীজগন্নাথ-মন্দির হইতে 'ফিরিয়া 
হাবদাসের কুঠিয়াতে আসতেন এবং তাঁহার কুশল সমাচার 'জিজ্ঞাসাপূর্ক 
কিছুক্ষণ সংপ্রসঙ্গ করিয়া সমনুদ্রস্লীনে যাইতেন। এখন রুপ গোস্বামীকে 
পাইয়া তাঁহার আনন্দের সীমা নাই; তাই হারিদাসের কুঠিয়ায় উভয়ের সঙ্গে 
সদালাপে বহুক্ষণ কাটিতে লাগিল। 

রথযান্রার সময় চৈতন্যদেবের অপূর্ব ভাবের আবেশ এবং বাবংবার এক 
সুমধুর কাঁবতা > আবৃত্তির কথা ভন্তগণের মুখে শুনিয়া শ্রীরূপের মন এ 
বিষয়ে বিশেষরুপে আকৃষ্ট হইল ৷ উন্ত কবিতার মর্ম একমাত্র দামোদর স্বরুপ 
জানিতেন। ভাবুক রসজ্ঞ কবিকুল-চুড়ামাঁণ রুপের পক্ষে উন্ত কাঁবতার মর্ম 
ও রসমাধূর্য হৃদয়ঙ্গম কারতে দোঁর লাগল না। 'তাঁন সেই ভাব অনুসবণ 
করিয়া অল্পাঁদন পরেই উহার পরিপোষক এক শ্লোক স্বয়ং রচনা কাঁরলেন 
এবং তালপন্লে লিখিয়া উহা চালে গণঁজয়া রাখিয়া সমূদ্রস্নানে গেলেন। সেই 
সময়েই চৈতন্যদেব শ্রীরূপের সঙ্গে মালত হইবার জন্য কুঁঠিয়ায় আঁসলেন 
এবং দৈবাধীন উন্ত পত্রের প্রাত তাঁহার দৃম্টি আকৃষ্ট হইল। কৌত.হলাক্লা'ত 
হইয়া তান সেই পন্র হস্তে লইলেন এবং উহা পাঠ করিয়া তাঁহার বিস্ময়ের 
অবধি রাঁহল না। তাঁহার যে গোপনভাব এক দামোদর ছাড়া অন্যের আবাদত, 
তাহা রূপ ঠিক-ঠিক ধারতে পাঁরয়াছেন এবং আত সন্দর ভাষায় প্রকাশ 
কারয়া সুমধুর শ্লোক রচনা কাঁরয়াছেন দেখিয়া অন্তর আন.ন্দ পাঁবপূর্ণ 
হইল। ইতিমধ্যে স্নান সায়া আসিয়া রূপ তাঁহার চরণ বন্দনা কাঁরলেন। 
প্রেমাঁবস্ট চৈতন্যদেব প্রথমে বাহ্যক কোষের ভাব দেখাইয়া, পরে তাঁহাকে 
প্রেমালজ্গনে বদ্ধ কাঁরযা জিজ্ঞাসা কাঁরলেন, “তুমি আমার অন্তরের গোপন 


১ রথের সময় চৈতনাদেব “কাব্যপ্রকাশ' নামক সংস্কৃত কাব্যালঙ্কার প্রস্থের 
মধুর রসাত্মক একটি শ্লোক পাঠ করিয়া নিজ অন্তরের ভাব শ্রীশ্রীজগন্নাথকে নিবেদন 
করিতেন । উক্ত শ্লোকের ভাব এই,-_কোন সুন্দরী রমণী আক্ষেপ করিয়া বলিতেছেন, 
-যিনি তাহার মনোহরণ করিয়াছিলেন তিনিই এখন তাহার স্বামী এবং সেই 
প্রাকৃতিক সৌন্দর্য সমস্তই এখনও বর্তমান ; তথাপি যৌবনোন্মেষে খে স্থানে উভয়ের 
প্রথম মিলন হইয়াছিল, সেই স্থানেই মিলিবার জন্য চিত্ত সমুৎকহ্ঠত । 


২২৮ শ্ীশ্রীচৈতন্যদেব 


কথা জানিলে কিরূপে 2” শ্রীরূপ সলজ্জভাবে চুপ কাঁরয়া রহিলেন। চৈতন্য- 
দেব তাঁহার উচ্চ কবিত্বশন্তি ও রসজ্ঞানের বিশেষ প্রশংসা করিয়া সেই পত্র 
লইয়া গিয়া শ্লোকের ভালমন্দ দোষগুণ বিচার কারবার জন্য মহাপাঁশ্ডিত 
দামোদর স্ববুপের হাতে দিলেন। আলঙকারক-শরোমাঁণ দামোদর িশেষ- 
ভাবে রূপকৃত শ্লোকের বিচারীবশ্লেষণ করিয়া উহার গভশর রস আস্বাদন 
কারলেন এবং খুব প্রশংসার সাঁহত চৈভন্যদেবকে বাঁললেন, “শ্রীরূপ নিশ্চয় 
তোমার আতীপ্রয় অন্তরঙ্গ ।"৯ বাস্তাবকই রূপ গোস্বামী চৈতন্যদেবের 
বিশেষ কৃপাপান্র হইয়াছিলেন এবং ভন্তিতত্বে ও রস-শাস্তে তাঁহার অসীম 
অধিকার জন্মিয়াছল। 

শ্রীপ্রীকষ্ণলনলা-তত্ব্যাখ্যা ও ভগবৎপ্রেমের সর্বোচ্চ আঁভব্যান্ত_মধুর রসের 
উচ্চতম অবস্থাসমূহ প্রচারের জন্য চৈতন্যদেবের অভিপ্রায় অনুসারে শ্রীরুপ 
সংস্কৃত ভাষায় "?বদগ্ধ মাধব” ও “লালিত মাধব” নামক দুইখানি নাটক 
ইতিপূর্বে রচনা কাঁরতে আরম্ভ কাঁরয়াছিলেন, পুরীতে অবস্থানকালেও অবসর 
সময়ে কিছু কিছ লাখতেন। চৈতন্যদেব নাটকের দোষগুণ বিচারের জন্য এক- 
দিন তাঁহার রচনা পাণ্ডিত ভন্তগণকে পাঁড়য়া শুনাইবার জন্য অনুরোধ 
করিলেন। শ্রীর্পের অত্যন্ত লজ্জাসঙ্কোচ বোধ হওয়াতে প্রথমে তান সন্মত 
না হইলেও, শেষে সকলের সনির্বন্ধ অনুরোধ উপেক্ষা কারতে না পাঁরয়া 
একাদিন পাঁড়িয়া শুনাইলেন। গ্রন্থের মঙ্গলাচরণ ও গুরু-ইম্ট নমস্কার ইত্যাদি 
পাঠ করিবানান্র শ্রোতৃবৃন্দের অন্তর আনন্দে পরিপূর্ণ হইল। তাঁহার ভাষা, 
ভাব ও কবিত্বশান্ত দেখিয়া সকলেই মোহত হইলেন। রায় রামানন্দ, দামোদর 
স্বরূপ: সার্বভৌম মহা মহা পণ্ডিতগণের অন্তরেও শ্রীরপের অদ্ভুত কবিত্ব- 
শক্তি, তত্তৃন্ঞান ও রসবোধ দেখিয়। বিস্ময় জাঁন্মল : সকলে উচ্চপ্রশংসা করিলেন। 
তৎপরে চৈতন্যদেবের আদেশানুযায়, স্বরূপ দামোদর অলঙ্কারশাস্ত্র অনুসারে 
নাটকের লক্ষণাঁদ বিচার করতঃ শ্রীরূপের কাবত্বশান্তর বিশেষ পাঁরচয় দলে, 

চৈতনাদেবের সমীপে, পুরীতে দশমাস অবস্থান করিয়া, তাঁহার 
উপদেশানূষায়শ সাধন-ভজনাঁদতে ্রীরূপের অন্তরের অভিলাষ পূর্ণ এবং 
মানবজন্ম সার্থক বোধ হইল । এইসময়ে বিশেষভাবে শিক্ষা দিয়া, ধর্ম- 


১ ব্রজগোপীর ভাবে বিভোর চৈতন্যদেব রথের উপর জগন্নাথকে দর্শন করিয়া 
কুরুক্ষেত্রে বহুকাল পরে শ্ত্রীকৃষণ-সঙ্গে মিলিতা গোপীগণের অন্তরের ভাব অনুভব 
করতঃ উক্ত কবিতা পাঠ করিতেন ৷ শ্ীরাপ তাহা বুঝিতে পারিয়া তদনূযায়ী শ্লোক 
রচনা করেন । উক্ত শ্লোকের ভাব এই শ্রীমতী রাধা বহু দিন বিরহের পর কুরুক্ষেন্তে 
শ্রীরুষ্ণসঙ্গে মিলিতা হইলেও, সেই রৃন্দাবন যমূ নাপুলিনে মধুর মিলনের কথা স্মরণ 
করিয়া সথিগণের নিকট আবার সেইরূপ মিলনের জন্য উৎসুক্য প্রকাশ করিতেছেন । 


পরীবাস- প্রচারক গঠন ২২৯ 


সংস্থাপক সম্ন্যাসি-চুড়াম তাঁহাকে ভাঁবষাতে স্বাঁয় প্রবার্তত ভান্তধর্মের 
প্রচারক ও সংরক্ষক আচার্যরূপে গঠন কাঁরলেন। তৎপরে তাঁহাকে সনাতনের 
সাঁহত ব্রজভুমতে বাস করিয়া ব্লজের ল:স্ততীর্থ উদ্ধার ও উত্তব-পাশ্চমাণ্লে 
ভগবদ্‌ভাক্ত ও প্রেমধর্ম প্রচারের জন্য নির্দেশ দিয়া পাঠাইলেন। 'ঁতাঁন সেই 
আদেশ অবনতমস্তকে গ্রহণ পূর্বক পুরী হইতে যাত্রা কাঁরয়া গৌড়ে উপস্থিত 
হইলেন। সেখানে বাড়ীঘর বিষয়সম্পাত্তর সুব্যবস্থা কাঁবতে প্রায় এক বৎসর 
লাগল। তাঁহার বিপুল বষয়-বৈভবের কিয়দংশ আতয়স্বজনকে ভাগ- 
বাঁটোয়ারা করিয়া দিলেন, কিয়দংশ দেবস্থান সাধু-সন্ন্যাসী গরীব-দ:এখীব 
সেবার্থে দান করলেন এবং বাকী সমস্ত অনুপমের পত্র শ্রীজীবকে? দিলেন । 
এইভাবে সুব্যবস্থা করিয়া দয়া স্কংসারের ঝঞ্জাট ষোল আনা মিটাইয়া দিয়া, 
বৃন্দাবনে মহাপ্রস্থান করিলেন। শ্রীরুপ-সনাতন দুই ভাই চৈতন্যদেবের 
আদেশানূযায়শী ব্লজে বাস করিয়া সমগ্র উত্তর-পাশ্চমাণ্চলে প্রেনভান্তর বিমল 
স্লোত প্রবাহত কাঁরয়াছিলেন। 

এইরূপে এইকালে অন্তরঙ্গ ভন্তগণকে শিক্ষাদান, সাধনভজনে উৎসাহ' 
প্রদান ও ধর্মপ্রচারক আচার্যরুপে তাঁহাদের জীবন গঠনে চৈতনাদেবের বিশেষ 
দৃষ্টি দেখা যায়। প্রয়োজনানুযায়ী তান তাঁহাঁদগকে কঠোর শাসন কারয়াও 
শিক্ষা দিতেন। হরিদাস নামক জনৈক বাঙালী সংসারত্যাগী বৈরাগী যুবক 
তাঁহার আশ্রিত হইয়া পুরীতে অবস্থান কাঁরয়া সংসঙ্গে সাধনভজনে কাল 
কাটাইতেোছিলেন। হরিদাসের গলার স্বর খুব মিষ্ট ছিল এবং চমৎকার কীর্তন 
কাঁরতেন। তাঁহার সুমধুর কীর্তন শ্যীনয়া চৈতন্যদেবের খুব আনন্দ হইত. 
এজন্য তান তাঁহার বিশেষ স্নেহভাজন 'ছিলেন। ভন্তগণের নিকট তাঁহার 
পারচয় ছিল 'ছোট হরিদাস'। সেই বংসব স্বরুপ দামোদরের পরমবন্ধু 
সুপাণ্ডিত ভক্ত ভাগবতাচার্য চৈতন্যদেবের সঙ্গ কারবার আভলাষে পুরীধামে 
আনিয়া কিছুকাল বাস কাঁরতেছিলেন। স্বহস্তে রন্ধন কাঁরয়া একাঁদন 
সন্ন্যাসীকে ভিক্ষা দিবার জন্য ভক্তিমান আচার্যের মনে সাধ হওয়াতে জিনিস- 
পত্র সংগ্রহ কাঁরতে লাগলেন। উত্তম সরু চাউল সংগ্রহ করিতে না পারায় 
আচার্ষের মনে খুব দুঃখ জাঁন্মল, এবং সেই কথা ছোট হাঁরদাসের নিকট প্রকাশ 
কাঁরলে 'তাঁন পুরীর 'বাশষ্ট ভন্ত শিখি মাহিতার বাড়ী গিয়া তাঁহার ভাগনী 
শ্রীমত+ মাধব দাসীর নিকট হইতে কিছু সুগন্ধি মাহ চাউল ভিক্ষা করিয়া 
লইয়া আসিলেন। শ্রীমতী মাধবী দাসী আঁত উচ্চশ্রেণীর সাধিকা এবং চৈতনা- 
দেবের প্রাত বিশেষ ভীন্তসম্পন্না ছিলেন। শোনা যায়, চৈতন্যদেবের উচ্চ অবস্থা, 


১ পরিশিষ্ট দ্রণ্টব্য 1 


২৩০ শ্রীপ্রীচৈতনাদেব 


প্রেমভন্তির তত্ব বুঝিতে সক্ষম, পুরীতে মাত্র 'সাড়ে তিনজন' ছিলেন-_স্বরূপ 
দামোদর, রায় রামানন্দ, শখ মাহতঁ ও তাঁহার জ্যেষ্ঠা ভগিনধ মাধবী দাসখ। ৯ 

সন্ন্যাসীকে নিমন্ত্রণ কারয়া ভাগবতাচার্য 'নার্দস্ট দিনে সেই সংগান্ধ 
চাউলের অন্ন ও নানাবিধ সুস্বাদ; ব্যঞ্জন রন্ধন কাঁরয়াছেন। যথাসময়ে চৈতন্য- 
দেব ভিক্ষার জনা আসিয়া উপাস্থত। আচার্য আতিশয় ভন্তি সহকারে প্রিয়তম 
সন্নযাসীকে অভ্যর্থনা কাঁরয়া বসাইলেন, এবং স্বহস্তে পাঁরবেশন করিয়া পরম 
আদরের সাহত খাওয়াইতে লাগিলেন। ভন্তপ্রদত্ত সেই সকল আঁত উপাদেয় 
খাদ্য আস্বাদ কাঁরয়া তাঁহার পাঁরতোষ জন্মিল, রান্নার বিশেষ প্রশংসা করিলেন 
এবং কৌতূহলাক্রান্ত হইয়া জিজ্ঞাসা কাঁরলেন, “ভট্টাচার্য, এমন সূন্দব সুগন্ধ 
মিহি চাউল কোথায় পাইলেন?” তদ;ভ্তরে আচার্য জানাইলেন, “ছোট হারদাস 
মাধবী দাসীর নিকট গিয়া এই চাউল মাগিয়া লইয়া আসয়াছেন।” চৈতন্যদেব 
চাউলের খুব প্রশংসা করিলেন বটে, কিন্তু “ভিক্ষা গ্রহণান্তে কুঠিয়ায় গিয়া 
সেবক গোবিন্দকে গম্ভীরভাবে আদেশ করিলেন. “অদ্য হইতে ছোট হারদাসকে 
আর এখানে আসিতে দিও না৷" 

আদর্শ সন্ন্যাসী চৈওন্যদেব নিজে যেমন সর্ব তোভাবে কাঁমনী-কাণ্টন হইতে 
দূরে অবস্থান করিতেন, ত্যাগ-ভন্তগণও সেই আদর্শ যাহাতে ঠিক ঠিক 
পালন করেন, সেই বিষয়ে তাঁহার তাঁক্ষ্ম দৃম্টি ছিল। কামিনী-কাণ্চনের 
সম্পকই ত্যাগীর সর্বনাশের হেতু। শ্ত্রীমদ্ভাগবতে ভীন্তমতঁ স্বীলোকের' 
সম্পর্ক পর্যন্ত ত্যাগণব পক্ষে তৃণাচ্ছাঁদত কূপের ন্যায় মহা বিপজ্জনক বালয়া 
বর্ণত হইয়াছে । তাগণ বৈরাগণ হরিদাসের পক্ষে মাধবী দাসীর নিকট 
যাতায়াত ও কথাবাতণ, চৈতন্যদেবের নিকট আতিশয় গাঁহ'ত অপরাধ বাঁলয়া 
বিবেচিত হইল, সেইজন্যই তান সকলের শিক্ষার উদ্দেশ্যে হারদাসের প্রাত 
কঠোর দণ্ডের বিধান কাঁরলেন। 

হারদাস অপরাহে অন্যান্য দিনের ন্যায় কীর্তন শুনাইতে আসলেন; কিন্তু 
ভিতরে প্রবেশের অনুমতি পাইলেন না। গোবিন্দের মুখে চৈতন্যদেবের কঠোর 
আদেশের কথা শুনিয়া মনঃপ্রাণ শিহারিয়া উঠিল; অনেক সাধাসাধনা কারিলেন, 
কোন ফল হইল না। অবশেষে 'িবুপায় হইয়া হাঁরদাস ভগনহদয়ে বাসস্থানে 
ফারয়া আসলেন এবং দরজায় {খল দিয়া ঘরেব ভিতরে উপবাস হইয়া 
নিকট গিয়া হারদাসের অপরাধ জানতে চাঁহলেন। সমস্ত ঘটনা উল্লেখ কাঁরয়া 
গভীর ক্ষোভের সাঁহত-__ 


১ প্রাচীন গণনার প্রণালীতে পুরুষ হইতে স্ত্রীলোকের পৃথকত্ব বোধের জন্য 
অর্ধেক লিখার প্রথা ছিল। সেইজন্যই তিনজন পুরুষ এবং একজন শ্দীলোক,--সাড়ে 
তিনজন বলা হয়। 


পুরীবাস- প্রমারক গঠন ২৩১ 


"প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ । 
দোখতে না পাঁর আম তাহার বদন॥ 
দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। 
দার-প্রকীত হরে মুনি জনার মন॥ 
ক্ষুদ্র জীব মকর্ট বৈরাগ্য কারিয়া। 
হীন্দ্রিয় চরাইয়া বুলে প্রকীতি সম্ভাষিয়া ॥” 


ভন্তগণ কাতরভাবে নিবেদন কাঁরলেন. “হারদাসের যথেষ্ট শিক্ষা হইয়াছে, 
এমন কর্ম আর কখনও করিবে না, এইবারের মত ক্ষমা করদন।” স্বরূপ ও 
অন্যান্য বিশিষ্ট ভক্তগণ চৈতন্যদেবের মন নরম করিবার জনা অনেক চেষ্টা 
কাঁরলেন; কিন্তু কোন ফল লাভ হইল না। 


"প্রভু কহে কভু নহে বশ মোর মন। 
প্রকীতি-সম্ভাষী বৈরাগী না করে স্পর্শন॥ 
নিজ কার্যে যাও সবে ছাড় বৃথা কথা। 
পুনঃ যাঁদ কহ আমা না দোঁখবে হেথা ৷” 


তাঁহার ভাব দোঁখয়া ভন্তগণ ভীতচিত্তে স্ব স্ব স্থানে গমন কাঁরলেন। 


এদিকে ছোট হরিদাস তিন দিন পর্যন্ত ঘরের ভিতর উপবাসেই পাঁড়য়া 

রাহলেন._স্নানাহার বন্ধ। ভন্তগণের চিত্তে আতিশয় দুঃখ জান্মল ; তাঁহারা 
স্থির থাকতে না পারয়া শেষে সকলে মিলিয়া যুক্তি কারয়া শ্রীমৎ স্বামণ 
পরমানন্দ পুরী মহারাজকে চৈতন্যদেবের নিকট পাঠাইলেন। ভরসা.- 
পুরীঁজির কথায় তাঁহার মন নরম হইতে পারে, কারণ পুরাঁজকে তিনি 
আতিশয় শ্রদ্ধা কারতেন। চৈতন্যদেব পৃরাঁজিকে ভীন্তভরে আঁভবাদন করিয়া 
আসনে বসাইলেন এবং সসম্দ্রমে জিজ্ঞাসা করিলেন, কোন প্রয়োজনবশতঃ 
আিয়াছেন কিনা। পরমানন্দজ সমস্ত ব্যাপার বুঝাইয়া বালয়া ছোট 
হরিদাসেব অপরাধ ক্ষমা কারবার জন্য বিশেষ অনুরোধ কাঁরলেন। তাঁহার 
কথা শুনিয়া চৈতন্যদেবের বদনমণ্ডল গম্ভীরভাব ধারণ কারল। তান 
স্বামিজণকে বলিলেন, “আমার জন্য আপনাদের অসুবিধা হইতেছে । অনুমাত 
কারলে আমি গোঁবিন্দকে লইয়া আলালনাথে গিয়া বাস কাঁরতে পারি; এখানে 
আপনারা সকলে ছোট হারিদাসকে লইয়া আনন্দে থাঁকতে পারবেন ৷” 

“শুনিয়া কহেন প্রভু শুনহ গোঁসাই। 

সব বৈষ্ণব লইয়া তুমি রহ এই ঠাঁই॥ 

মোরে আজ্ঞা দেও মুই যাই আলালনাথ। 

একেলা রাঁহব তাহা গোঁবন্দ মাত্র সাথ] 


২৩২ ন্ৰীশ্ৰীচৈতন্যদেব 


চৈতনাদেব গোবিন্দকে ডাঁকয়া আলালনাথ যাইতে উদ্যোগী হইলেন 
দেখিয়া পরমানন্দজীর প্রাণ ডীঁড়য়া গেল; তখন সুমধুর বাক্যে তাঁহাকে শান্ত 
ও নিবৃত্ত কাঁরয়া স্বামিজী বিদায় লইলেন। 

স্বরূপ উপায়ান্তর না দেখিয়া অগত্যা ভন্তগণসহ ছোট হাঁরদাসেব কুঠিয়াতে 
উপস্থিত হইলেন। সকলের প্রবোধবাক্য ও সান্্বনাতে তাঁহার মনে খুব ভরসা 
হওয়ায়, দরজা খুলিয়া হারদাস ভন্তগণের সাহত কথাবার্তা বলিলেন, এবং 
স্নানাহার করিয়া তাঁহার শরীর সুস্থ হইল। সেই অবাধ ছোট হাঁরদাস 
চৈতন্যদেবকে দুর হইতে দর্শন ও প্রণাম করিতেন্ত-_-বিশেষতঃ তান যখন 
সমুদ্রে স্নান করিতে যাইতেন সেই সময়ে । তান 'কন্তু তাঁহার দিকে মোটেই 
লক্ষ্য কারতেন না। হারদাসের ভরসা ছিল, তান ক্রমে ক্রমে তাঁহার প্রাঁত প্রসন্ন 
হইবেন, কথাবার্তা বলিবেন, কিন্তু অনেকাঁদন গত হইলেও চৈতন্যদেব তাঁহাকে 
উপেক্ষা করিয়াই চালতে লাগলেন। দোঁখয়াও দেখেন না, সম্মুখে পাঁড়লেও 
পাশ কাটাইয়া চলিয়া যান,_একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা কবেন না। হাঁবদাসের 
নিজ জাবনে ধিক্কার উপস্থিত হইল ; কাহাকেও কিছ না বাঁলয়া একাঁদন 
গোপনে উত্তর-পশ্চিমের দকে চলিয়া গেলেন। 

ইহার কিছুকাল পরে নববর্ষ উপাস্থিত। বৎসরের প্রথম দিনে চৈতন্যদেবের 
শুভ আশীর্বাদ গ্রহণ ও দর্শন-প্রণাম কারবার জন্য ভন্ত-সজ্জনগণ সমবেত 
হইয়াছেন। ছোট-বড়, নবীন-প্রাচীন সকল ভন্তগণকে দেখিয়া তাঁহার অন্তরে 
খুব আনন্দ হইয়াছে। আজ তাঁহার হৃদয়ের অপার করুণার উৎস শতধারে 
উচ্ছবাঁসত। ভন্তগণের নিজ নিজ অভিলাষানুযায়ী সকলেরই আকাঙ্ক্ষা পূর্ণ 
করিতেছেন। এমন সময়ে এই আনন্দেব মেলাতে আশ্রিত ভন্ত ছোট 
হারদাসের জন্য সাত স্নেহ-ভালবাসা অকস্মাৎ উৎসারত হইয়া পাঁড়ল,_ 
ব্যাকুল হইয়া চৈতন্যদেব বলিয়া উঠিলেন, “ছোট হরিদাস কোথায় ঃ তাহাকে 
ডাকিয়া আন!” এতকাল পরে হরিদাসের প্রাত তাঁহার টান দেখিয়া ভন্তগণেব 
হৃদয় বিগলিত হইল। তাঁহার করুণস্বরে নিবেদন কাঁরলেন, “প্রভো! ছোট 
হাঁরদাস কাহাকেও কিছু না বাঁলয়া গোপনে পুরী ছাঁড়য়া কোথায় চলিয়া 
শিয়াছেন, আমরা তাঁহার খবর কিছুই জানি না।” হাঁরদাসের নিরুদ্দেশ-বার্ত 
শুনিয়া চৈতন্যদেব মর্মাহত হইলেন। 

ছোট হরিদাস পুরী হইতে বাহির হইয়া তীর্থাঁদি দর্শন কাঁরতে কাঁরতে 
কমে তীর্থরাজ প্রয়াগে আসিয়া উপাস্থত হন এবং কিছুকাল এই মনোবম 
স্থানে অবস্থান কাঁরয়া ভগবদূভজনে মনোনিবেশ করেন। অনিত্য সংসারে 
তাঁহার আর মোটেই স্পৃহা রহিল না; চৈতন্যদেবের সঙ্গলাভে বাঁণ্টত হইয়া 
এখন জাবনধারণেও তৃষ্ণা উপাঁস্থত হইল । প্রাচীন কাল হইতে তত্বজ্ঞ 
মহাস্মাগণের স্বেচ্ছায় দেহাবসজনের প্রথা এদেশে প্রচলিত আছে। সর্পের 


পুরীবাস- প্রচারক গঠন ২৩৩ 


নির্মোক পাঁরত্যাগের ন্যায় তাঁহারা জীরের সর্বাপেক্ষা প্রিয় এই দেহকে অনায়াসে 
পরিত্যাগ করেন। হিমালয়ে, ত্রবেণীতে, গোবর্ধনে, জগন্নাথের রথচক্রের নীচে, 
এইরূপে কেহ কেহ দেহত্যাগ করিয়াছেন বাঁলয়া শোনা যায়। দেহধারণরূপ 
বিড়ম্বনা অসহ্য হওয়ায় হরিদাস একদিন চৈতন্যদেবের পাদপদ্ম ধ্যান কারিতে 
কাঁরতে ইম্টমল্ন স্মরণ কাঁরয়া ভ্রবেণীসত্গমে ন*ববদেহ বিসর্জন দিয়া বাঞ্ছিত 
গাঁত লাভ কারলেন। 

হরিদাসের জন্য পুরীর ভন্তগণ বিশেষ চিন্তিত ছিলেন , এক বৎসর পরে 
তাঁহাদের নিকট তাঁহার দেহত্যাগের সংবাদ পেশীছিলে সকলেই দুঃখিত 
হইলেন। চৈতন্যদেব 'স্বকর্মফলভাক্‌্পুমান্‌' এই শাস্ববাক্য উচ্চারণ কাঁবলেন 
এবং ত্যাগী ভন্তগণকে লক্ষ্য করিয়া বলিলেন, “প্রকাতদর্শন কৈলে এই 
প্রায়শ্চিত্ত ॥” হারদাসের ঘটনাতে সকলের এমন শিক্ষা হইল যে. “স্বপ্নেও 
ছাঁড়ল সব স্ব সম্ভাষণে॥" 

চৈতন্যদেবের অন্তরঙ্গগণের অনেকে আঁত তাঁক্ষণপাষ্ট, বিচক্ষণ, বিচারশশল 
ব্যান্ত ছিলেন ; তাঁহারা একাঁদকে যেমন অদ্ভুত ৬।গি-তপদ্বী, অনাঁদকে তেমান 
লোঁকিক ব্যবহারেও নিপুণ। চৈতন্যদেবের সন্ন্যাসের পর তাঁহারা তাঁহার সঙ্গে 
সঙ্গে পুরী পর্যন্ত অনুগমন করেন এবং তদবধি পুবাীঁতেই বাস করতঃ তাঁহার 
সেবা পারচর্যাতে আত্মীনয়োগ করেন। তাঁহাদের অন্যতম, নোম্ঠক ব্রহ্মচারী 
পাণ্ডত দামোদর এরূপ তীক্ষদৃম্ট সমালোচক ছিলেন। দামোদরেব স্নামস্ট 
শাসনে পবমানান্দিত চৈতন্যদেব রহস্য কাঁরয়া বাঁলতেন,_ 


“আমি ত সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী । 
আমার উপর সদা আছে বাক্যদণ্ড ধরি॥” 


চাল-চলনে, কথাবার্তায়, যাহাতে কোন লোক চৈতন্যদেবের অকলঙ্ক শৃদ্্ 
চাঁরত্রে বিন্দুমাত্র কালিমা লেপন কাঁরতে না পারে, সেজন্য তীক্ষণদৃম্টি দামোদর 
সর্বদা নজর রাখিতেন। 

একসময় পুরীর একটি পিতৃহীন অল্পবয়স্ক ব্রাহ্মণবালক চৈতন্যদেবের 
নিকট যাতায়াত আরম্ভ করে। প্রয়দর্শন সুশীল বালকের ভীন্তভাব দেখিয়া 
তাঁনও তাঁহার প্রাত বিশেষ অনুগ্রহ ও স্নেহ প্রদর্শন করিতেন। পিতৃহ'ন বালক 
আদর পাইয়া সন্নযাসীর প্রাত আতিশয় আকৃষ্ট হইল এবং ঘন ঘন আসতে 
লাগিল। দূরদশর্ দামোদর এইভাবে বালকের ঘন ঘন যাতাধাত এবং চৈতনা- 
দেবের সাহত মেলামেশা পছন্দ করিতেন না। কিছুকাল পরে দামোদর যখন 
শুনলেন, বালকের বিধবা মাতা ভীন্তমতী হইলেও, বয়স অল্প এবং পরমা 
সুন্দরী তখন তান আর চুপ কাঁরয়া থাকা সঙ্গত মনে করিলেন না। বালকের 
সঙ্গে সন্ন্যাসীর বেশশ “পিরীতি” দৌঁখলে লোকের মনে সন্দেহ হওয়া 'বাঁচত্র 


২৩৪ শ্রীত্রীচৈতন্যদেব 


নহে । তাঁহার প্রাণাধিক প্রিয় অকলঙ্ক চাঁদে কলঙ্কের আশঙ্কা কাঁরয়া দামোদর 
চৈতন্যদেবকে বালকের সঙ্গে মিশতে নিষেধ কারলেন। তাঁহাকে বিশেষরপে 
সাবধান কাঁরয়া স্পষ্টবন্তা দামোদর বলিলেন, _ 

“পশ্ডিত হইয়া কেনে বিচার না কর। 

রাণ্ডা ব্লাহ্গণীর বালকে প্রীত কেন কর॥ 

যদ্যাপ ব্রাহ্মণ সেই তপাস্বনী সতী । 

তথাপি তাহার দোষ সুন্দরী যুবতা। 

তুমিও পরম যুবা পরম সূন্দর। 

লোক কানাকানি বাতে দেহ অবসর ॥" 
দামোদরের দূরদর্শিতা, ‘বিচক্ষণতা ও অসশম ভালবাসা দোঁখয়া চৈতন্যদেবের 
অন্তর আঁতশয় পুলাঁকত হইল । তান কৃতজ্ঞতা প্রকাশপূর্কক ভন্তগণের নিকট 
দামোদরের বিশেষ প্রশংসা কাঁরলেন এবং বালকের সঙ্গে সম্পর্ক একেবারে 
ত্যাগ কারলেন। 

উত্ত ঘটনাতে চৈতন্যদেবের অন্তরে দামোদরের প্রাতি গভীর শ্রদ্ধা-ীব*বাস 
উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অপর একাটি কথার উদয় হইল । দামোদরের তঁক্ষ! 
দৃষ্টি এখানে তাঁহাকে রক্ষা কারতেছে। কিন্তু নবদ্বীপে মিশ্র-পান্নবারে যাঁদ 
কিছু হয়? সেখানে ত এরুপ বিচক্ষণ অভিভাবক কেহ নাই! একাঁদন চৈতন্য- 
দেব দামোদরকে নিভৃতে ডাকিয়া স্বীয় অন্তরের কথা ব্যন্ত কীরলেন এবং 
নবদ্বীপে গিয়া শচীদেবীর নিকটে বাস করিবার জন্য তাঁহাকে বিশেষ অনুরোধ 
জানাইলেন। 
দামোদরের জন্মস্থান নবদ্বীপ. মিশ্র-পারিবারের সন্নিকটে । ব্রাহ্মণসন্তান, 

আঁববাহিত, নোম্ঠক ব্রহ্মচারী- বাল্যকাল হইতে দামোদর চৈতন্যদেবের বিশেষ 
অনুগত. তাঁহার সঙ্গলাভের আশাতে পরবাসী হইয়াছেন। এখন তাঁহাকে 
ছাঁড়য়া যাওয়া অতাব কষ্টসাধ্য বুঝলেও, চৈতন্যদেব শচদেবীর কাছে গিয়া 
থাকার জন্য অনুরোধ কাঁরয়া বলিলেন,_ 


“তোমা বিনা তাঁহার রক্ষক নাহ দোখ আন। 
আমাকেই যাতে তাম কৈলে সাবধান ॥ 
তোমা সম নিরপেক্ষ নাহ মোর গণে। 
নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে॥ 
আমা হৈতে যে না হয় সে তোমা হৈতে হয়৷ 
আমাকে কাঁরলে দণ্ড আন কেবা হয়॥ 
মাতার গৃহে রহ যাহ মাতার চরণে। 

তব আগে নাহ কার স্বচ্ছন্দাচরণে ॥ 


পুরীবাস- প্রচারক গঠন ২৩৫ 


মধ্যে মধ্যে কভু আজিও আমার দর্শনে । 
শীঘ্র করি পুনঃ তাহা কারও গমনে॥ 

মাতাকে কাঁহও মোর কোট নমস্কারে। 
মোর সুখ-কথা কাঁহ সুখ দিহ তাঁরে॥" 


চৈতন্যদেবের সনির্বন্ধ অনুরোধ দামোদর উপেক্ষা কাঁরতে পারলেন না, 
শ্রীশ্রীজগন্নাথদেবকে সাম্টাগগ প্রণাম ও তাঁহার আশীর্বাদ প্রার্থনা কারিয়া শুভ- 
দিনে নবদ্বীপ যাত্রা কারলেন। বিদায়কালে, চৈতন্যদেব তাঁহাকে প্রেমালিঙ্গনে 
বদ্ধ কারয়া বিশেষ প্রীতি-ভালবাসা দেখাইলেন। জননীর উদ্দেশ্যে সাম্টাঙ্গ 
প্রণাম নিবেদন করিয়া, জননী ও ভত্তগণের জন্য পৃথক পৃথক ভাবে, মহাপ্রসাদ 
তাঁহার সঙ্গে পাঠাইলেন। এ 
নবদ্বীপে উপস্থিত হইয়া দামোদর শচীদেবীর চরণে দণ্ডবৎ প্রণামানন্তর 
চৈতন্যদেবের অভিপ্রায় নিবেদন কাঁরলেন। ইহাতে বৃদ্ধার প্রাণে আতিশঙ্ন 
আনন্দের সঞ্চার হইল। সন্ন্যাসী হইয়াও নিমাই তাঁহাদের মঙ্গলের জন্য চিন্তা 
করেন জানিয়া, শচী-মাতা স্নেহে-বাৎসল্যে বিগালত হইলেন। দামোদর ক্রমে 
ক্রমে আচার্য অদ্বৈত ও অন্যান্য ভন্তণণের সঙ্গে দেখা-সাক্ষাৎ কাঁরয়া চৈতনা- 
দেবের শুভেচ্ছা জানাইলেন; তাঁহাদের প্রাত সন্ন্যাসীর অহেতুক ভালবাসা 
দেখিয়া সকলেই আতশষ উৎফুল্ল হইলেন এবং সকৃতজ্ঞ চিত্তে দামোদরকে 
আদর-যক্ কাঁরলেন। চৈতন্যদেবের আঁভপ্রায়ানুযায়শ দামোদর অল্পাঁদনের 
মধ্যেই সকল বিষয়ে পু্খানুপুজ্খরুপে খোঁজ লইলেন এবং তাঁহার িদেশা- 
নুসারে শচী ও বিবষদাপ্রয়ার তত্ত্বাবধান, সেবা-শুশ্রুষা,সকল বিষয়ের 
সুব্যবস্থা হইল। ভন্তগণও অনেক বিষয়ে তাঁহার নিকট শিক্ষা পাইলেন। 
“দামোদর আগে স্বাতন্ত্য না হয় কাহার। 
তাঁর ভয়ে সবে করে সঙ্কোচ ব্যবহার ॥ 
প্রভুগণে যারে দেখে অল্প মর্যাদা লঙ্ঘন। 
বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন ॥" 
তদবাঁধ দামোদর পাঁণ্ডত নবদ্বীপবাসন হইলেও প্রত বৎসর রগধান্রার 
সময় গোঁড়ীয় ভন্তগণসহ পুরীতে গমন কাঁরযা চৈওনাদেবের সঙ্গে মিলিত 
হইতেন। তাঁহার শহখে নবদ্বীপের সমস্ত খবর পাইবা চৈতন্যদেবের মন 
নিশ্চিন্ত থাঁকত এবং পুরী হইতে আসিয়া শচীদেবীকে চৈতনাদেবের কুশল 
সমাচার, প্রণাম ও মাতৃভান্তর পাঁরচয় দিলে বুদ্ধারও আনন্দের সীমা থাকত 
না। 
এইস্থানে প্রসঙ্গ্রমে একটি বিষয় আমরা উল্লেখ কাঁরতেছি। মিশ্র- 
পরিবারের পুরাতন সেবক ঈশানের পক্ষে বয়সের আঁধকা ও দেহের দর্বলতা- 


২৩৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


হেতু সমস্ত কাজ সনর্বাহ করা যখন কঠিন হইয়াছিল, তখন চৈতন্যদেবের 
অনুমাতি মতে শ্রীবংশীবদন ঠাকুর নামক অল্পবয়স্ক নবদ্বীপবাসশ জনৈক 
ভন্ত ব্রাহ্মণকুমার, ঈশানের সহকার্মরূপে মিশ্রগৃহে সেবাধিকার প্রাপ্ত হইয়া- 
ছিলেন। বংশীবদন আতিশয় সৌভাগ্যবান ছিলেন, তান দেবী বিষ্ুপ্রয়ার 
বিশেষ কৃপাপ্রাগ্তদেবী স্বয়ং তাঁহাকে কৃপা কারিয়া দীক্ষা 'দিয়াছলেন। 
বংশীবদন বিবাহ কাঁরয়া গৃহস্থাশ্রম স্বীকার কাঁরলেও তাঁহার মনঃপ্রাণ শচী- 
বিষ্দাপ্রয়ার সেবাতেই অর্পিত ছিল। মিশ্রভবনের সাম্নকটেই তাঁহার পৈতৃক 
বাস-ভটা, কিন্তু তিনি বাড়ীঘরের কোন খোঁজখবর লইতেন না, তাঁহার ভাই- 
বন্ধুরাই এ সমস্ত বিষয়-আশয় দেখাশুনা কারতেন। এইরুপে বংশবদন 
ঠাকুর সেবাধিকার পাইলেও, দামোদরই ছিলেন মিশ্রগৃহের আভিভাবক ও 
তত্বাবধায়ক। তাঁহার নিদেশানসারেই সকল 'কছু সুশৃঙ্খলায় সম্পাদিত 
হইত। 

চৈতন্যদেবের উপদেশানুযায়শী, কছুকাল ব্রজভূমে বাস কারবার পর 
সনাতনের মনে তাঁহাকে দর্শনের আকাক্ক্ষা আঁতশয় প্রবল হইল। ভ্রাতাদের 
সঙ্গে দেখা কারবার জন্যও তানি আগ্রহান্বিত ছিলেন, সেইজন্য শ্রীরুপ ও 
অনুপম পঢ়রী যাত্রা কাঁরয়াছেন খবর পাইয়া, তিনিও পুরী অভিমুখে রওয়ানা 
হইলেন। চৈতন্যদেব যে পথে কাশণ হইয়া পুর গির়াছলেন, সনাতনেরও সেই 
পথেই যাওয়ার তীর আকাঙ্্ষা। তান দুর্গম রাস্তার দুঃখকম্টের কথা গ্রাহ্য 
করিলেন না. খোঁজখবর লইয়া সেই পথেই যাত্রা কারলেন। মনে হয, রাজবন্দশ 
সনাতনের পক্ষে গৌড়ের রাস্তায় চলা নিরাপদও ছিল না। যাহাই হউক, 
ভগবানের নাম স্মরণ করিতে করিতে সদীর্ঘ রাস্তা আঁতক্রম কারিয়া ক্রমে 
ক্রমে প্রয়াগ ও কাশী দর্শনান্তর সনাতন ঝাড়খশ্ডে আসিয়া জঙ্গলের মধ্যে 
প্রবেশ করিলেন। দুর্গম রাস্তা, তাহার উপর ভিক্ষার অসুবিধা, অর্ধাশনে- 
অনশনে, বহু কষ্টে তাঁহার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হইয়া পাঁড়ল। বোধহয় 
সেইসময়ে ধতুও অনুকূল ছিল না. তাই জলবায়ুর দোষে শরীরের রন্ত খারাপ 
হইয়া সর্বাঙ্গে ভয়নক খোস-পাঁচড়া দেখা দিল! সুখে দুঃখে সমান "নার্বকার 
হইলেও সনাতন ভাবলেন, এই অশহচি পচা দেহ লইয়া চৈতন্যদেবের নিকট 
যাওয়া উাঁচত নহে। বিশেষতঃ শ্রীশ্রীজগন্নাথের মাঁন্দরের নিকঢেই তাঁহার বাস 
সেখানে শ্রীশ্রীজগন্নাথের সেবকগণ সর্বদাই চলাফেরা করেন। এই অবস্থায় 
তাঁহাদের অঙ্গস্পর্শ ঘাঁটলেও মহা অকল্যাণ। কাজেই সেখানে যাওয়া এখন 
অনুচত। আর এই অশুঁচি দেহ রাখাও ঠিক নহে চিন্তা কাঁরয়া সনাতন ঠিক 
কারিলেন, দেহত্যাগ করাই শ্রেয়ঃ। কিভাবে দেহ বিসজন দিবেন ভাবিয়া তানি 
ঠিক করিলেন। রথযাত্রা নিকটবর্তঁ;_-পুরীতে গিয়া দূর হইতে একবার 
চৈতন্যদেবকে দর্শন কাঁরবেন, তৎপরে রথের দিনে, রথোপাঁবণ্ট শ্রীশ্রী জগন্নাথের 


পুরীবাস- প্রচারক গঠন ২৩৭ 


মুখচন্দ্র দোখতে দোঁখতে রথচক্রের নীচেই শরাঁর ত্যাগ কাঁরবেন। সৎকল্প স্থির 
করিয়া সনাতন আনন্দিত মনে পথ চলিতে লাগিলেন, এবং যথা সময়ে পুরণ 
পেশছিয়া খোঁজ লইয়া হাঁরদাসের কুণিয়াতে গিয়া উপাস্থত হইলেন। 

সনাতন আসিয়া ভান্তভরে হরিদাসের চরণবন্দনা করিয়া চৈতনাদেবের 
সংবাদ গ্রহণ কারলেন। সনাতনকে দেখিয়াই হাঁরদাসের অন্তরে অতীব উল্লাস 
জান্ময়াছল, পরে পরিচয় পাইয়া আনন্দের অবাধ রাহল না। হরিদাস 
সনাতনকে বসাইয়া বাললেন- চৈতন্যদেব মন্দিরে "গয়াছেন প্রভুকে দর্শন কাঁরযা 
অল্পক্ষণের মধ্যেই এখানে আসবেন। উদগ্রীব হইয়া সনাতন পথপানে 
নিরীক্ষণ কাঁরতেছেন,ীকছুক্ষণ পরেই চিরআরাধ্য প্রাণীপ্রয় সেই মূর্তি 
নয়নগোচর হইল । দর্শন মাত্রই সনাতন িহবল হইয়া ভূমিতে দণ্ডবৎ পাঁতিত 
হইলেন। হরিদাস অগ্রসর হইয়া গিয়া চৈতন্যদেবের চরণ-বন্দনা কারলে তান 
তাঁহাকে প্রেমালঙ্গনে আবদ্ধ কাঁরলেন। হারদাস সনাতনের প্রাত তাঁহার 
দৃম্টি আকর্ষণ কারবার জন্য বাললেন “সনাতন করে নমস্কার" । সনাতনেব 
নাম শুনিয়া তাঁহার চিত্ত চমৎকৃত হইল, উৎফুল্ল হৃদয়ে বাহন প্রসারত কাঁরয়া 
সনাতনকে আলঙংগন কারবার জনা অগ্রসর হইলেন- 


“সনাতনে আ'লাঁঙ্গতে প্রভু আগে হৈলা। 
পাছে ভাগে সনাতন কাঁহতে লাগল৷ ॥ 
মোরে না ছ'ুইবে প্রভু পড়োঁ তোমার পায়। 
একে নীচ জাতি অধম কণ্ডু-রসা গায়।” 


চৈতনাদেব সনাতনের নিষেধ শুনলেন না, অগ্রসর হইয়া বুকে জড়াইয়া 
ধারলেন। নিজ দেহের রন্ত-পশুজ তাঁহার শ্রীঅঙ্গ স্পর্শ করিল দেখিয়া 
সনাতনের অন্তরে ভীষণ দুঃখের সন্টার হওয়াতে, তিন হায় হায় করিতে 
লাগলেন। কিন্তু চৈতন্যদেবের অন্তরে পরম আনন্দের সন্টার হওয়ায় বদন- 
কমলে প্রেমের স্নশধ জ্যোতিঃ, মৃদ্মধুর হাসা রেখা ফুটিয়া উঠিল। 
সনাতনকে স্বহস্তে টানিয়া লইয়া, নিজের পাশ্বে বসাইযা চৈতনাদেব 
কুশলবার্তা জিজ্ঞাসা করিলেন-তৎপরে শ্রীরপের কথায় বাঁললেন._তিনি 
পরমানন্দে এখানে দশমাস বাস কারয়া, অল্পাদন পূর্বে গৌড়ে যাত্রা কাঁরয়াছেন। 
তৎপরে অনুপমের দেহত্যাগেব সংবাদ জানাইয়া তাঁহার অতুলনীয় রাম-ভাঁস্তব 
খুব প্রশংসা করিলেন। শ্রীরপের সঙ্গে দেখা না হওয়ায় এবং পরম স্নেহভাজন 
কাঁনষ্ঠ সহোদরের দেহত্যাগে সনাতনের অন্তর ব্যাথত হইলেও, চৈতন্যদেবের 
মুখে ভ্রাতাদের প্রশংসা শুনিয়া চিত্ত সান্ত্বনা লাভ কাঁরল। সনাতন অনুজের 
নিষ্ঠাভন্তির পরিচয় দিয়া বললেন, “বাল্যকাল হইতেই রঘুনাথের প্রতি 
অনুপমের অপার ভন্তি ও সুদ্‌ঢ় নিষ্ঠা ছিল। করুণাঁসিন্ধ্‌ শ্রীরামচন্দ্ের প্রাতি 


২৩৮ প্রীপ্রীচৈতন্যদেব 


তাঁহার অন্তরের ভাব পরাঁক্ষা কারবার জন্য আমরা একসময়ে তাঁহাকে বাঁলয়া- 
ছিলাম,_'অনুপম, তুমি শ্ত্রীরামচন্দ্রের ভাবনা ত্যাগ কারিয়া শ্রীকৃষ্কে আশ্রয় 
কব _তাহা হইলে তিন ভাই একসঙ্গে পরমানন্দে কাল কাটাইতে পারিব। 
ভাইদের মধ্যে পরস্পর পৃথক ইন্ট হইলে অসুবিধা হয় আমাদের অনুরোধ 
উপেক্ষা কারতে না পারিয়া অনুপম কৃষ্ণভজন করিবেন বলিয়া অগত্যা স্বীকৃত 
হইলেন। কিন্তু অনুপমের চিত্ত তাহাতে প্রসন্ন হইল না, অন্তর হইতে 
রঘনাথকে সরাইতে না পাঁরয়া, সারা রান্র কাঁদিয়া কাটাইলেন। পরদিন 
প্রভাত হইতে না হইতেই আমাদের নিকটে আসিয়া অশ্রুপূর্ণলোচনে কাতর 
ভাবে বাঁললেন-দাদা, আমার মস্তক রঘুনাথের পাদপদ্মে চিরকালের জন্য 
সমার্পতি হইয়া গিয়াছে, আর উপায় নাই। আমি বহ; চেষ্টা করিয়াছি, 'কন্তু 
সমস্তই বিফল হইয়াছে। আমায় ক্ষমা কর।' তাহার ইন্টানম্ঠাতে আমরা 
পুলাকিত হইলাম, এবং বুকে জড়াইয়া ধরিয়া নিজেদের ধন্য মনে কারলাম। 
তৎপরে তাহাকে সান্ত্বনা দিয়া তাহার অদ্ভূত ইন্টানম্ঠার প্রশংসা কাঁরয়া 
বলিয়াছিলাম-_'ভাই, তুমি নিশ্চিন্ত হইয়া একমনে প্রীবামচন্দ্রের ভজনা চির- 
কাল কর, তাহাতে আমাদের পরম আনন্দ। শুধু তোমাকে পরাক্ষা কারবার 
জন্যই আমরা এরূপ কথা বালয়াছলাম'।* 

সনাতনের মুখে অনুপমের ইন্টানম্ঠার কথা শুনিয়া অতীব প্রীত হইয়া 
চৈতন্যদেব তাহার খুব প্রশংসা করিয়া বাঁললেন, "আ'মও এক সময়ে রূপে 
পরাক্ষা কারবার জন্য রামগতপ্রাণ ভস্তাগ্রণী মূরাঁর গুপ্তকে, রামকে ছাঁড়য়া 
শ্যামকে ভজনা কাঁরতে বলিয়াছিলাম। আমার কথা উপেক্ষা করিতে না 
পারিয়া গুপ্ত রাম ছাড়িয়া কৃষ্ণভজনে চেষ্টা কারতে গিয়া সক্ষম হইলেন না। 
কাতর হইয়া মুরার আমাকে অক্ষমতার বিষয় জানাইলে আম তাঁহার একানুচ্ঠ 
ভক্তির বিশেষ প্রশংসাপূর্বক সান্ত্বনা প্রদান কারি।” ভগবানের কৃপালাভ করিতে 
হইলে. এইরূপ একাঙ্গণ ভন্তির একান্ত প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করিয়া 
চৈতনাদেব সনাতনকে বাঁললেন,_ 


“সেই ভন্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ। 
সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন॥ 
দুদৈবে সেবক যাঁদ যায় অন্য স্থানে। 
সেই ঠাকুর ধন্য তারে চুলে ধার আনে ॥” 


পুরীবাসা ভন্তগণের সঙ্গে চৈতন্যদেব সনাতনের আলাপ-পাঁরচয় করাইয়া 
দিলে, তাঁহার ভন্তিবৈরাগ্য ও চারত্রমাধূর্ধে সকলের অন্তর প্রসন্ন হইল। 
রূপ গোস্বামীর ন্যায় তাঁনও হাঁরদাসের কুঠিয়াতেই বাস করিতেন, গোবন্দ 
প্রত্যহ মহাপ্রসাদ পেপছাইয়া দিতেন। 'নত্য মান্দর হইতে '"ফাঁরয়া, চৈতন্যদেব 


পুরীবাস- প্রচারক গঠন ২৩৯ 


সেই কুঠিয়াতে আসিয়া তাঁহাদের সাঁহত্‌ মিলিত হইতেন এবং মন্দিরে তাঁহাকে 
যে সকল উত্তম উত্তম প্রসাদ দেওয়া হইত তাহা আঁত ভীন্তভরে লইয়া আসিয়া 
পরমপ্রীতর সাহত উভয়কে উপহার 'দিতেন। শ্রীশ্রীজগন্নাথমান্দরচুড়ায় চঞ্- 
দর্শনে, সমদূদ্রস্নানে, মহাপ্রসাদ গ্রহণে এবং চৈতন্যদেব ও ভন্তগণের সঙ্গে 
সনাতন পুরীতে পরমানন্দে বাস কারলেও তিনি তাঁহার দেহ-ত্যাগের সঙ্কল্প 
ত্যাগ করেন নাই। 

শাস্ত ও লৌকিক ব্যবহারের মর্যাদা রক্ষার জন্য রূপ, সনাতন ও হারদাস 
প্রমুখ মহাপুরুষগণ স্বেচ্ছায় মন্দিরে যাইতেন না। তখনকার প্রচালত 
নিয়মানূসারে তাঁহারা মান্দরপ্রবেশে অনধিকারী! শ্ত্ীশ্রীজগন্নাথদেবের প্রাতি 
তাঁহাদের হৃদয়ে অসম ভক্তিশ্রদ্ধা থাকলেও তাঁহারা কখনও প্রচলিত শাস্রায় ও 
লৌকিক বিধান লঙ্ঘনের চেষ্টা করেন নাই। চৈতন্যদেবও কোন সময়ে জোর 
করিয়া এ সকল বিষয়ে হস্তক্ষেপ কাঁরয়াছেন বাঁলয়া জানা যায় না। নতুবা সেই 
সময়ে তাঁহার যেরুপ প্রবল প্রভাব ছিল, অনায়াসেই উক্ত ভন্তগণের জন্য মন্দিরদ্বার 
উন্মুস্ত করিতে পারিতেন। তিনি এরুপ করার পয়োজনীযতাও বোধ কারিতেন 
বাঁলয়া মনে হয় না। দূর হইতে মান্দিরের চক্রদর্শন কারয়াই তাঁহারা ভাবে 
[বভোর হইতেন, প্রেমাশ্রবতে বক্ষ ভাসাইয়া ভূমে লুটাইতেন। সর্বত্রবাপক 
প্রভু কিভাবে তাঁহাব পরমাপ্রিয় এই সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, ক্ষ.দ্র- 
দৃষ্টি আমরা তাহা রুপে জানব? বিনয়-নম্রতার প্রাতমর্ত উক্ত ভন্তত্রয় 
চৈতন্যদেবের আবাসস্থলেও গমন কাঁরতেন না, কারণ শ্রীশ্রীজগন্নাথের সেবক 
মণ্ডলী সেখানে যাতায়াত করেন,_পাছে তাঁহাদের অঙ্গস্পর্শ হয়। 

রথচক্রের নীচে দেহত্যাগের ইচ্ছায় সনাতন রথযান্রার অপেক্ষা করিতেছেন। 
অন্তরের আঁভপ্রায় কাহারও নিকট 'বন্দৃমান্র প্রকাশ না করিয়া ভগবৎপ্রসঙ্গে 
পরমানন্দে দিন কাটাইতেছেন। একাঁদন তাঁহার সাহত তত্তুকথা আলোচনা 
করিতে করিতে হঠাৎ চৈতন্যদেবের বদনমণ্ডল গম্ভীর হইল এবং ধীরগম্ভীর 
স্বরে বললেন 


“সনাতন দেহ ত্যাগে কৃষ্ণ না পাইয়ে । 
কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়তে পাঁরয়ে ॥ 
দেহত্যাগে কৃষ্ণ না পাই পাইয়ে তজনে। 
কৃষ্ণপ্রাশ্তির উপায় নাহ ভান্ত বিনে॥ 
দেহত্যাগাঁদ এইসব তমো ধর্ম। 
তমোরজঃ-ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম॥ 
ভন্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয়। 
প্রেম বিনা কৃষ্প্রাপ্তি অন্য হৈতে নয়॥ 


২৪০ শ্রীপ্রীচৈতন্যদেব 


দেহত্যগাদি তমোধর্ম পাতক কারণ । 

সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ॥ 

প্রেমী ভন্ত-বিয়োগে চাহে দেহ ছাঁড়তে। 

প্রেমে কৃষ্ণ মিলে সেও না পারে মারতে ॥ 

গাঢ় অনুরাগে বিয়োগ না যাহে সহন। 

তাতে অনুরাগী চাহে আপন মরণ॥ 

কুবদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কণর্তন। 

আঁচরাতে পাবে তবে কৃষপ্রেম ধন॥ 

নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য । 

সৎকুলজ বিপ্র নহে ভজনের যোগ্য ॥ 

যেই ভজে সেই বড় অভন্ত হান ছার। 

কৃষ্ণ ভজনে নাহ জাতিকুলাদ বিচার ॥ 

দীনেরে অধিক দয়া করে ভগবান। 

কুলীন পাঁণ্ডিত ধনীর বড় আঁভমান॥” 

সনাতনের চিত্ত চমৎকৃত হইল, তান স্বীয় অন্তরের দুর্বলতার কথা 

টিতনযপ্দবেব নিকট প্রকাশ করিয়া অশ্রুপূর্ণ লোচনে তাঁহার চরণে পাঁড়য়া 
ক্ষমাভিক্ষা কারলেন। চৈতন্যদেব তাঁহাকে সান্ত্বনা দিয়া বিশেষভাবে বুঝাইলেন, 
আত্মহত্যা মহাপাপ। সনাতনকে এইরৃপ হানকার্য কারতে নিষেধ করিয়া 
সাধন-ভজনে উৎসাহিত করিলে পর, তান কাতর হইয়া করজোড়ে নিবেদন 
কারলেন-_ 

“নীচ অধম মুই পামর স্বভাব। 

মোরে জীয়াইলে তোমার কবা হবে লাভ ॥৮ 


“প্রভু কহে তোমার দেহ মোর 'নিজধন। 
তুঁম মোরে কাঁরয়াছ আত্মসমর্পণ ॥ 
পরের দ্রব্য কেন তুমি চাহ 'বনাশিতে। 
ধর্মাধর্ম বিচার কিবা না পার করিতে ॥ 
তোমার শরীরে মোর প্রধান সাধন। 
এ শরীরে সাঁধব আম বহু প্রয়োজন” 
তাঁহাকে প্রবোধ-বাক্যে শান্ত কাঁরয়া চৈতন্যদেব বললেন, “সনাতন, 
জননীর আদেশ অনুসারে আমি নীলাচলবাসশী, এইস্থান ত্যাগ করিয়া অন্যত্র 
যাইবার উপায় নাই। আমার বিশেষ ইচ্ছা, তোমরা দুই ভাই, শ্রীকৃষ্ণের জন্মস্থান 
ব্রজভূমে থাকিয়া তাঁহার লালাস্থান_ ল্‌প্ততীর্থসকলের উদ্ধার কর, এবং 
শুচ্কজ্ঞানপ্রধান উত্তরপশ্চিমাণ্চলে উপাসনামার্গ ও শদ্ধাভান্তর প্রচার কাঁরয়া 


পুরীবাস- প্রচারক গঠন ২৪১৯ 


ত্িতাপতপ্ত দুর্বল মানুষকে শান্তিলাভের সুগম পন্থা নির্দেশ কর। বুদ্ধিমান 
ত্যাগী তোমরা দুই ভাই-ই এই মহৎকার্য সম্পাদনের যোগ্য পান্র। 


“ভন্ত ভক্তি কৃষপ্রেম তত্ত্বের নিধাব। 
বৈষবের কৃত্য আর বৈষ্ণব আচার ॥ 
কৃষ্ণভাঁক্ত কৃষ্ণপ্রেম সেবা প্রবর্তন । 
লুস্ততর্থ-উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ ॥ 
নিজ প্রিয় স্থান মোর মথুরা ব্ন্দাবন। 
তাহা এত কর্ম চাহি কাঁরতে প্রচারণ॥” 
সনাতনের অন্তরের ভাব সম্পূগর পারবার্তত হইয়া গেল।--দেহ ত্যাগের 
সঙ্কল্প ত্যাগ করিয়া চৈতন্যদেবের পাদপদ্মে নিঃশেষে আত্মসমর্পণ কাঁরলেন 
এবং তাঁহার উপদেশানুযায়শী পবমানন্দে পুবীবাস কাঁরতে লাগিলেন। 
সনাতনের দেহে এখনও খোস-পাঁচড়া রহিয়াছে, চৈতনাদেব কিন্তু তাহা গ্রাহ্য 
না কাঁরয়া দেখা হইবা মাত্রই তাঁহাকে প্রেমালিঙ্গন প্রদান করেন। ন দেহের 
ক্রেদ-রন্ত-পদ্জ চৈতন্যদেবের পাঁব্রদেহ কলুীষত করে দোখয়া সনাতনেব 
দুঃখের সীমা থাকে না। এই ভয়ে তান সর্বদা দুরে পীরয়া থাকিতে চান; - 
কিন্তু প্রেমিক সন্ন্যাসী তাঁহাকে সপ্রেমে আলিঙ্গন করেন। আলিঙ্গন না 
কাঁরবার জন্য, মোটেই স্পর্শ না কাবার জন্য সনাতন বার বার প্রার্থনা করেন, 
কত অনুনয-াবিনয় প্রকাশ করেন; কিন্তু চৈতন্যদেব তাহাতে কর্ণপাতও কদ্রন 
না। বেশী কাকুতি-মিনতি করিলে বলেন, “তোমার দেহের রন্ডতপস্জ তোমার 
নিকট ঘ্‌ণ্য মনে হইলেও আমার উহাতে ঘৃণা হয় না, চন্দ:নব মত মনে হয়।” 
নিরুপায় হইয়া সনাতন একদিন মনের দুঃখ জগদানন্দ পাঁডতেপ্ন নিকট 
প্রকাশ কাঁরয়া প্রাতকারের উপায় গজজ্ঞাসা কারলেন। উভয়ের অনেক আ'লে।চনা 
হইল । পাঁরশেষে গত্যন্তর না দেখিয়া জগদানন্দ তাঁহাকে পরা ত্যাগ করিয়া 
শখঘ্রই বৃন্দাবনে চলিয়া যাইতে পরামর্শ দিলেন। রথযাত্রার পরই বন্দাবন 
যান্রা কাঁরবেন 'স্থর কাঁরয়া সনাতন চৈতন্যদেবকে সেই কথা নিবেদন কাঁপলেন। 
হঠাৎ তাঁহার মুখে চলিয়া যাইবার কথা শুনিয়া অতীব বিস্মিত হইয়া 
চৈতন্যদেব জিজ্ঞাসা কাঁরলেন, “এত শীঘ্র 'ফাঁরবার হেতু কি?” সনাতন 
অকপটে করজোড়ে .বেদন কারলেন, “আমি নীচ অস্পৃশ্য; এখানে থাকিয়া 
নানাভাবে অপরাধ হইতেছি; বিশেষতঃ আমার দেহের রন্তপসুজ আপনার 
দেবদেহ অপাঁবত্র করে_ইহা আমার নিকট নিতান্তই অসহ্য। এই বিষয়ে 
জগদানন্দ পণ্ডিতের সঙ্গে আলাপ করিয়াছিলাম। তাঁহারও মত, আমার 
পক্ষে শগঘ্র শীঘ্র এই স্থান পাঁরত্যাগ করাই ভাল।” চৈতন্যদেবের দেহ যাহাতে 
সুস্থ থাকে, কোনরূপ পড়া বা কম্ট না হয় সেজন্য জগদানন্দ সর্বদা চেষ্টা 
১৬ 


২৪২ শ্রীপ্রীচৈতন্যদেব 


করিতেন বটে, কিন্তু বিশেষ কৃতকার্য হইতে পারতেন না;_ কঠোর সন্ন্যাসী 
দেহ-সৃখ উপেক্ষা করিয়াই চলিতেন। 

ছোঁয়াচে বোগ খোসপাঁচড়তে পাছে চৈতন্যদেবের কোমল দেহ না আক্রান্ত 
হয়, সেইজন্য সরলপ্রাণ জগদানন্দের অন্তরে ভর হওয়া স্বাভাবক! জগদানন্দের 
পরামর্শে সনাতন সত্বব চলিয়া যাইবার ইচ্ছা কাঁরয়াছেন জানয়া চৈতন্যদেব 
'বাস্মত হইলেন এবং পণ্ডিতের প্রা বিরক্তি প্রকাশ করিয়া বাললেন-__ 


“কালকার পড়ুয়া জগা এছে গবা“ হৈল। 
তোমা সবাকারে উপদেশ কাঁবতে লাগল ॥ 
ব্যবহাবে পবমার্্থ তুমি তাঁর গুর্ুতুল্য। 
তোমাবে উপদেশ করে না জানে আপন মল্য॥ 
আমার উপদেষ্টা তুমি প্রামাঁণক আর্য । 
তোমাকে উপদেশে বালকা এঁছে তার কার্য ॥” 


চৈতন্যদেবকে প্রসন্ন কারবার জন্য সনাতন করজোড়ে নিবেদন করিলেন, “প্রভো, 
পশ্ডিতেব কোন দোষ নাই, আমার অভিপ্রায় জানিয়াই তান হ্যান্ড দিয়াছেন। 
আমাব পচা শবীরেব ক্লেদ-রন্ত আপনার পাঁবন্র দেহে লাগার ভয়ে, আমি নিজেই 
শীঘ্র শীঘ্র এই স্থান ত্যাগ কবিতে ইচ্ছুক ।” সনাতনের বাক্যে সন্ন্যাঁস- 
চূড়ামণি পবমহংস-আচার্যেব ব্দনমণ্ডল আঁধধতব উজ্জল হইল । তান 
গম্ভীর স্ববে বলিলেন,..- 


“দ্বৈত ভদ্রাভদ্রজ্ঞান সব মনোধর্ম। 

এই ভাল এই মন্দ এই সব ভ্রম] 

আম ত সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম। 
চন্দন পঙ্কজে আমার জ্ঞান হয় সম॥ 

এই লাগ তোমা ত্যাগ কাঁরতে না জযয়ায়। 
ঘৃণা বুদ্ধি করি যদ নিজ ধর্ম যায়॥” 


অদ্বয়-তত্বীবদ্‌ রহ্গ-বিজ্ঞানী আত্মাবাম যেগীর 'নার্বকল্প-সমাধপারশন্ধ 
মহান অল্তঃকরণের পরিচয় পাইয়া হারদাস ও সনাতন নির্বাক বিস্ময়ে স্তাম্ভত 
হইলেন! তাঁহাদিগকে প্রবোধ দিয় উচতনাদেব পরে স্নেহস্বরে বাঁললেন,_ 


“মাতার যৈছে বালকের অমেধ্য লাগে গায়। 
ঘৃণা নাহ জন্মে আরও মহাসুখ পায় ॥ 
লালামেধ্য বালকের চন্দন সম ভায়। 
সনাতনের কেদে আমার ঘৃণা না উপজায় ॥”" 


পুরীবাস--প্রমারক গঠন ২৪৩ 


সর্বত্যাগী সম্নযাসীর মধ্যে মাতৃহদয়ের মৃধন্্য হারদাস ও সনাতনকে বিহল 
করিয়া তুলিল। আশ্রতগণের প্রাত এই অতুলনীয় স্নেহের পাঁবচয় পাইয়া 
তাঁহাদের চিত্ত দ্রবীভূত হইল। চৈতনাদেব তীহাঁদগকে অভয় দদক্না বাঁললেন, 
“ভগবানে সমর্পিতি ভন্তগণের দেহ আঁত পাঁবত্র।" 


“আত প্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময় ॥” 
অতঃপর আতিশয় প্রীতির সাহত সনাতনকে সম্বোধন কাঁবঘা,- 


“প্রভু কহে সনাতন না মাঁনহ দুঃখ। 

তোমাব আলঙ্গনে আম পাই বড় সখ ॥ 
এবংসব তুমি ইহা রহ আমা সনে। 

এবংসর বৈ তোমাবে আ?ম পাঠাইমু বন্দাবনে ॥" 


চৈতন্যদেবের স্নেহাশীর্বাদে, ভন্তগণেৰ সেবাযকে এবং পদ্রীব জলবাধুব 
গুণে সনাতনের দেহ সম্পূর্ণ নিরাময় ও সবল হইল। চৈতন্যদেবের 
আদেশানযায়ী তান পুরীতেই পবমানন্দে বাস কাঁরতে লাগিলেন। রথমান্রা 
[নকটবতরঁ হইল। যথাসময়ে গৌড়ীয় ভন্তগণ বেণু-শিঙ্গা-খোল-করঙালসহ 
কীর্তনরবে দিউ্মণ্ডল মুখারত কাঁবয়া আবার পন্বশীতে আসযা উপাস্থত 
হইলেন। তাঁহাদের আগমনে পুরীব আনন্দস্রোত শতগুণে বর্ধিত হইল। 
প্রভুপাদ নিত্যানন্দ, আচার্য অদ্বৈত, শ্রীবাস, মুরাঁর প্রভীত সকলেই সনাঙনকে 
পাইযা বিশেষ সুখী হইলেন। গৌড়ীয় ভষ্তগণসঙ্গে পরীতে চৈতন্যদেবের 
আনন্দোংসবের কথা, মহাসংকীর্তন, গুণ্ডিচা-মার্জন, রথাগ্রে কীর্তন-নতন, 
অপূর্ব উল্লাস, অতাদ্ভূত প্রেম-প্রকাশ, দেহমনে অলৌকিক ভাব বিকাশ এবং 
আরও নানাবিধ ললা-রঙ্গরসের বিষয় সনাতন ভন্তগণের মুখে শুনিয। বিশেষ 
আগ্রহান্বিত হইলেন। আবার সেই সকল ভাব প্রকাটত হইলে সনাতন যথাসাধ্য 
প্রাণ ভরিয়া সেই লঈলারস আস্বাদন কাঁরলেন। চাতুর্মাস্য অন্তে গৌডায় 
ভক্তগণ নিদিষ্ট সময়ে, চৈতন্মদেবের নিকট 'বদায লইতে আসলেন। সেই 
অদ্ভুত প্রেমেব দশ্য দোখয়া সনাতনের প্রাণমন মোহত হইল। 

মান্দরের পূজার-সেবকগণেব অঙ্গে, স্বীয় দেহেব কিংবা হায়ার স্পর্শে 
ভঈত সনাতন সদাসর্বপা অঁত সাবধানে চলাফেবা কাঁরতেন। এমনাকি ভয়ে 
মন্দিবের পুরোবতর্ঁ রাজপথেও চাঁলতেন না। গ্রীষ্ঘকালে একাঁদন এক ভক্তের 
একান্তিক আগ্রহে চৈতন্যদেব ভন্তগ্‌হে ভিক্ষাগ্রহণে স্বীকৃত হইয়া, পৃর্ধাহ্ষেই 
সমদ্রতীরবতশী তাঁহার ভবনে পদার্পণ কারিলেন। সমদদ্রতটেই বাড়ী। সমুদ্রে 
স্নানান্তে সেই পরম রমণীয় স্থানে বাঁসয়া অনন্ত নীলাম্লুরাশর লহরী-লণলা 
দেখয়া ও দেহপ্রাণ-সৃশীতিলকারী স্নিগ্ধ সমীরণ সেবন করিয়া তাঁহার অন্তরে 
{বশেষ হর্ষের স্টার হইল। মধ্যাহুকালে ভাগ্যবান ভন্ত আঁত পাঁরপাটগ 


২৪৪ শ্রীত্রীচৈতন্যদেব 


সহকারে নানাবিধ উপাদেয় ভোজ্য সংসাঁজ্জত কাঁরয়া আঁতশয় ভান্তভরে 
তাঁহাকে ভিক্ষাগ্রহণের প্রার্থনা জানাইলেন। তখন সনাতনের জন্য তাঁহার 
কোমল হৃদয় উদগ্রীব হইয়া উঠিল। তাঁহার ব্যাকুলতা বুঝিয়া গৃহস্বামশ 
তৎক্ষণাৎ সনাতনের জন্য লোক পাঠাইলেন, এবং অনেক অনুনয় করিয়া 
চৈতন্যদেবকে ভোজনে বসাইলেন। লোকমুখে প্রভুর বাণী কর্ণে পেশছিবামান্ু 
সনাতনও ছুটিয়া আসিলেন। পুরীর ভিতর দিয়া মন্দিরের সম্মুখ হইয়া যে 
ভাল রাস্তা আছে, শ্রীশ্রীজগন্নাথেব সেবক-স্পর্শ ভয়ে তানি সে রাস্তায় গেলেন 
না! অপর একাঁট রাস্তা, পুরীর বাহরে সমুদ্রের কিনারে কিনারে গিয়াছে 
উহা সম্পূর্ণ বাল,কাময়। গ্রীন্মকালের দ্বপ্রহর, মধ্যাহ মার্তন্ডের প্রচণ্ড 
উত্তাপে সম.দ্র-সৈকত জহলন্ত পাবকতুল্য। সনাতন প্রভুর আদেশ পাইয়া সেই 
উত্তপ্ত ঝলুরাশির উপর দিয়াই খাল পায়ে আতিদ্রুভ হশাটিয়া চাললেন,_ 
পাছে প্রভূ তাঁহার জন) অপেক্ষা করেন। 

প্রভুগতাঁচত্ত সনাতন উত্তপ্ত বালকার তাপ কিছুই টের পাইলেন না। 
উপস্থিত হইয়া দোঁখলেন ভোজনান্তে চৈতন্যদেব তীহারই জন্য অপেক্ষা 
কাঁরতেছেন। সনাতন উপাস্থত হইয়া চরণ-বন্দনা কারলে, তান পরম স্নেহে 
কাছে বসাইয়া তাঁহাকে ঠাণ্ডা করিলেন এবং পথশ্রম দূর হইলে সেবক 
গোবিন্দকে আদেশ করিয়া স্বীয় ভোজনাবশেষ প্রসাদ দেওয়াইলেন। সেই 
অমৃত পাইয়া সনাতনের আনন্দের সীমা রাহল না। সনাতনের প্রতি প্রভুব 
অপার স্নেহ করুণা দেখিয়া গৃইস্বামীরও অন্তর পুলাঁকত হইল! 

ভোজনান্তে, সনাতন চৈতন্যদেনের নিকটে আসিয়া উপবেশন কাঁরলে, 
তিনি জিজ্ঞাসা কাঁরলেন, “কোন রাস্তায় আসিয়াছ *” 'বিনীতভাবে সনাতন 
উত্তর কাঁরলেন, “সমুদ্রের িনারের রাস্তায় ।” 'বাঁস্মত হইয়া চৈতনাদেব 
বলিলেন, “এই আগুনের মত বালির উপরে চাললে কিরূপে ?” তদনৃত্তরে 
সনাতন বলিলেন, “কই তেমন গরম ত বোধ হয় নাই!” চৈতন্যদেব নজর 
করিয়া দেখলেন, সনাতনের পায়ের নীচে খুব ফোস্কা পাঁড়য়াছে। তজ্জন্য 
অত্যন্ত দুঃখ প্রকাশ কারলেন এবং এই ভবে দেহকে পাঁড়া দেওয়ায় বিশেষ 
অনুযোগের সহিত বললেন, “তুমি ভাল রাস্তায় আসলে না কেন?” 
আসবার সময সনাতন এমন তদ-গতচিত্ত ছিলেন যে, শরীরের কণ্ট তাঁহার 
অনুভব হয় নাই। আসবার পর প্রভুর অপার স্নেহ-ব্যবহারে চত্ত আনন্দে 
ভরপুর ছিল; এখন আবার তাঁহার দেহের প্রাত প্রভুর মমতা দৌঁখয়া অন্তর 
গলিয়া গেল। সনাতন অতিশয় বিনয়সহকারে যখন জানাইলেন যে সেবকগণের 
অংগস্পর্শভিয়ে তান ভাল রাস্তায় আসিতে সাহস করেন নাই তখন চৈতন্য- 
দেবের মন খুবই প্রফুল্ল হইল। সনাতন নিজ দেহকে উপেক্ষা কাঁরয়াও 
শাস্বাবাধ পালনে যত্রবান, দেখিয়া খুশী হইয়া তাঁহার খুব প্রশংসা করিলেন। 


পুরীবাস- প্রচারক গঠন ২৪৫ 


“যদ্যপও হও তুমি জগতপাবন। 

তোমা স্পর্শে পাবত্র হয় দেবগণ॥ 

তথাপি ভক্তের স্বভাব মর্যাদা-রক্ষণ। 
মর্যাদা পালন হয় সাধুর ভূষণ 

মর্যাদা লাঙ্ঘলে লোকে করে উপহাস। 
ইহলোক পবলোক দুই হয নাশ৷ 

মর্যাদা রাখলে তুষ্ট হৈল মোর মন। 
তুমি এঁছে না কবিলে কাঁরবে কোন জন॥" 


চৈতন্যদেব সনাতনকে এক বংসর নিকটে বাখিয়া, উপয্যন্ত শিক্ষা দয়া. 
সাধন-ভজন করাইয়া তপ্রবার্তত ভাবিমা'গ'ব আনার্ধরূপে তাহাকে গঠন 
কবিলেন। তাহাব পব ভবিষ্যত ক প্রণালীতে নিজেদের জণবন যাপন ও 
কাজকর্ম পাঁবচালনা কবিতে হইবে সেই সম্বন্ধে বিশেষ উপদেশ দিয়া 
ব্রজভমে পাঠাইযা দলেন। চৈতনাদেবেব শুভাশীর্বাদ ও চরণধণীল শবে ধাবণ 
করিয়া সনাতন ভন্তগণেন নিকট হইতে বিদায় লইলে, প্রেমাশ্রুতে সকলেরই 
বক্ষ ভাঁসয়া গেল। শ্রীপ্রীজগন্নাথদেবের কৃপা ভিক্ষা কাবিয়া সনাতন শুভাঁদনে 
সেই পূর্ব পথেই বৃন্দাবন যাত্রা কাঁবলেন। ফিবিবার সময় পূর্বের ন্যায কষ্ট 
হইল না। পথে পথে তীর্থাঁদ দর্শন কাঁরতে কাঁরতে সনাতন যথা সময়ে 
ব্ন্দাবনে উপস্থিত হইলেন এবং কিছুকাল পরে শ্রীবূপও গোড়ের কার্য শেষ 
কাঁরয়া আসিয়া তাঁহাব সাহত মিলিত হইলেন। ইহার পর দুই ভাই বাকী 
জীবন ব্রজমণ্ডলেই থাকিয়া চৈতনাদেবের আদেশ ও শিক্ষানুঘাষী প্রেম-ভন্তি- 
মার্গের প্রচার করিয়া জীবজগতেব ভশেষ কল্যাণ সাধন কবেন। তাঁহ।দের 
মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে 'চৈতনাচবিতামৃত'কাব লিখিয়াছেন-- 


“আসি সিন্ধু-নদাঁতীর আর হিমালয় । 
বৃন্দাবন মথুরাঁদ কত তীর্থ হয়॥ 

দুই ভ্রাতার প্রেম ফলে সকাল ভাঁসল। 
প্রেম ফলাস্বাদে লেকে উন্মত্ত হইল ॥ 
পশ্চিমের লোক সব মু অনাচার ৷ 

তাহা প্রচারিলা দোঁহে ভাঁন্ত সদাচার 

শাস্ত্র দূম্টে কৈল লুপ্ত তীর্থের উদ্ধার 
বৃন্দাবনে করিল শ্রীমূর্তির "সবার প্রচার ॥" 


জননী-জন্মভঁমর সন্দর্শন উপলক্ষে শান্তিপররে অবস্থানকালে চৈতন্য- 
দেবর সঙ্গে রঘুনাথ দাসের সাক্ষাতের কথা পূর্বে উল্লিখিত হইয়াছে । চৈতনা- 


২৪৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


দেবে উপদেশে রঘুনাথ তখন বাহ্যক বৈরাগ্য ছাঁড়য়া অনাসন্তভাবে সংসার 
কারতে থাকেন। ফলতঃ তাঁহার ভাবের পরিবর্তন ও বিষয়কর্মে মনোযোগ 
দেখিয়া, অংশ্রীয়-স্বজনের মনে খুব আনন্দ হয় এবং নিশ্চিন্ত হইয়া তাঁহারা 
রঘুনাথকে স্বাধীনভাবে চলাফেরা কারতে আর নিষেধ করিতেন না। পাহারা 
দিবাবও প্রযোজন বাহল না। বিষয়ে আসান্তহীন রঘুনাথ বাহাতঃ বিষয়কমে 
লিপ্ত হইলে ও তাঁহার মনঃপ্রাণ ষেল আনাই ঈশ্বরের দিকেই নিবদ্ধ । গুরুজন- 
সাধুভক্কের সেবা, গবীব-দু৫খীব উপকার, নানাবিধ সংকর্ম ও সাধন-ভজনে 
ভালভাবে দিন কাটাইলেও তাঁহার অন্তর সংসার-পাশ ছিন্ন কাঁরয়া মুক্ত 
হইবার জন্য ব্যাকুল ছিল। তাই সুযোগ পাইলেই নিকটবতা ভন্তগণের সঙ্গে 
মিলিষা ভগবংপ্রসঙ্গে ও ভজনে চিত্তের জবালা উপশম করিতেন। 

প্রভুপাদ নিত্যানন্দ তখন বঙ্গদেশ পারিভ্রমণ করতঃ চৈতন্যদেবের আদেশ 
অনুযায়ী আচণ্ডালে হরিনাম বিতরণ ও ভান্ত-উপাসনা প্রচার করিতে ছিলেন। 
তাঁহার সেই অতাদ্ভূত ধর্মপ্রচারের ফলে বঙগদেশে অভতপূর্ব ভগবদভীন্তব 
বনয প্রবাহিত হইয়ছল,--সমস্ত দেশ হারধখানতে ও নাম-সংকীর্তনে মুখাঁরত 
হইয়া উঠিয়াছিল। এ সংবাদ আমবা পূর্বেই 'দয়াছি। নিত্যানন্দ এইভাবে 
ধর্মপ্রচার ও পাঁরভ্রমণ কাঁরতে করিতে এক সময় পানহাটীর 'বাশম্ট ভক্ত 
রাঘব পণ্ডিতেব গৃহে অবস্থান কাঁরতোছলেন। শহাসংকীর্তন, নত্যগীত- 
উৎসব এ স্থান আনন্দক্ষেত্রে পাঁবণত হইয়াঁছল। সংবাদ পাইয়া রঘুনাথ 
বাকুল হইলেন এবং আঁভভাবকগণের অনুমাতি লইয়া পানিহাটী গমন 
কাঁবলেন। গঙ্গাতীরে এক িবশাল বটবৃক্ষের তলায় প্রভুপাদ প্রেমানন্দে 
বিভোর, এমন সমষে রঘুনাথ উপস্থিত স্ইয়া তাঁহার চরণে দণ্ডবৎ পাঁতিত 
হইলেন। দয়াল নিতাই তাঁহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন দিলেন এবং স্নেহস্বরে 
বাঁললেন, “চোর? তুমি বাড়ী ছাঁড়িষা বারবাব পলাইয়া আইস, আর ভন্তসঙ্গে 
প্রেমাস্বাদ কর। 'সেজন। একর তোমাকে দণ্ড 'দব।” বঘুনাথ নিজেকে কৃতার্থ 
মানিয়া অবনত মস্তকে হম্টমনে দশ্ডপ্রার্থনা করিলে, প্রভুর হুকুম হইল, “সমস্ত 
ভন্তগণকে একত্র কাঁরয়া এখানে দই-চিড়ার মহোৎসব কর,_এই তোমার উপযুন্ত 
শাস্তি!" প্রভুর অপরিসীম অন,গ্রহ দেখিয়া রঘুনাথের চিত্ত গাঁলয়া গেল। 
[তিনি তাঁহার চরণ-বন্দনা কাঁরযা আদেশ শিবোধার্ষ করিলেন এবং পরম 
পুলাঁকত হইযা উৎসবের আয়োজন কাঁরতে লাগিলেন। 

রঘুনাথ বাড়ীতে খবর "দয়া প্রচুর অর্থ, দ্রব্যসম্ভার, লোকজন আনাইলেন। 
নিত্যানন্দের আঁভপ্রায়ানুসারে চাঁরাদকে ভন্তগণের নিকট লোকমারফত নমন্তুণ- 
পত্র প্রেরিত হইল। উৎকৃষ্ট দই, চিড়া, কলা, চিনি, ক্ষীর, সন্দেশের প্রচুর 
আয়োজন কাঁরলেন। 'নীর্দস্ট দিনে সকল তন্তগণ মিলিত হইালন। গঞঙ্গাতীরে. 
সেই বটবৃক্ষের তলাম মহোৎসব আরম্ভ হইল। প্রেমোল্মন্ত নিতাই চৈতনা- 


পুরীবাস - প্রচাবক গঠন ২৭৭ 


দেবকে স্মরণ করিয়া নৃতা-গীঁত-কীর্ভন আবম্ভ করিলেন, ভাবোন্মন্ত ভন্তগণও 
তাঁহার সঙ্গে সঙ্গে যোগ 'দলেন। সংকীীতনেব কলরোলে গঙ্গাবক্ষ কম্পিত, 
গগন বিদীর্ণ হইতে লাঁগল,--সেই সুবধবানতে আকৃষ্ট হইয়া চারদিক হইতে 
বহু লোক ছুটিয়া আসিয়া, ভাবে বিভোর হইয়া সেই নামমহাযজ্ঞে যোগ 
দিল। প্রেমদাতা নিতাইযের উচ্চনচ ভেদ নাই, ধনীদবিদ্রু বিচাব ন।ই -দীন- 
দুঃখী, আতুর-কাঙ্গাল সকলকেই প্রেমালঙ্গনে বদ্ধ কাবতেছেন। যে-ই 
আসতেছে তাঁহার অহেতুক কৃপালাভ কবিয়া সে-ই ধন হইতেছে। ভাবুক 
ভগ্ডগণ ভাবে-প্রেমে বিভোর হইয়া ধূলায় গড়াগাঁড় দিতে লাগিলেন। গঙ্গা- 
তশরে এক অপূর্ব দৃশ্য, যেন প্রেমের হাট বাঁসয়াছে। 


দই-চিড়ার (বিরাট ভোগ ভগবানকে নিবেদন কবা হইল! নিশ্যানন্দ প্র, 
ভন্তগণ ও সমবেত জনমন্ডলঈকে রঘুনাথ ভীন্তভবে পণম সম।দবে সেই প্রসাদ 
গ্রহণ করাইয়া, নিজেকে কৃতআর্থ মনে কাঁবলেন। কেহই সেই অন-তল।ভে বা৩ 
হইল না, এমনাক মহোৎসবের মেলাতে বেচিবাব জনা অনেক দোকানখপসাবণ 
নানা খাদা-মিষ্টান্নাদ লইয়া আসিয়াছিল,--বঘুনাথ উপযুন্ত মলে। তাহাও সব 
খাঁরদ কারা বিতরণ কাঁরলেন, এবং এ সকল দোক।নদারাঁদগকে পাঁবতৃ”৩ 
করিয়া প্রসাদ খাওয়াইলেন। বঘুনাথের ভীন্তভাবে ও মহামহোৎসবের সাফলে। 
ভন্তগণসহ নিত্যানন্দের আনন্দের সীমা রাঁহল না। উৎসন শেষে বঘন'থ সমাগত 
সাধূভন্ত-র্াহ্মণ-সজ্জনাদগকে যথোপযুক্ত প্রণামী দিয়া সম্নানত চাঃলেন। 
রাঘবপশ্ডিতের হস্তে তাঁহার পাৃঁজত শ্রীবিগ্রহের সেবার জনা যথেম্ট ধন এবং 
নিত্যানন্দ প্রভুর সেবার জন্য তাঁহার সেবকের নিকটেও কিছ: অর্থ প্রদান কাঁরষা 
রঘুনাথ কৃতার্থ হইলেন। সাড়ম্বরে অথচ সম্পূর্ণ সাত্বকভাবে, কলিকালের 
মহাযজ্ঞ নাম-সংকীর্তনমহোৎসব সসম্পন্ন হইলে নিত্যানন্দ ও ভভ্তগণেল 
স্নেহাশিস মস্তকে ধারণ কাঁরয়া পরম পুলাঁকতিত্তে বঘুনাথ গহে. কািয়া 
চলিলেন। সেই মহাযজ্ঞের পুণ্যস্মাততে এখনও প্রাভবংসর. জৈ।ঠি শুক্লা 
ঘয়োদশণ তিথিতে, পানিহাটখতে উৎসব হয়,'দশ্ড-মহোত্সব' নামে ভাহা 
সপাঁরচিত। 

গৃহে ফিাঁরবার পর রঘুনাথের অন্তবেব বৈরাগয আবাব প্রবলাকার ধারণ 
কারল। তিনি বিষয়কর্ম একঝরে পরিত্যাগ করিলেন। এখন রঘুনাথ আব 
'িতরবাটশতে প্রবেশ করেন না, বাহিরে চন্ডীমণ্ডপেই বাস করেন, আর 
1দবারাত ভগবচ্চিন্তায় বিভোর ৷ তাহার ভাবান্তর লক্ষ্য করিয়া আস্মীয়স্বজনের 
চিত্ত উদ্বিগন হইল। রঘুনাথের মাতা অধীর হইয়া পুত্রকে আবার পাহাবাতে 
আটক রাখবার জন্য বারংবার অনুরোধ করিলে, রঘুনাথেব পিত: খেদ প্রকাশ 
বারয়া বাললেন”_ 


২৪৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


“ইন্দ্রসম এম্বর্ধ স্ত্রী অপ্সরা সম। 
এ-সব বান্ধিতে নারিলেক যার মন॥ 
দঁড়র বন্ধনে তারে রাখবে কেমতে। 
জন্মদাতা পতা নারে প্রারব্ধ খণ্ডাতে ॥ 
চৈতন্যচন্দ্রের কৃপা হইয়াছে ইহারে। 
চৈতন্যপ্রভূর বাতুল কে রাখিতে পারে॥” 


মায়ের মন কিছুতেই প্রবোধ মানে না,_একমান্র পুত্র পাছে চোখের আড়াল 
হয়, ঘর হইতে পলাইয়া যায়, এই ভয়ে তান বিশেষ ব্যাকুলা হইলে, অগত্যা 
আবাব রঘুনাথকে দিবারান্র পাহারা দেওয়ার জন্য প্রহরী নিযুস্ত হইল 
রঘুনাথের বাপ-জ্যেঠা যে জমিদারব মালিক, তাহা পূর্বে এক মুসলমান 
জাঁমদারের সম্পত্তি ছিল। তিনি নিয়মমত সরকারী রাজস্ব প্রদান কারতে না 
পারায়, উহা হস্তান্তর হয়। রঘুনাথের জোঠা হিরণ্য ও পিতা গোবর্ধন সেই 
বিস্তীর্ণ জমিদ্যার নবাবেব নিকট হইতে বন্দোবস্ত লইয়া সরকারী রাজস্ব 
নিয়মিতভাবে জমা দিয়া বহু উপসত্ব ভোগ কারিতেন। সপ্তগ্রাম তখন শুধু 
বাংলার নয় সারা ভাবতের এক শ্রেষ্ঠ বাঁণজ্যকেন্দ্র। দেশ-বিদেশের সওদাগর- 
গণের কুঠিতে, আড়তে বাণিজ্যতরীতে, সপ্তগ্রামবন্দর সশোভিত ছিল। তাহা 
ছাড়ও সপ্তগ্রাম চাকৃলা (এলাকা--মহল) বহু বিস্তৃত ছিল বাঁলয়া জানা 
যায়। বর্তমান প্রোসডোন্স বভাগেব অনেকাংশ স্তগ্রাম চাকৃলার অন্তভুন্ত 
ছিল বালিয়া অনুমিত হয়। এই বিস্তীর্ণ জমিদার, সুদক্ষভাবে পাঁরচালনা 
কিয়া হিবণা ও গোবর্ধন রাজৈশ্র্য ভোগ করিতোঁছলেন। তাঁহাদের 
সংকশীর্ত. পূজা-রত-দান-পুণ্যকর্মাদর সমা ছিল না। তৎকালে প্রবাদ 
রাটয়াছিল, হিবণ্য-গোবধধনের দান যে ব্রাহ্মণ পায় নাই সে ব্রাহ্মণই নহে। 
ধনীলোকের শন্রুও থাকে অনেক! িরণ্য-গোবর্ধনের শন্রুরা অনিষ্টাচরণের 
জন্য নানাপ্রকার উপায় উদ্ভাবন করিতেছিল। শেষে তাহারা সপ্তগ্লাম চাক্‌লার 
পূর্মালক সেই মুসলমান জমিদারের সহিতা মলিত হইয়া নবাবের নিকট 
{হরণ্য-গোবর্ধনের বিরুদ্ধে নালিশ করিল। আঁভিযোগ্রে হেতু, হিরণ্য-গোবর্ধন 
প্রজাদের নিকট হইত বৃ বোঁশ খাজনা আদায় করিতেছেন. অথচ সরকারী 
রাজস্ব সেই পর্বের পাঁরমাণই ঠিব আছে। নবাব প্রথমে এ সকল কথায় 
তেমন মনাযোগন না হইলেও শতুগণের নানারুপ চেস্টা ও ষড়যন্ত্রের ফলে 
হিরণ্য-গোবর্ধনের টপর তাঁহার মন বিরুপ হইতে থাকে। নবাব তাঁহাঁদগকে 
জানাইলেন, “শুনিতেছি. তোমবা প্রজার নিকট হইতে খাজনা বেশী আদায় 
কারয়া আয়ের পাঁরমাণ অনেক বাড়াইয়াছ। কাজেই সরকারী রাজস্বও বেশী 
দিতে হইবে ।” হিরণা-গোবধন প্রাতিবাদ করিলেন--বেশ' রাজদ্ব দিতে সম্মত 


পুরীবাস- প্রচারক গঠন ২৪৯ 


হইলেন না। উভয়পাক্ষে বাদানুবাদ হইয়া মনোমালিন্য হইল, রূমে বিবাদ 
বাড়িয়া চরমে উঠিল। নবাব তাঁহাদের জমিদারি বাজেয়াপ্ত ও দুই ভাইকে 
ধরিয়া আনিয়া কয়েদ রাখবার হুকুম দিলেন। নবাবসৈন্য তাঁহাঁদগকে বন্দ" 
করিবার জনা ধাবিত হইল, তাঁহাদের বাসভবন অবরোধ করিলে দুই ভাই 
পলাইয়া গিয়া আত্মরক্ষা কাঁরলেন। হিরণ্য-গোবর্ধনকে না পাইয়া সেনাপতির 
আদেশমত সৈন্যগণ অবশেষে রঘুনাথকে ধাঁরয়া লইয়া গেল। 

বাপ-জোঠার সন্ধান দিবার জন্য সেনাপাঁত রঘুনাথকে নানাপ্রকার অত্যাচার- 
উৎপাঁড়নের ভয় দেখাইলেন, কিন্তু কোন ফল হইল না। শান্ত 'নভর্শক 
রঘুনাথ, বিন্দুমাত্র ভীত না হইয়া, আপনার ভাবে একাগ্রমনে ভগবানকে 
ডাকতে লাগিলেন। অতুল এঁশবর্মের আধপাঁতি, প্রভূত ক্ষমতাশালণ জনাপ্রয় 
ভূম্যধিকারী কায়স্থ-সন্তান হিরণ্য-গোবর্ধনের একমাত্র বংশধরকে মুখে নানা- 
প্রকার ভয় দেখাইলেও, পাঁরণাম ভাল হইবে না ভাবিয়া কোন প্রকার অত্যাচাব- 
উৎপণঁড়ন করিতে সেনাপতির সাহস হইল না। রঘুনাথের আকৃতি-প্রকাত 
চালচলন ব্যবহার দেখিয়া এবং সুবিনীত কথা শনিয়া সেই বয়স্ক মুসলমান 
সৈনাধ্যক্ষের অন্তর মোহিত হইল। তানি রঘুনাথকে পূত্রবৎ স্নেহবাংসল্য 
প্রদর্শন কাঁরয়া কৌশলে স্বকার্য উদ্ধারের চেস্টা কাঁরলেন। রঘুনাথও তাঁহার 
প্রীতি উপযুক্ত ব্যবহার ও যথোচিত সম্মান প্রদর্শনপূর্বক তাঁহাব নন নবম 
কারিয়া বাপ-জ্যেঠার উপর আক্রোশ দূর করিবার চেষ্টা করতে লাগিলেন। 
এইরুপে দুই পক্ষই অনেক শান্ত হইলে আপসের প্রস্তাব হইল। বঘুনাথ 
খবর দিয়া বাপ-জ্যেঠাকে আনাইলেন: তাঁহার মধ্যস্থতায় আঁত সুন্দরভাবে 
উভয়পক্ষের বিবাদের সন্তোষজনক মীমাংসা হইয়া গেল। হিবণ্য সপ্তগ্রামের 
জমিদার রাঁহলেন। 

রঘুনাথের জনাই এই ভাঁষণ বিপদ হইতে উদ্ধার পাওয়াণে. তাঁহার প্রত 
বাপ-মা, জোঠা-জ্যেঠি ও অন্যান্য আত্মীয়স্বজনের স্নেহ-ভালবাসা শতগুণে বুদ্ধি 
পাইল৷ রঘুনাথ মনে মনে বিপদ গাঁণলেন, তাঁহার পক্ষে উহা অসহ্য । তান 
অঁত শীঘ্র সংসার-সম্পর্ক ছেদন কাঁরবার জন্য ব্যস্ত হইযা উঠিলেন। টৈতন্য- 
দেব সেই সময়ে পুরীতে অবস্থান করিতেছিলেন। রঘুনাথ খবর পাইলেন 
তাঁহার সাহত মিলিত হইবার জন্য গৌড়ীয় ভন্তগণ রথযাত্রা উপলক্ষে শম 
পুরা যাত্রা কীরবেন। এই সংবাদ তাঁহার মন অধিক উতলা হইল এবং পুবীতে 
গিয়া চৈতন্যদেবের সঙ্গলাভের জন্য অধর হইয়া পলায়নের পথ খুঁজিতে 
লাগিলেন। তখনও বাহ্“বাটীতে চন্ডীমন্ডপে তাঁহার বাসস্থান পাহারা দিবার 
জন্য প্রহরী মোতায়েন আছে। ভগবৎকৃপায় হঠাৎ একদিন সুযোগ উপাস্থত 
হইল। রঘুনাথের কুলগুরুর গৃহদেবতার পূজকের অভাব হওয়ায় ভোরবেলাই 
তাঁহারা রঘুনাথের নিকট সংবাদ পাঠাইলেন_পূজারী ঠিক কাবিয়া দেওয়ার 


২৫০ শ্রীশ্রীচৈতনযদেব 


জন্য। পৃজক ঠিক করার জন্য রঘুনাথ তদ্দণ্ডেই বাঁহর হইয়া চলিলেন। 
অতি প্রত্াযাষকাল,_প্রহরী তাঁহার অনুগমন কাঁরল না। রঘুনাথ পৃজক ব্রাহ্মণ 
ঠিক করিয়া, যথাস্থানে পাঠাইয়া দিয়া, আর ঘরে না ফারিয়া পুরীর উদ্দেশে 
ছুটয়া চলিলেন। প্রকাশ্য পথে চললে ধরা পাঁড়বার ভয়. সেজন্য পথ ছাঁড়য়া 
লোকালয় হইতে দূরে দূরে বিপথে ছুটিলেন। আহারনিদ্রার খেয়াল নাই, 
শবশ্রামের অবসর নাই, পদদ্বয় ক্ষত-ীবক্ষত-_ছুটিয়া চাঁলয়াছেন। এইভাবে 
রাজবিভবে লালতপালিত রঘুনাথ, অর্ধাশনে-অনশনে পথ চালয়া লরো দিনে 
প্রায় আড়াইশত মাইল আঁতরুম কাঁরয়া পরতে উপস্থিত হইলেন। পদরীতে 
পেশছিয়াই রঘুনাথ চৈতনাদেবের চরণে দণ্ডবৎ পতিত হইলেন._তাঁহার জীবন 
সার্থক বোধ হইল। 

এদিকে রঘুনাথের গৃহে আত্মীয়স্বজনগণ মনে কারতোছলেন_তান যে 
কাজে গিয়াছেন তথ্জন্যই দোর হইতেছে, পৃজার সংব্যবস্থা কারয়া একট; 
পরেই ফিরিবেন। কিন্তু অনেকক্ষণ পবেও তাঁহাকে না দেখিয়া তাঁহারা উীদ্বশ্ন 
হইলেন এবং খোঁজ কারবার জন্য লোক পাঠাইলেন। খোঁজ আর পাওয়া গেল 
না, চারাদকে লোক ছুটিল, কিন্তু কোথাও কোনও সংবাদ পাওয়া গেল না। 
সেই সময়ে গৌড়ীয় ভন্তগণ দলবদ্ধ হইযা কর্তন কাঁরতে কাঁরতে পুরা 
যাইতেছিলেন। হিরণ্যগোবরধন মনে কৰলেন রঘুনাথ অবশাই ভন্তগণের সঙ্গে 
মিলিত হইবেন; কিন্তু দেখা গেল তান তাঁহাদের নিকটেও যান নাই। তাঁহারা 
রঘুনাথের কোন সন্ধান জানেন না। বঘুনাথের পারবাববর্গ অত্যন্ত দুঃখিত 
ও চিন্তিত হইয়া ভীষণ উদ্বেগে দিন কাটাইতে লাগলেন! 

রঘুনাথ পুরী পেশীছিলে, তাঁহাকে পাইয়" চৈতনাদেবের খুব আনন্দ হইল । 
কিন্তু তাঁহার পথশ্রমে ক্লান্ত, ক্ষীণ, দুর্বল দেহ দেখিয়া তাঁহার দুঃখের সামা 
রাঁহল না। [তান রঘুনাথকে দামোদর স্বরূপের হস্তে সমর্পণ কাঁরয়া বললেন. 
“অদা হইতে তুমি রঘুনাথকে নিজ শিষ্য ও ভৃত্য মনে কাঁরবে এবং উপযন্ত 
[শিক্ষণ দিয়া তাগ-বৈরাগাপূর্ণ জীবন গঠন কাঁরতে ও প্রেম-ভক্তিমার্গে ভগবানের 
দিকে তাহাকে দিনে দিনে অগ্রসর হইতে সহায়তা কারবে-এই আমার 
অনুরোধ ।” স্বরূপ অবনত মস্তকে তাঁহার আজ্ঞা শিরোধার্য কাঁরলেন._ 
সেইদিন হইতে রঘ.নাথের পাঁরচয় হইল '্বরুপের রঘু'। তৎপরে স্বাঁয় 
সেবককে সমন্বোধনপূর্বক চৈতনাদেব বাঁললেন, “দেখ গোঁবন্দ রঘুনাথের 
দেহ বড় দুর্বল ও ক্ষীণ হইয়া পাঁড়য়াছে; কিছুদিন তার খাওয়া-থাকার যত্ন 
কারও, যাহাতে শরীর শীঘ্রই সুস্থ ও সবল হইতে পারে ।” 

পুরীতে আসিয়া চৈতন্যদেবের সঙ্গলাভে রঘুনাথের জীবনে নুতন আশার 


সন্টার হইল._তান ভন্তসঞ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন এবং 
স্বরূপের বিশেষ অনুগত ও আশ্রিত থাকিয়া তাঁহার শিক্ষান্যায় দৈনান্দন, 


পুরীবাস- প্রচারক গঠন ২৫১ 


জীবনযাত্রাপ্রণালী িতাকর্মভোজন-ভজন সমস্তই সুনিয়ন্তিত করিতে যন্রশীল 
হইলেন। চৈতনাদেবের আঁতপ্রায়ান্যায়ী গোবিন্দ রঘুনাথেব আহাব্যদির 
সুব্যবস্থা করিয়াছিলন কিন্তু পাঁচ দিন পরেই রঘুনাথ আর তাঁহাব নিকট 
হইতে আহাৰ্য গ্রহণ কারতে সন্মত হইলেন না। বঘুনাথ আপন কুটীরে সমস্ত- 
দিন ভগবদূভজনে কাটাইয়া রাত্রে শ্রীত্রীজগন্নাথের মান্দিরে যাইতেন এবং সেইখানে 
বসিয়া কিছুক্ষণ ভজন ও শ্রীশ্্রীজগন্নাথের রাজন্বশ-পঙ্পাঞ্জলি দর্শনান্তব 
সংহদ্বারের পাশে আসিয়া নাঁর:ব দাঁড়াইয়া মনে মনে ভগবানের নাম জপ 
কাঁরতেন। পুরীর কোন কোন ত্যাগী সংসারাবমৃখ মহাত্মা, ভিক্ষার জন্য 
কোথাও না শিরা, এইর্‌পে সিংহদ্বারের পাশে দণ্ডায়মান থাকেন। সদগৃহস্থ 
যাত্রী ও পাণ্ডাগণ এইসকল সাধ্সন্তকে মহাপ্রসাদ ভিক্ষা দেন। এই প্রথা 
প্রাচীনকাল হইতে চলিয়া আসতেছে । রঘুনাথ এইপ্রকার জীবনযাপন আরম্ভ 
কার'ল গোঁবন্দ চৈতন্যদেবকে জানাইলেন। বঘুনাথ আহারের সুব্যবস্থা 
ছাড়িয়া কঠোর বৈরাগ্য অবলম্বন কাঁরযাছেন শুনা চৈতন্যদেবের মন প্রসন্ন 
হইল। তান তাঁহার এইরূপ আচরণের খুব প্রশংসা কারা পুগাবন্দকে 
বাঁললেন, "সর্বদা ভগবচ্চিন্তা এবং কাহারও উপর 'নর্ভ'ব না কাঁরয়া ভিক্ষান্ে 
জাবনধারণ, ইহাই ঠিক ঠিক ত্যাগশব ধর্ম; আর প্রকৃত তাগ-বৈরাগা 1ভন্ন 
ভগবানের কৃপা লাভ করা যায না, বিড়ম্বনাই সার হয়৷” 

রঘুনাথ চৈতন্াদেবকে অতান্ত সম্ভ্রম করিয়া চলিতেন, তাঁহার সন্মুখে 
এমন সত্কোণ্চর সহিত অবস্থান করিতেন যে বিশেষ কথাবার্তা বলতেও 
সাহস হইতেন না। নিজের সাধনভজন, জীবনযাপন সম্বন্ধে, তাঁহার শ্রীমুখের 
বাণী ও আঁভপ্রায় শুনিবার জন্য বঘুনাথের অন্তরে প্রবল আগ্রহ হওযাক্ব সই 
আকাঙ্ক্ষা স্বর্পের কাছে নিবেদন কাঁরলেন। একাঁদন, চৈতনদদেবের নিকট 
দামোদর ও রঘুনাথ দুইজনেই উপাস্থত। সুযোগ বখাঝয়া দামোদব স্বরুপ 
রঘুনাথের আকাঙ্ক্ষা নিবেদন করিলে চৈতন্যদেব হাসিযা রঘুনাথকে বলিলেন, 
“এই সকল সক্ষত্র বিষয়, সাধা-সাধনতত্ব স্বরূপ যতদুর জানেন আমি তত 
জানি না, তুমি স্বরপের নিকটেই শিক্ষা কর, ক্রমে ক্রমে সনস্ভই জানতে 
পারবে ।" দামোদর স্ববৃপ রঘুনাথকে ইঁঞ্গত কাঁরলে তাঁহাব সাহস হইল, 
তখন রঘুনাথ তাঁহার শ্ৰীমুখ হইতে কিছু শুনিবার জন্য আঁওশর কাকুতি- 
{মনত আরম্ভ কাঁরলে চৈতন্যদেবেব অন্ভব প্রসন্ন হইল । তান ধীল গ-ভনর 
স্বরে বাললেন,._ 


২৫২ শ্রীপ্রীচৈতনাদেব 


“গ্রাম্যকথা না শ্বানবে ৯ গ্রাম্যবার্তা না কাহিবে ২। 

ভাল না খাইবে’ আর ভাল না পরিবে “॥ 

অমানী মানদ * কফণনাম সদা লবে*। 

বজে রধাকৃফ সেবা মানসে করিবে *॥”* 

কঠোর বৈরাগী রঘুনাথ, চৈতন্যদেবের মহামূল্য উপদেশসকল কায়- 

মনোবাক্যে পালন কাঁরতে লাগিলেন। রথযাত্রা নিকটবর্তী হইলে গোঁড়ের 
ভন্তগণ পুবী আসিয়া চৈতন্যদেবের সঙ্গ আবার মালিত হইলেন” আবার 
প্রেমানন্দের স্লোত প্রবাহিত হইল । ভন্তগণসঙ্গে চৈতন্যদেবের মিলন, নত্যগত- 
বীর্তন, মহোৎসব. মহাপ্রসাদ গ্রহণাদ দেখিয়া রঘুনাথ অত্যন্ত তানাদ্দত 
হইলেন। নিত্যানন্দ. অদ্বৈত, শ্রীবাস প্রভৃতি পূজনীয় ব্যান্তগণ রঘুনাথকে 
দেখিয়া এবং তাঁহার অহর্নিশ ধ্যান-ধারণা, ভজন-সাধন ও কঠোর ত্যাগ- 


* এই বাকাটি চৈতন্যদেবের শিক্ষার সারসংক্ষেপ বলিলেও অত্যুক্তি হয় না। 
ভগবানের ক্ৃপালাভের আশায় যাহারা সবস্থ ত্যাগ করিয়া ভজনে মনোনিবেশ করিতে 
চান, ইহা তাঁহাদের রক্ষাকবচ । আমাদের ক্ষদ্রবৃদ্ধি অনুযায়ী ইহার কিঞ্চিৎ পরিচয় 
দিবার চেষ্টা করা গেল। গ্রাম্যকথা__আহার-নিদ্রা-ভয়-মৈথুন নিয়াই সাধারণ 
লোক জীবনযাপন করে এবং এ সকল বিষয়ই সর্বদা আলোচনা করে । এই 
আলোচনাতে যোগ দিলে-_(১) শুনিলে কিংবা (২) বলিলে মন বহির্ম.খ হয়, 
ভোগতুষ্ণা বাড়ে । এজন্য ভজনশীলের পক্ষে এইসব কথাবার্তা বলা উচিত নহে। 
(৩) ভাল খাওয়া-পরার দিকে মন থাকিলে চিত্ত একাগ্র হয় না। সর্বদা এজন্য 
আকাঙ্ক্ষা ও চেস্টা থাকে । উত্তম খাবার থাইলে রজোগুণের ব্রদ্ধি ও কামক্রোধাদির 
বেগ বেশী হয় ॥ (8) উত্তম পোশাক-পরিচ্ছদ ধারণ করিলে ভোগবিলাসে মন 
যায়, অভিমান-অহঙ্কার বৃদ্ধি পায়। ভগবানে সম্পূর্ণ নির্ভর করিয়া স্বল্পে সন্তুষ্ট 
হওয়াই ভজনের অনুকূল । (৫) অহঙ্কার-অভিমানই জীবের ভববন্ধন-রজ্জু ? এই 
পাশ ছেদন করিবার একমাত্র উপায় নিজেকে অক্তানতিমিরারূত অন্ধ ভবার্ণবে নিমজ্জিত 
সর্বাপেক্ষা দীনহীন জানিয়া সকলকে, এমনকি নগণ্য ব্যক্তিকেও সম্মান প্রদর্শন করা । 
“সব জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান? (৬) কুষ্চনাম বা পরমেশ্বরের যে 
কোন নাম ইম্টমন্্রূপে জপ করিতে করিতে চিত্তসশুদ্ধ হইয়। তাঁহাতে ভজিপ্রেম জন্মে, 
তাঁহার কুপালাভ হয়। (৭) ব্রজে রাধাকুষ্ণ সেবা___সশক্তিক স্বীয় ইম্টদেবকে গুরু 
ও শাস্ত্রের নির্দেশান্যায়ী তাঁহার চিন্ময়ধামে সেবাই ভক্তের কাম্য । গ্রশ্বর্লেশবিহীন, 
মাধ্যপরিপূর্ণ চিন্ময় ভগবদ্ধামই ভ্রজ। (৮) মানসে করিবে-__শান্ত-দাস্য-সধ্য- 
বাৎসল্য-মধূর এই পঞ্চরসের মধ্যে যেটি তাহার ভাবানূকুল, তদনুযায়ী ইন্টের সঙ্গে 
সম্পর্ক যুক্ত হইয়া ভক্ত নিজের বাহ্যিক দেহাভিযান ত্যাগ করিয়া, স্বীয় স্বরূপ অস্তরাত্মা 
চিদংশকে, সেই সম্পককানুরূপ মূর্তবিগ্রহ বলিয়া ভাবনা করিবেন এবং তদাশ্রয়ে মনে 
মনে ইম্টের সেবা করিতে করিতে তাঁহার কৃপায় এই মায়িক প্রপঞ্চ অতিন্রম করিয়া 
স্বীয় ভাগবতী তনুতে চিন্ময় নিত্যলীলাধামে প্রবিষ্ট হইবেন। 


পুরীবাস- প্রচারক গঠন ২৫৩ 


বৈরাগ্যের কথা শুনিয়া খুব আশীর্বাদ কাঁরলেন। গোড়ায় ভন্তগণের যাত্রাপথের 
বায়-নর্বাহকার শিবানন্দ সেনের নিকট রঘুনাথ জানতে পারলেন, তাঁহার 
পিতা-মাতা আত্মীয়স্বজন সকলেই তাঁহার জন্য অতীব উৎকাণ্ঠত। তাঁহারা 
খোঁজ করিবাব জন্য চারিদিকে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু কোথাও 
সন্ধান না পাওয়ায় তাঁহারা আতিশয় দুঃখে কাল কাটাইতেছেন। মা-বাপের 
দুঃখের কাহনী শুনিয়াও রঘুনাথের 1চত্ডে বিক্ষেপ জান্মল না; তান পলম 
শান্তিধাম পরাতে থাকিয়াই শ্রীভগবানের পাদপদ্মচিন্তায় এবং ভজনে নিব 
রাঁহলেন। গহীণ্ডচাবাড়ী-মাজন, রথষান্রা, পুনর্যাত্রা, জল্মাচ্টম' প্রভাত বিশেষ 
বিশেষ পর্বে ভন্তগণ সহ চৈতন্যদেব পূর্ব-পূর্ব বৎসরের ন্যায় আনন্দ কারলেন! 
নেই সকল শুভাদনে তাঁহার অত্যদ্ভূত ভাবাবেশ ও অপূর্বলশলা দেখিয়া 
রঘুনাথ জের শ্রবণ, নয়ন, প্রাণ ও মন সার্থক বোধ কাঁরলেন। দোখ: 
দেখিতে আনন্দোৎসবের মধ্যে চাঁরমাস কাটিয়া গেল; গৌড়ীয় ভন্তগণ [দান 
লইয়া স্বদেশে ফিরিলেন। শিবানন্দ গৃহে পেশীছিবার পরেই রঘুনাথের খবর 
লইবার জন্য 'হবণা-গোবধধনের লোক আসয়া উপাস্থত। রঘুনাথের সঙ্গে 
তাঁহার দেখা সাক্ষাৎ হইয়াছে কিনা-ইত্যাদ সঠিক খবর জানিবার জন 
আতশয় মিনাত কাঁরয়া তাঁহাকে পত্র দিয়াছেন। পত্র পাঠ করিঘা শিবানন্দের 
অন্তর বিগালত হইল। লোকের নিকট তান রছুনাথের সমস্ত খবর ভাল 
কাঁরয়া বলিয়া দিলেন। শিবানন্দ জানাইলেন, পুরীধামে রঘুনাথের সঙ্গে 
তাঁহাদের দেখা হইয়াছে । তিনি ভালই আছেন এবং চৈতন্যদেবের চরণপ্রান্তে 
বাস কাঁরয়া ভগবদ্‌ভজনে দিন কাটাইতেছেন। তাঁহার অন্তবে কঠোর বৈরাগা 
গৃহে 'ফাঁরবার সম্ভাবনা নাই। গভীর রাত্রে তান শ্রীশ্রীজগন্নাথেব রাজবেশ” 
পৃজ্পাঞ্জীল দর্শনান্তে সিংহদ্বারে আসিয়া দণ্ডায়মান হন; সেখানে অযাচিত 
ভাবে লোকে যে মহাপ্রসাদ দেয়, তাহাই গ্রহণ করিয়া জীবন ধাবণ করেন। 

“রাত্রদন করে তিখ্হা নাম সংকীর্তন। 

ক্ষণমাঘ নাহ ছাড়ে প্রভুর চরণ॥ 

পরম বৈরাগ্য তাঁর নাহি ভক্ষ্য পারধান। 

যৈছে তৈছে আহার কাঁর রাখয়ে পরাণ ॥ 

দশদণ্ড রাত গেলে পুজ্পাঞ্জীল দোখয়া। 

[িংহদ্বারে খড়া হয় আহার লাগিয়া ॥ 

কেহ যাঁদ দেয় তবে করয়ে ভক্ষণ। 

কঙু উপবাস কভু করেন চর্বণ॥” 

যাহা হউক, পুত্রের খবর পাইয়া মা-বাপের প্রাণে কিছুটা শান্তি আসলেও 

খাওয়া-থাকার কঠোরতার বিষয় জানিয়া, অতিশয় উদ্বেগ জন্মিল। তাঁহারা 
দুইজন ভৃত্য ও একজন পাচক ব্রাহ্মণকে চাঁরশত মুদ্রা সঙ্গে দয়া, শিবানন্দ 


২৫৪ ভ্রীশ্রীচৈতন্যদেব 


সেনের নিকট পাঠাইলেন এবং ইহাঁদগকে পুরী পাঠাইবার ব্যবস্থা কাঁরয়া 
দিবার জন্য তাঁহাকে বিশেম্ব অনুরোধ জানাইলেন। উদ্দেশ্য- ইহারা পুরীতে 
থাকিয়া রঘুন।থের সেবা কারবে। শিবানন্দ লোকদিগকে ফেরত পাঠাইয়া 
কিছুকাল অপেক্ষা করিবার জন্য পরামর্শ দিলেন এবং বলিলেন আগামণ 
রথবাত্রায় পুবাঁ যাইবার কালে তান স্বয়ং তাহাদিগকে সঙ্গে লইয়া যাইবেন। 
এখন এইভাবে লোক পাঠান অসম্ভব। পর বৎসর রথযান্রায় গৌড়ীয় ভন্তগণের 
সঙ্গে রঘুনাথের পিতামাতা দুইজন ভৃত্য এবং একজ্রন পাচক ব্রাহ্মণকে চাঁরশত 
মুদ্রা সহ পুরী পাঠাইলেন। উনি 5 
আঁভণ্রায়মননষায়শ বঘুনাথের সৃখ-সুবিধার জন্য নানাভাবে চেষ্টা আবম্ভ কাঁবল। 
কিন্তু মহাত্যাগী বছঘুনাথ তাহাদের নিকট হইতে বিন্দুমান্রও সেবা-সহায়তা 
গ্রহণ করিতেন না। তিনি পূর্বের ন্যায় কঠোবভাবেই জীবন যাপন কাঁরতে 
লাগিলেন। 

চাঁরমাস পুরী বাস কবিয়া গৌড়ীয় ভন্তগণ দেশে ফিবিলেন, কন্তু সেই 
ভৃত্য ও পাচক স্বাঁয় প্রভুর ইচ্ছাপৃবণের জন্য পুরীতেই বাস করিতে লাগল। 
তাহাবা সুযোগ পাইলেই রঘুনাথকে কাকৃঁত-ীমনাত কাঁরত--তাহাদের সেবা- 
গ্রহণে জন্য। কিন্তু রঘুনাথ অটল বাঁহলেন: তাঁহার বৈরাগ্য হাস হইল না। 
এইভ'বে কছৃকাল গত হইলে পর, পিতামাতার অভিপ্রায় ও অর্থব্যয় সার্থক 
কারবার জন) তান প্রতিমাসে আট পণ মাত্র বাঁড় বায়ে দুইদিন মহাপ্রসাদ 
কিনিয়া চৈঙন/দেবকে ভিক্ষা দিতে আরম্ভ কাঁরলেন। এইভাবে প্রায় দুই বৎসর 
{তান চৈতন্দেবের সেবা করিয়া, পিতামাতার অর্থের 1কিৎ সদ্ব্যয় করিয়া 
ছিলেন, কিন্তু নিজের জনা কখনও কিছ গ্রহণ করেন নাই। দুই বৎসর এইরূপ 
কাববার পর, অন্তবের ভাব পাঁববর্তন হইল । চৈতন্যদেবের সেবার জন্যও 
এইভাবে অর্থ গ্রহণ কাঁরতে নিবৃত্ত হইলেন। রঘুনাথের ভিক্ষাদান বন্ধ হইলে 
একাঁদন চৈতনাদেব স্বর্পদামোদরের নিকট ইহার কাবণ জিজ্ঞাসা করিলেন। 
রঘুনাথের অন্তরব কথা স্বরুপের নিকট গোপন থাকত না। “তান উত্তর 
দিলেন, “এই ভাবে আপনার সেবা কাঁরয়া রঘুনাথের আর তৃপ্তি বোধ হয় না, 
বাড়ীব লোকের (নিকট হইতে অর্থগ্রহণ কাঁরতে মনে বিষম সঙ্কোচ জন্মে। 
তাঁহাদের সম্পর্ক ষোল আনা ত্যাগ কারবার জন্যই রঘুনাথ আপনাকে ভিক্ষা- 
দান বন্ধ কারয়াছে।” রঘুনাথের অন্তদর্যীষ্ট দোঁখয়া চৈতনাদেবের খুব আনন্দ 
হইল। তিনি তাঁহার প্রশংসা কারয়া বলিলেন. “রঘুনাথ ভালই কাঁরয়াছে। 
তাহার বাপ-জ্যেঠা ঘোর বিষয়শ। সাধু রাহ্মণ গরীব দহঃখীকে বহু দান ও 
নানাবিধ সৎকর্ম কারলেও, বিষয়ে অত্যন্ত আসন্তচিত্ত। অত্যাধক বিষয়াসন্ত 
লোক নিচ্কামভাবে দান করিতে পারে না। এীহক-পারান্রক সুখভোগ ও 
স্বীয় দুচ্কর্মের প্রায়শ্চিন্তের উদ্দেশ্যেই তাহারা দান করে। এই জন্য ইহাদের 


পুরীবাস- প্রচারক গঠন ২৫৫ 


অন্ন অশ্দদ্ধ। এইরূপ লোকের দান, অশুদ্ধ, ইহাদেব অন্নগ্রহণ কারলে 
ভগবানের দিকে মন যায় না--ভজনে বিঘ4 হয়। এতদিন শুধু রঘুনাথের 
মন দেখিয়া কিছ; বলি নাই। ত্যাগী ভজনশীলের পক্ষে এইর্‌প প্রাতগ্রহ 
বড়ই অনর্থকর। রঘুনাথ ভগবানের কৃপায় ইহা বুঝতে পাবায় খুব ভালই 
হইল।” 

কিছুকাল পবে, রঘুনাথ রাতে সিংহদ্বাবে দাঁড়াইযা ভিক্ষা করাও বন্ধ 
কাঁরয়া দলেন। গোবিন্দ চৈন্চনাদেবকে জানাইলেন, “এখন রঘুনাথকে মার 
সিংহদ্বাবেও দেখা যায় না।” গোবিন্দের বাকো তাঁহাব মনে কৌতূহল জান্নিল। 
পবাদন দ্ববৃপের নিকট ব্যাপার কি জানিতে চাহিলে, তান সহাসো বাললেন, 
“সিংহদ্বারে বহ পরিচিত লোক ফ্মতাষাত করেন, তাঁহারা বঘুনাথকে দেখিতে 
পাইয়া খুব যত্সপূর্বক ভিক্ষা দেন: এই জন্য রঘুনাথ এখন আর সংহদ্বারে 
ভিক্ষা করেন না। মধ্যাহৃকালে ছত্রে গিয়া ভিক্ষা কবেন। মুখে কোন কথা নাই, 
ছত্রে যেমন পান সন্তুষ্টচিন্তে তাহাই গ্রহণ কাঁরয়া নিশ্চিত মনে ভগবদভজন 
কাঁরতেছেন। 

রঘ্দনাথেব ববেক-বৈবাগ্য দোঁখয়া সহর্ষে,_ 


“প্রভু কহে ভাল কৈল ছাঁড়ল [সংহদ্বাব। 
সংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার।” 


এইভাবে ছত্রে কিছনকাল ভিক্ষা কাঁরবাব পব রঘুনাথের ভাহাও আর ভাল 
লাগিল না। লোকসঙ্গ সম্পূর্ণ ভাবে পাঁরত্যাগ কাঁরবাব জন্য ছত্রে যাওয়া বন্ধ 
কাঁরলেন। শ্রীন্রীজগন্নাথের মহাপ্রসাদ "বক্য় হইবার পর, যাহা উদ্বৃত্ত থাকে 
তাহা নষ্ট হইয়া গেলে আনন্দবাজাবের ৯ দোকানদারগণ প্রাচীরের বাহিবে 
ফেলিয়া দেয়। পুবীতে অনেক তেলেও্গন* গাভী আছে, তাহারা সেই সকল 
পচা মহাপ্রসাদ ভক্ষণ করে। কিন্তু যেগুলি বেশী পাঁচয়া যায়, তাহা গোরুও 
খাইতে পারে না. দেওয়ালের পাশেই পাঁড়য়া খাকে। ছত্রে যাওয়া বন্ধ কাঁরয়া, 
গভীর রাব্রতে সকলেব অগোচরে রঘুনাথ সেই পচা মহাপ্রসাদ কুড়াইয়া লইয়া 
আসতেন এবং নিজের কৃঠিয়াতে আসিযা চুপ চুপ তাহা খুব কাঁরয। জল 
ধদয়া ধূইতেন। বারবার ধূইবার পর উপবের পচা ভাগ চলিয়া গিয়া ভিতরের 
শন্ত অংশ যাহা পাওয়া যাইত, তাহাই লবণ-সংযোগে খাইয়া জীবনধাবণ 
করিতেন। রঘুনাথ কিছুকাল এইভাবে কাটাইবার পর স্বরুপ সমস্ত ব্যাপার 
অবগত হইলেন এবং তিনি উহা গোঁবন্দকে জানাইলেন। ক্রমে গোঁবিন্দের 
১  পুরীতে যেখানে মহাপ্রসাদ বিক্রয় হয় । 
২ দক্ষিণদেশীয় ৷ 


২৫৬ ভ্রীপ্রীচৈতন্যদেব 


মুখ হইতে উহা চৈতন্যদেবের কর্ণগোচর হইল । অতাঁব বিস্মিত হইয়া তান 
এই অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ কারবার জন্য একদিন গভীর রাত্রে স্বর্পকে সঙ্গে 
লইয়া রঘুনাথের কুঠিয়ায় উপস্থিত হইলেন। 
রঘদনাথ মহাপ্রসাদ ধুইয়া, তাহাতে লবণ মিশাইয়া সম্মুখে রাখিয়া 

ইন্টদেবকে সমর্পণ করিতেছেন, এমন সময়ে অকস্মাৎ চৈতন্যদেব সম্মুখে 
আসিয়া দাঁড়াইলেন। মুদ্রিত নয়ন উন্মীলন করিয়া স্বরূপের সঙ্গে প্রভুকে 
দর্শন করিয়া তাঁহার অন্তর পুলকে পূর্ণ হইল । রঘুন!থ প্রেমে বিহ্বল হইয়া 
চরণে লঃটাইয়া পাঁড়লেন। চৈতন্যদেব তাঁহাকে উঠাইয়া প্রেমালিঞান কাঁরলেন : 
-উভয়ের চক্ষে প্রেমাশ্রুধারা। পবে প্রেমিক সন্ন্যাসী সম্মুখস্থ পাতে সেই 
মহাপ্রসাদ দোখিয়া তাহা হইতে স্বহস্তে একমুম্টি উঠাইয়া মুখে দিলেন এবং 
তাঁহার নিকট আতিশয় সুস্বাদু ও পারিতৃপ্তিকর বোধ হওয়ায় উল্লাসত অন্তরে 
বলিলেন, “এমন অমত তুমি একা লুকাইয়া লুকাইয়া খাও! আমাদের দাও 
না!” এই কথা বলিয়াই আর এক মৃঠা উঠাইবার জন্য যেমন হাত বাড়াইলেন, 
স্বরূপ অমনি হাত চাপিয়া ধারয়া বলিলেন, “ইহা তোমার উপযোগী নহে। 
আর খাইলে দেহ অসুস্থ হইবে ।” স্বরূপ মঠার প্রসাদ কাঁড়য়া লইলেন, আর 
খাইতে দিলেন না। এজন্য চৈতনাদেবের খুব ক্ষোভ হইল । তাহার পর বার 
বার এই অদ্ভূত প্রসাদের প্রশংসা করিয়া বলিলেন, “নিত্য কত রকম প্রসাদ 
খাই, কিন্তু এমন সুস্বাদ ত কোন প্রসাদে পাই না।” বঘুনাথেব নিষ্ঠা ভান্ত 
ও তাগ-বৈরাগা দেখিয়া উভয়ের খুব আনন্দ হইল। তাঁহাকে অগ্রত্যাঁশতরূপে 
কৃপা ও স্নেহ-আশীর্বাদ প্রদান কারিয়। তাঁহারা হষ্টাচত্তে বিদায় লইলেন। 

“গোঁবন্দের মুখে প্রভূ সে বার্তা শাঁনল। 

আর দিন আসি প্রভু কাহতে লাগিল ॥ 

কাঁহা বস্তু খাও সবে আমারে না দেও কেন। 

এই বাঁল এক গ্রাস কাঁরল ভক্ষণ॥ 

আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধাঁরলা। 

তব যোগ্য নহে বাল বলে কাঁড় নিলা ॥ 

প্রভু বলে নাত নিতি নানা প্রসাদ খাই। 

এঁছে স্বাদ আর কোন প্রসাদ না পাই॥ 

এই মত মহাপ্রভু নানা লীলা করে। 

রঘুনাথের বৈরাগ্য দোঁখ সন্তোষ অন্তরে |” 


একসময়ে শঙ্করানন্দ সরস্বতী নামক জনৈক সন্ন্যাসী তাঁর্থপর্যটনান্তে পুরী 
আসিয়া রজভূমির পূণ্যস্মীতস্বর্প এক গোবর্ধনাশলা ও একগাছি গুঞ্জা ৯ 


পূরীবাস--প্রচারক গঠন ২৫৭ 


মালা, চৈতন্যদেবকে উপহার দিয়াছিলেন। প্রায় তিন বংসর কাল উহা তাঁহার 
[নিকট পরম আদরযক্ষে রক্ষিত ছিল। রঘ্নাথের 'নষ্ঠাভা্ততে প্রসন্ন হইয়া, 
উপব্ন্ত আঁধকারণ ব্যাঝয়া, সেই প্রিয় বস্তু দুইটি তাঁহাকে দান কাঁরয়া,- 


“প্রভু কহে, এই শিলা কৃষ্ণের বিগ্রহ । 
ইহার সেবা কর তুমি কাঁরয়া আগ্রহ ॥ 
এই শিলার কর তুমি সাত্বক পৃূজনা 
আঁচরাতে পাবে তব কৃষ্ণ প্রেমধন॥ 
এক কু'জা জল আর তুলসী মঞ্জরী। 
সাত্বক সেবা এই শুদ্ধ ভাবে কাঁর॥। 
দুই দিকে পত্র মধ্যে কোমল মঞ্জরী। 
এই মত অস্টমঞ্জরী দিবে শ্রদ্ধা কার ॥” 


চৈতন্যদেবের নিকট হইতে গোবর্ধনীশিলাসহ গুঞ্জামালা এবং শ্রীকফসেবাপৃজার 
সাত্ক বিধান প্রাপ্ত হইয়া, রঘ্নাথের উল্লাসেব সীমা রাঁহল না। 'তাঁন 
অমূল্যানধি জ্ঞানে পরম আগ্রহে উহা কুঠিয়াতে লইয়া গিয়া প্রাণ-মন ঢাঁলয়া 
তচ্গতচিত্তে সেবাপূজা আরম্ভ কাঁরলেন। রঘুনাথের পৌভাগ্য দেখিয়া দামোদর 
স্বর্পও খুব খুশী হইয়াছিলেন এবং সেবাপৃজার জন্য,_ 

“এক িতাস্ত দুই কাপড় পিস্ডা একখান। 

স্বরূপ দিলেন কু'জা আ'নিবারে পানি ॥৮ 
মহ্ত্যাগী ভক্ত রঘুনাথ এইরুপে আড়ম্বরহাঁন অপূর্ব সাত্বিক সেবাপ্‌জা 


করিয়া অন্তরে পরম আনন্দ সম্ভোগ কাঁরতেন। 


“জুলতুলসীর পূজার তার যত সুখোদয়। 
যোড়শোপচার পৃজায় তত সুখ নয় ॥৮ 


এইর্‌পে কিছুকাল সেবাপৃজা চাঁলবার পর, একাঁদন স্বরূপ রঘুনাথকে 
বাঁললেন,_ 
«“অস্টকোঁড়র৯ খাজা সন্দেশ কর সমর্পণ । 
শ্রদ্ধা কাঁর দিলে সেই অমৃতের সম ।” 
স্বরূপের আঁভিপ্রায়ানুষায়শ তদবাঁধ গোবিন্দ প্রত্যহ অষ্টকোঁড়ির খাজা সন্দেশ 
যোগাইতেন এবং প্রেমে পুলকিত রঘুনাথ তাহা গোবর্ধনধারীকে [নিবেদন 
১ পূর্বে দেশে কড়ির প্রচলন ছিল । কড়িব হিসাব--চার কড়াতে এক গশ্তা, 
পাঁচ গণ্ডায় এক বডি, চার বুড়িতে এক পঞ্র, মোল পণে এক কাহন। এক কাহন 
বর্তমানে ষোল আনা অর্থাৎ এক টাকা । 


১৭ 


কহ ্র্রীচৈতনাদেষ 


কয়িয়া আনন্দসাগরে ভাসিতেন। রাজৈশ্বর্ষে প্রাতপালিত যুবক রঘুনাথের 
কঠোর বৈরাগ্য, অদ্ভুত তাঁতক্ষা, চিত্তের একাগ্রতা ও সাধনভজনে নিষ্ঠা 
দেখিয়া লোক 'বাস্মত হইত। শ্রীচৈতন্চরণ আশ্রয়পূর্বক দামোদর স্বরূপের 
উপদেশান্যযায়ণ, তিনি নিজ জীবনকে নিয়মিত কাঁরয়া, ত্যাগ-তপস্যার চরম 
আদর্শ অনুসরণ করিয়াছিলেন। 


“অনন্ত গুণ রছুনাথের কে করিবে লেখা । 
রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা 
সাড়ে সাত প্রহর যায় যাঁহার স্মরণে । 
আহার নিদ্রা চাঁরদণ্ড সেও নহে কোনাঁদনে ॥ 
বৈরাগ্যের কথা তাঁর অন্ভুত কথন। 
আজল্ম না ছিল জিহ্বার রসের দ্পর্শন॥ 
'ছিপ্ড়া কানি কাঁথা বিনা না পরে বসন। 
সাবধানে প্রভুর কৈল আজ্ঞার পালন ॥ 
প্রাণরক্ষা লাগ যেবা করেন ভক্ষণ। 

তাহা খাইয়া আপনাকে করে নির্বেদন ॥% 


এইভাবে রঘুনাথ কঠোর সাধনভজনে ডুঁবয়া থাকিয়া পুরীতে বাস 
করিম্বাছিলেন। চৈতন্যদেবের অন্ত্যলশলাম্ম, স্বরূপের সঙ্গে তাঁহাকে সেবা 
কারবার সুযোগও রঘুনাথের ভাগ্যে ঘাঁটয়াছিল। চৈতন্যদেবের 'তিরোভাবের 
পর স্বরূপ যে কয়াদন বর্তমান ছিলেন, ততদিন রঘুনাথ তাঁহার সেবা কাঁরয়া 
পুরীতেই বাস করেন। তাঁহার অন্তর্ধানের পর তিনি ত্রজে অবস্থান কাঁরয়া- 
ছিলেন। শেষ সময়েও তাঁহার অদ্ভুত ত্যগ-তপস্যার কথা শুনিয়া বিস্ময় 
জাচ্মে। 


“অন্নজন্গ ত্যাগ্ধ কৈল অন্য কথন। 

পল দুই তিন মাঠা করেন ভক্ষণ॥ 
পহম্র দশ্ডবং কার লয় লক্ষ নাম। 

ৰুই সহস্র বৈফবে করে নিত্য প্রণাম ৷ 
বাতিদিনে রাধাকৃফের মানসে সেবন। 
প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন! 
তনসন্ধ্যা রাধাকুশ্ডে আপাতত চ্নান। 
ব্ুজবাসণ বৈফবে কয়ে আলিঙ্গন দান 
দার্ধ সপ্ত-প্রহর করে ভন্তির সাধনে। 
এরিদস্ড নিদ্রা সেহো নহে কোন 'দিনে ॥৮ 


পৃরীবাস_ প্রচারক গঠন ২৫৯ 


চৈতন্যদেব যেসময়ে কাশীধামে গিয়াছিলেন সেই সময়ে পরমভন্ত তপন 
শমশ্রের পত্র, বালক রঘুনাথের মনে ভগবদভান্তির বীজ বপন করিয়া আসিয়া- 
ছিলেন। ভন্তিমান পিতামাতার যত্নে সৌভাগ্যবান পুত্রের উর্বর হৃদয়ক্ষেত্রে সেই 
বীঁজ অত্কুরিত হইয়া ক্রমে রুমে পুষ্ট হইতোছিল। যৌবনে পদার্পণ করিয়া 
রঘুনাথ সংসারে বাঁতস্পৃহ হইলেন এবং ভগবদ্‌ভজনে কাল ৰাটাইবার আশায় 
পরীতে চৈতন্যদেবের চরণপ্রান্তে আঁসয়া উপস্থিত হইলেন। রঘুনাথকে 
দেখিয়া তাঁহার খ্‌ব আনন্দ হইল; পরমানন্দে তাঁহাকে আশ্রয় 'দিলেন। 
রঘুনাথের অন্তরের ভাব-ভান্তও শতগুণে বার্ধত হইতে লাগল। তাঁহার 
পরিচয় হইল ভট্ট রঘুনাথ, এবং সপ্তগ্রামবাসী রঘুনাথের নাম হইল দাস 
রঘুনাথ। ভট্ট রঘুনাথ কাব্য ও অুলগকারশাস্ত্ে আতিশয় সুপান্ডিত ছিলেন, 
এবং তাঁহার কণ্ঠস্বরও সুমিষ্ট ছিল। ভন্তপাণ্ডিত রঘ.নাথ সুমধুর স্বরে, 
সূলালত ছন্দে, যখন শ্রীমদ্ভাগবতাদি শাস্তগ্রন্থ পাঠ করিতেন, তখন তাঁহাব 
কণ্ঠানঃসৃত সেই পাঁধূষধারা পান কয়া উপস্থিত সকলের মন ভন্তিরসাগ্লূত 
হইত। চৈতন্যদেবও তাঁহার সুমিষ্ট কণ্ঠে, বিশুদ্ধ রাগে, অল-মান-লয়ে গভগর 
ভাবোদ্দীপক গাঁত, কাবতা, নাটক ও শ্রীমদ্ভাগবতাঁদ ভান্তশাস্ত শানয়া 
আঁতশয় প্রণীত লাভ করিতেন। এই ভাবে পরমানন্দে আট মাস গত হইল। 
পুরীতে বাস করিয়া এবং চৈতন্যদেবের সংসর্গ ও উপদেশানুযায়ী সাধন- 
ভজনে অগ্রসর হইয়া, রঘুনাথের অন্তরের বৈরাগ্যভাব 'দনে দিনে প্রবলাকার 
ধারণ কারল। তান সংসার-সম্পর্ক চিরকালেব মত ছেদন কাঁরয়া চৈতন্য- 
দেবের পাদমূলে পুরীতেই বাস করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। কিন্তু 
চৈতন্যদেব তাহাতে সম্মাত দিলেন না। ঘরে গিয়া বৃদ্ধ পিতামাতার সেবা 
কারবার জন্য আদেশ করিলেন। চৈতন্যদেব রঘুনাথকে বুঝাইয়া বাঁললেন, 
“্যাদ সংসার করিবার ইচ্ছা না থাকে, বিবাহ করিও না! যতদিন পিতামাতা 
বর্তমান আছেন ততাঁদন গৃহে থাঁকয়া যথাসাধ্য তাঁহাদের সেবা কর এবং 
ভন্ত্রপাশে ভাগবতাঁদ অধ্যাত্মশাস্থ অধ্যয়ন ও ভগবদ্ভজনে কাল কাটাও। 
তাঁহাদের দেহান্ত হইলে পর বাড়ীঘর ছাড়িয়া বৃন্দাবনে গয়া বাস কারিও।॥ 
বকছুকাল পরে আবার পুরী আসিও।”১ 


৯ “অস্টমাস রহি প্রভু ভট্রে বিদায় দিল । 
বিবাহ না করিও বলি নিষেধ করিল ॥ 
বুদ্ধ পিতামাতা ষাই করহ সেবন । 
বৈষ্ণব পাশ ভাগবত কর অধ্যয়ন ॥ 
পুনরপি একবার আসিও নীলাচলে । 
এত বলি কণ্ঠমালা দিল তার গলে 1৮ 


২৬০ শ্ৰীশ্ৰীচৈতন্াদেব 


চৈতন্যদেবের আজ্ঞা শিরোধার্য করিয়া তাঁহার পাদপদ্ম বন্দনাপূর্বক 
আশীর্বাদ লইয়া রঘুনাথ কাশীতে ফিরিয়া গেলেন, এবং পিতামাতার সেক, 
শাস্তাধ্যয়ন ও ভজনে মনোনবেশপূর্বক কালাতপাত কাঁরতে লাশিলেন। 
বৃদ্ধ পিতামাতার দেহত্যাগ হইলে প্রায় চার বৎসর পরে রঘুনাথ পুনরায় 
পুরীতে আসিয়া চৈতন্যদেবের চরণপ্রান্তে উপাঁস্ধত হইলেন। চৈতন্যদেব 
তাঁহাকে নিকটে রাখিয়া, পরমস্নেহে ভন্তিমার্গের উচ্চতত্বসমূহ, সাধ্যসাধন- 
প্রণালশ শিক্ষা দিয়া ও সাধনভজন করাইয়া তত্বৃজ্ঞ আচর্ধরূপে গঠন কাঁরলেন 
এবং পরে প্রচারকার্ষে সহায়তা করিবার জন্য ব্রজভূমে শ্রীরপ-সনাতনের নিকট 
পাঠাইয়া দিলেন। ভ্রজে শিয়া তাঁহাদের সঙ্গ লাভ করিয়া ভট্ট রঘুনাথের 
অন্তর আনন্দে পূর্ণ হইল; এবং তাঁহাদের ন্যায়ই কঠোরভাবে তগবৈরাগ্য- 
পূর্ণ জীবনযাপন কাঁরয়া তান সাধনভজনে কাল কাটাইতে থাঁকলেন। তাঁহাব 
পাত্র জীবন ও উপদেশে বহ; জীবের জীবন সুশীতল হইয়াছিল। চৈতন্য- 
দেব-প্রবার্তিত ভান্তমার্গের প্রচারক স:প্রাসদ্ধ ‘ছয় গোস্বামীর অন্যতম “দাস 
রঘুনাথ ও ভট্ট রঘুনাথ এই দুই মহাশয় ।” রঘুনাথ ভট্রেরই বিশেষ অনুগত 
শিষ্য অম্বরাধপাঁতি মানাঁসংহ, বৃন্দাবনে শ্রীগোঁবিন্দজীর স্দাবশাল প্রস্তর- 
মান্দর নির্মাণ করিয়াছিলেন। জয়পুর হইতে আনত লোহিত প্রস্তরে 'নার্মত 
সেই অপূর্ব কারুকার্ধখাঁচত মন্দিরের ভশনাবশেষ এখনও তাঁহার মাঁহমা 
ঘোষণা কারতেছে। 

এইভাবে ভন্তমণ্ডলণীসহ পুুরীতে থাঁকয়া সকলকে শিক্ষা দিয়া এখং 
প্রেম-ভন্তি মার্গের প্রচারকবূপে শ্রীরূপ, সনাতন, দাস রঘনাথ, ভট্ট রঘদনাথ 
প্রভাত আচার্যগণের জীবনগঠনপূর্কক চৈতন্যদেব তংপ্রবাঁত'ত ধর্মসংঘের 
গোড়াপত্তন করিলেন। 


দশম অধ্যায় 


সন্ন্যাসীর আদর্শ 


শাস্ত ও আচার্যগণের মতানৃসারে না চাঁলয়া, ধর্মপথে স্বাধীনভাবে অগ্রসর 
হওয়া কঠিন, এইজন্য চৈতনাদেব সর্বদাই প্রাচীন পরম্পরাগত সিদ্ধান্ত ও 
আচার-ব্যবহারের পক্ষপাতী ছিলেন। পর্বে প্রয়াগে চৈতন্যদেবের সহিত সাক্ষাৎ 
ও আলাপ-আলোচনা কাঁরয়া আচার্য খল্লভ ভট্ট তাঁহার প্রত ?বশেষ আকৃষ্ট 
হইয়াছিলেন। চৈতন্যদেবের পুরীতে অবস্থানকালে একবার রথযান্রার সময় 
বল্লভ ভট্ট সেখানে উপস্থিত হইলেন। এ সময়ে বল্লভ ভট্ট সব'দাই চৈতন্য 
দেবের নিকট যাতায়াত কারিতেন; উভয়ে বহুক্ষণ ধাঁরয়া শাস্ত্রালোচনা ও ভগবৎ- 
প্রসঙ্গা করিতেন। চৈতন্যদেবের মুখে ভান্ত ও ভগ্বততত্ব সম্বন্ধে উচ্চ [সদ্ধান্ত- 
পমূহ শুনিয়া এবং রথযান্রাদ উপলক্ষ্যে তাঁহাতে অপূর্ব প্রেম-ভান্তর বিকাশ 
ও অলোঁকক ভাবাবস্থা প্রত্যক্ষ করিযা ভট্রের মনে তাঁহার প্রতি খুব উচ্চ 
ধারণা জন্মিয়াছিল। 

একাদন প্রসঙ্গকালে ভট্ট তাঁহার অন্তরেব সেই ধারণা অনুযায়ী চৈতন্য- 
দেবের সন্মখেই তাঁহার মহিমা কীর্তন কাঁরতে লাগলেন। ভট্ট শতমুখে 
প্রশংসা করিয়া বলিলেন, “বর্তমান কালে একমান্র আপনিই ভীন্তমার্গের 
পথপ্রদর্শক । আপনাকে দোঁখয়া লোকে প্রকৃত ভগবদ্ভন্তি শিক্ষা কারতেছে। 
আপনার দ্বারাই জগতে ভান্তিযোগ্ের প্রচার হইল।” বল্পভ ভট্ট এইরূপ 
যশোকীর্তন আরম্ভ কাঁরলে চৈতন্যদেবের পক্ষে উহা অসহ্য বোধ হইল । তান 
ভট্রের কথায় বাধা 'দিয়া বাঁললেন, “আমি মায়াবাদণী সন্ন্যাসী, আপনার এইরূপ 
প্রশংসার যোগ্য নাহ। আমি ভান্তমার্গের ছুই জানিতাম না। সর্বপ্রথমে 
আচার্য অদ্বৈতের সংসর্গে ভান্তযোগের দিকে আমার মন আকৃষ্ট হয় এবং 
শ্রাবস, মুকুন্দ, মুরার, গদাধর প্রভাত ভন্তগণের সঙ্গে ভীত্তরসের মাধনর্য 
আস্বাদন কারতে পারি। প্রভূপাদ নিত্যানন্দের সংসর্গে ভান্তর গভীরতা ও 
ভাবরাজ্যের পাঁরচয় পাই। ষড়ূদর্শনবেজ্জ মহাপণ্ডিত সার্বভৌম আমায় ভান্ত- 
ভগবততত্ব শিক্ষা দেন। রাঁসক-চ্‌ড়ামাঁণ রামানন্দ রায়ের কাছে রসমার্গের 
ভজনপ্রণালণ এবং প্রোমক-ীশরোমণি দামোদর স্বরূপেব নিকট রজদেবীগণের 
কামগন্ধহীন শৃদ্ধপ্রেম, মধুররসের আস্বাদ পাই। আর প্রত্যহ তন লক্ষ 
হারিনামকণর্তনকারণ ভন্তকুলাতলক হরিদাস ঠাকুরের কাছে নামমাহাত্ময শিক্ষা 
করি 1 


| 


২৬২ ্রীশ্রীচৈতন্যদেব 


চৈতন্যদেবের মুখে তাঁহার অন্তরঙ্গ পার্ধদগণের মাহমার কথা শাানয়া, 
বল্লভাচার্ষের মনে বিস্ময় জন্মিল। রথযাত্রার সময় গোড়ায় ভন্তগণের নৃতা- 
গাঁত, সংকীর্তন এবং ভাবাবেশ দর্শন করিয়া তান আনন্দলাভ কাঁরলেন একং 
বিশিষ্ট ব্যান্তগণের নাম ও মাঁহমার কথা শুনিয়া তাঁহাদিগের সহত 'মালত 
হইবার জন্য আগ্রহান্বিত হইলেন। চৈতন্যদেব ক্রমে ক্রমে সকলের সঙ্গো তাঁহার 
আলাপ-পরিচয় করাইয়া দিলেন। তাঁহাদের সঙ্গলাভে ভট্রের মনে খুব আনন্দ 
হইল। চৈতন্যদেবের ন্যায় তাঁহার পার্ধদমণ্ডলীরও অতুলনীয় ত্যাগ, তপস। 
ভগবদ্‌্ভন্তির পাঁরচয় পাইয়া ভট্ট মোহত হইলেন এবং তাঁহার অনুমাতি লইয়া 
একদিন সকলকে নিমন্ত্রণ করিয়া মহোৎসবের আয়োজন কাঁরিলেন। সন্ন্যাস, 
গৃহস্থ সকলেই একত্র সমবেত হইলেন, খুব নৃত্যগীত সংকীর্তন হইল। ভট্ট 
প্রচুর মহাপ্রসাদ আয়োজন কাঁরয়াছিলেন। সেই অত্যুৎকৃষ্ট প্রসাদ দয়া সমবেত 
ভন্তগণকে পরম সমাদরে পাঁরতোষ-সহকারে ভোজন করাইলেন এবং চৈতন্যদেব 
ও তাঁহার সঙ্গী সন্ন্যাসীদিগকে স্বহস্তে পরিবেশন কারয়া ভিক্ষা করাইলেন। 
এইর্‌পে চৈতন্যদেবের সঙ্গে ভগবদ্‌ভান্তর মাধুর্য আস্বাদন-সহকারে 
পরমানন্দে কিছুকাল পুরণ বাস কাঁরয়া বল্লভাচার্য তাঁহার নিকট বিদায় লইয়া 
স্বস্থানে চলিয়া গেলেন। 

ইহার অনেকদিন পর আর একবার বল্লভাচার্য রখযান্রা দর্শন ও চৈতন্য- 
দেবের সঙ্গলাভ কারবার জন্য পুরী আঁসয়ঁছলেন। অদ্বৈতবাদী শ্রীমৎ 
আচার্য শ্রীধর স্বামী-কৃত শ্রীমদ্ভাগবতের ঢাকাই চৈতন্যদেব প্রামাণ্য ও 
সম্প্রদায়ানূমোদিত মনে করিতেন, এবং নিজে যেমন উহার সমাদর কাঁরতেন 
তেমন অপ্বরকেও এ টাকার সহায়েই ভাগবতের মর্মার্থ গ্রহণ করিতে উপদেশ 
দিতেন। শ্রীধর স্বামী গ্ীতা-ভাগবতের সুপ্রসিদ্ধ টীকাকার এবং ভীন্তমাগের 
প্রচারক । আচার্য শঙকারের ‘সিদ্ধান্ত মান্য করিয়া, তান সর্বত্রই তাঁহার ঢাঁকাতে 
নার্বশেষ অদ্বয়তত্তের প্রতিষ্ঠাপূর্ক ব্যাখ্যা করিয়াছেন। ভগ্গবততত্ব ও 
উপাসনার প্রধান গ্রন্থ শ্রীমদ্ভাগবত ভন্তগণের পরমাদরণীয়। কিন্তু সনন্দর ও 
সুলালত হইলেও উহার কঠিন ভাষা ও দুরূহ তত্ব সাধারণের বেধগম্য নহে। 
এজন্য পরম কারক টাঁকাকার শ্রীধর শ্রুতিস্মৃতি অনুযায়ী আত সহজসরল 
ভাষায় উহার মর্মার্থ ব্যাখ্যা করিয়াছেন! তাঁহার টীকা সেইজন্য সকলের 
[নকটই আঁত প্রিয়। বল্লভ ভট্ট ছিলেন শঙ্করের অদ্বৈতবাদের 'বিরোধা। 
এজন্য বল্লভাচার্য শ্রীধরের টীকা পছন্দ কারিতেন না। মহাপশ্ডিত বল্লভাচার্য 
শ্রীধরের ব্যাখ্যাতে দোষ প্রদর্শন কাঁরয়া স্বয়ং ভাগবতের এক টাঁকা লিখিতে- 
ছিলেন। চৈতন্যদেবকে ভাগবতের ব্যাখ্যা শুনাইতেই এইবার তাঁহার পুরী 
আসার উদ্দেশ্য । ইহপরকালে ভোগসুখের জন্য সকাম কর্ম উপাসনার হেয়ত্ব 
প্রাতপাদক, অজ্ঞানাচ্ছনন জীবের মোহাতামরাবরণের অপসারক, স্ব-স্বরূপাব 


সন্যাসীর আদর্শ ২৩৩ 


বোধক পরমেশবরের নিত্য শম্ধ নির্গূপ নার্বকার তত্ব এবং সগুণ সাকার 
ভন্তবংসল রূপ ও মনোহর লীলাকথায় পূর্ণ পরমহংসসংহিতা 'ন্রীমন্ভাগবত' 
পরমহংসাগ্রণী শ্রীকফচৈতন্য ভারতী মহারাজের পরম আদরের বস্তু ছিল! 
তত্বজ্জান ও ভগবদুপাসনা প্রচার এবং পরিপ্যান্টর জনা তান ইহার বহুল 
পঠনপাঠন আকাঙ্ক্ষা করতেন, এবং ভন্তগণ সঙ্গে শ্রীধর স্বামীর টীকা সহায়ে 
নিজেও সদাসর্বদা ভাগবতামৃত পাঠ কারিতেন। স্বকৃত ভাগবতটপকা চৈতন্য- 
দেবকে পড়িয়া শুনাইতে বল্পভাচার্য বিশেষ আগ্রহ প্রকাশ করিলেও উহাতে 
শ্রীধরের ব্যাখ্যার খণ্ডন করা হইয়াছে জানিয়া তান শ্বানতে চাহলেন না। 
বল্পভাচার্য শ্রীধরের টাকার দোষ প্রদর্শন কাঁরয়া বাললেন,_ 


“ভাগবতে স্বামপর ব্যাখা কাঁরয়াছি খন্ডন । 
লইতে না পাঁর তাঁর ব্যাখ্যান বচন ॥” 


বল্লভ ভট্টের কথায় চৈতন্যদেবের মনে বিরান্ত জাল্মল। 


“প্রভু হাঁস কহে স্বামী না মানে যেইজন। 
বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন ॥” 


বল্লভ ভট্ট ইহাতেও নিরস্ত হইলেন না, চৈতন্যদেবকে স্বাঁয় লেখা শননাইবার জন্য 
বারংবার জিদ কারলেন। কিন্তু {কিছুতেই তাঁহার সেই চেষ্টা ফলবতী হইল 
না, অগত্যা ভট্ট ভন্তগণকে স্বায় গ্রন্থ শদনাইতে চাঁহলেন। চৈতন্যদেব যে গ্রল্থ 
শুনিতে আনচ্ছুক ভন্তগণ তাহা শহানবেন কেন? কেহই তাহা শ্দাীনতে সম্মত 
না হওয়ায় ভট্ট মনঃক্ষু্ হইলেন। 

ভট্ট প্রত্যহই চৈতন্যদেবকে দর্শন কাঁরতে আসেন। তাঁহার ও উপস্থিত 
ভন্তবৃন্দের সঙ্গে ভগবৎপ্রসঙ্গ তত্বালোচনা হয়। গ্রন্থ শুনাইতে না পারলেও 
তান কথাপ্রসঙ্ে সুযোগ পাইলেই গ্রন্থপ্রাতপাদ্য স্বীয় মতামত প্রচার ও 
প্রতিষ্ঠা কারবার চেষ্টা কারতেন। কিন্তু মহাপস্ডিত তত্বজ্ঞানী সন্ন্যাসী ও 
তাঁহার ভন্তমণ্ডলণীর নিকটে ভট্টের যুক্তিতর্ক স্রোতে তৃণের ন্যায় ভাঁসয়া যাইত । 
বল্লভাচার্য কোন প্রকারেই সুবিধা করিয়া উঠিতে পারলেন না। চৈতন্যদেবের 
পরমপ্রিয় সখা গদাধরপ্ডিত শ্রীমন্ভাগবতের বিশেষ অনুরাগী ছিলেন এবং 
প্রেমে পুলকিত হইয়া নিত্যই ভাগবত পাঠ কাঁরতেন। মহাপশ্ডিত হইলেও 
গদাধর খুব নম্র, বিনয়ী ও আঁতশয় কোমলস্বভাব। সহজে কাহাকেও কোন 
বিষয়ে প্রত্যাখ্যান করা কিংবা কোন প্রকারে মনে ব্যথা দেওয়া তাঁহার পক্ষে সম্ভব 
হইত না। বল্লভ ভট্ট নিরুপায় হইয়া অবশেষে গদাধরের শরণাপন্ন হইলেন 
এবং তান ভট্রের এঁকান্তিক আগ্রহ দেখিয়া তাঁহার ভাগবত ব্যাখ্যা শুন ত 
লাগিলেন। গদাধরের হৃদয়ের ভাব চৈতন্যদেবের সম্পর্্ণ পারজ্ঞাত হইলেও 


২৬৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


তাঁহার সহিত রহস্য কারিবার জন্য এই ঘটনা উপলক্ষ্য কারয়া ‘তান ঝাঁহরে 
কৃত্রিম কোপ প্রকাশ কারলেন। জীবন গেলেও গদাধর প্রাণাপেক্ষা প্রিয় টৈতনা- 
দেবের অপ্রাতিকর কোন কিছু করিতে চাহিতেন না। অপরের মুখে তাঁহার 
রোষের কথা জানিয়া গদাধরের প্রাণ উড়িয়া গেল, চক্ষের জলে বক্ষ ভাসতে 
সঙ্গে বেশী মেলামেশা প্রভুর অভিপ্রেত নহে।» বল্লভভট্ট শেষে আর গতান্তর 
না দেখিয়া চৈতন্যদেবের শরণাপন্ন হইলেন এবং তাঁহার নিকট অকপটে স্বীর 
অন্তরের আঁভপ্রায় প্রকাশ কাঁরলেন। ভট্রের অবস্থা দোঁখয়া তাঁহার মন নরম 
হইল। তান ভদ্রকে বিশেষ ভাবে বুঝাইয়া বলিলেন__“পাণ্ডিত্যের অহগ্ক।র 
করা ভাল নহে, শাম্ত্রসম্প্রদায় ও প্রাচীণ আচার্যগণের মত খণ্ডন করিরা 
পাশ্ডিত্যবলে নিজের ইচ্ছামত শাস্ত্রের ব্যাখ্যা করিলে তাহা লোকের কট 
গ্রহণীয় হয় না। শ্রীধর স্বামীর অনুযায়ী ভাগবত ব্যাখ্যা কর এবং ভগবানের 
ভজনে মন দাও। তাহাতে নিজের ও অপরের কল্যাণ হইবে 1» 

চৈতন্যদেবের সঙ্গগুণে, সদুপদেশে এবং শিক্ষামূলক শাসনে বিবেকের 
উদয় হওয়ায় বল্লভাচার্যের অন্তর পাঁরবার্তত হইল। 'ঁতান ক্ষমা প্রার্থনা 
করিয়া তাঁহার শরণাগত হইলেন। তৎপরে বল্লভ ভট্ট পূর্বের ন্যায় সমস্ত 
ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করিয়া একদিন মহোৎসবের আয়োজন করিলেন । মহোত্সব- 
দিনে চৈতন্যদেব গদাধরের সঙ্গে পাঁরহাস কারবার জন্য পূর্বের ঘটনা উপলক্ষ্য 
কারিয়া কৃত্রিম কোপ প্রকাশ করাতে গদাধরের মনে বিষম তাস উপাঁস্থত হইল । 
সরলপ্রাণ গদাধর উহাতে বাস্তাঁবকই আঁতশয় ভীত ও কাতর হইয়া পাঁড়লেন 
দেখিয়া, চৈতন্যদেব তাঁহাকে অভয় দিয়া শান্ত করিলেন। তখন পাণ্ডতের যেন 
প্রাণ 'ফারয়া আসল। দিনে দিনে আধক আকৃষ্ট হইয়া বল্লভ ভট্ট চৈতন্য- 
দেবের নিকট হইতে দীক্ষা গ্রহণ কারিবার ইচ্ছা প্রকাশ কাঁরলেন। নিত্য বারংবার 
ব্যকুলভাবে প্রার্থনা কাঁরলেও ‘তান প্রথমতঃ তাঁহাকে দীক্ষা দিতে সন্ম 
হইলেন না। পরে ভট্টকে আতশয় আগ্রহান্বিত দৌখয়া যুগলাকশোর-মল্ত্ে 
দর্শক্ষত কাঁরলেন। ভট্ট নিষ্কাম অহৈতুকী প্রেম-ভান্তপথের উপাসক হইয়া 
ভজনে নিরত হইলেন। 

ভিন্ন সম্প্রদায়ের বালিয়া পারচয় দিলেও বল্লভাচার্যের অনুবতাঁদগের 
ভিতরে গোড়ায় বৈফবগণের ন্যায় প্রেম-ভান্তরই প্রাধান্য। বল্লভাচার্য প্রণীত 
প্রীমদ্‌ভাগবতের যে টীকা আছে তাহাতেও জগৎকারণ পরৱহ্ম পরমাত্মা 
শ্রীকফকে 'অন্বয়তর্ বলা হইয়াছে। ইহা অদ্বৈতবাদ"ী, দশনামী সম্প্রদায় 
সন্যাস’ শ্রীকৃফটৈতন্য ভারতীর প্রভাব বালয়াই মনে হয়। কারণ বল্লভাচার্ষের 
সম্প্রদায়গুরু মূল বিফুস্বামী সম্প্রদায়ের দ্র্শীনক মত ও ভজনপ্রণালী 
গৃভন্ন প্রকার । | 


সন্নযাসীর আদর্শ ২৪৫ 


সেই সময়ে দেশে সংস্কৃত ভাষা ও কাব্যসাহিত্যের বিশেষ চর্চা ছিল। 
"পাণ্ডত ব্যান্তগণ দেবভাষায় কাবিতা রচনা কাঁরয়া স্বয়ং আনন্দ লাভ করিতেন, 
এবং গুণগ্রাহী ব্যক্তিবন্দকে শুনাইয়া রসাস্বাদন করাইতেন। এখনও শাস্ত্া- 
লোচনাকারণ প্রাচীন পশ্ডিতগণের মধ্যে এইর্‌প নির্দোষ বিমলানন্দ উপভোগের 
প্রথা কিছ কিছ: বর্তমান রাহিয়াছে। চৈতন্যদেব স্বয়ং মহাপশ্ডিত ততৃদর্শ্শ 
আবার তাঁহার সঙ্গীরাও তদনূর্প! সেইজন্য স্বকৃত কবিতা গ্রন্থাদি তাঁহাকে 
শুনাইয়া গ্রন্থের দোষগুণ বিচার, সংশোধন ও আত্মপ্রসাদ লাভ কারবার জন্য 
অনেক লেখকের আগ্রহ হইত। তিনিও সুযোগ-স্যাবধামত এ সকল পাঠ ও 
শ্রবণ করিয়া লেখকগণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতেন! কিন্তু শুধু পাণ্ডিত্য 
সহায়ে সুন্দর লালিত্যপংর্ণ ভাষদ্ধা রচনা করিলেই কাব্য উৎকৃষ্ট হয় না। 
দুরূহ তত্বকে, সাধারণ বাদ্ধর অগম্য বিষয়কে ছন্দোসহায়ে সুলালত 
মাধর্ষপূর্ণ ভাষার সাহায্যে অপরের হৃদয়গ্রাহী করিয়া প্রকাশ করা কপির 
কাজ হইলেও তাঁহার সিদ্ধান্ত শাশ্বত সত্যের অবিরোধা হওয়া প্রয়োজন। 
সুমধুর ভাষায় আবৃত কারয়া অশাস্তীয় অসংগত সিদ্ধান্ত প্রচার কাঁরলে 
উহাতে সমাজের ও নিজের অমঙ্গল অবশ্যম্ভাবী । তাই অজ্ঞ লেখকের লেখায় 
অশাম্ত্ীয়, অযৌন্তক, অপাঁসম্ধান্তসমূহ শ্রবণ করিয়া তাঁহার মনে খুব কষ্ট 
হইত। এজন্য শেষে নিয়ম হইয়াছিল কোন নূতন লোকের রচনা প্রথমে 
আলঙ্কারক পাণ্ডত ধীমান দামোদর স্বরূপ পাঁড়য়া দোঁখবেন এবং তাঁহার 
অনুমোদিত হইলে পরে চৈতন্যদেবকে শোনানো হইবে। 

একদা বঞ্গদেশীয় জনৈক পশ্ডিত স্বরচিত কাঁবতা চৈতন্যদেবকে শ:নাইবার 
জন্য পুরী আসিয়া উপস্থিত হইলেন; এবং তাঁহার গ্রন্থ পাঠ কাঁরয়া অনেকেই 
প্রশংসা কারলেন। চৈতন্যদেবের মাহমা বর্ণনা করিয়া লিখিত তাঁহার কাঁবতা 
পাঠ করিয়া অনেক ভন্তেরই আনন্দ হইল। কিন্তু স্বীয় কাঁবতা চৈতন্যদেবকে 
শুনাইবার জন্য কবর মনে বিশেষ আকাঙ্ক্ষা থাকলেও তান তাহা পূর্ণ 
কারিবার সুযোগ পাইলেন না। চৈতনাদেবের 'প্রয়ভন্ত ভাগবত্চার্যের সঙ্গে 
উত্ত কাঁবর বিশেষ পারিচয় ছিল। ভাগবতাচার্য কাঁবর আঁভপ্রায় পূর্ণ কারবার 
জন্য দামোদর স্বর্পকে বিশেষ অনুরোধ আরম্ভ করিলেন; কারণ দামোদর 
অনুমোদন করিলেই চৈতন্যদেব উহা শুনিতে সন্মত হইবেন। ভাগবতাচার্ষের 
অনুরোধ উপেক্ষা কাঁপতে না পারিয়া, দামোদর সন্মাত দলে নিদল্ট দিনে 
ভন্তমণ্ডলণীর সন্মুখে গ্রন্থপাঠের আয়োজন হইল। কাঁববর আঁতশয় হষ্ট হইয়া 
অজালচরণ-শ্লোক পাঠ করিলেন,_ 


শবকচকমলনেনে শ্রীজগল্লাথসংজ্ঞে, 
কনকরাঁচারহাত্মন্যাত্বতাং যঃ প্রপন্নঃ। 


২৬৬. ্ীপ্রীচৈতন্যদেব 


প্রকৃতিজড়মশেষং চেতয়ম্নাবিরাস+ং, 

স দিশতু তব ভব্যং কৃফচৈতন্যদেবঃ ৷” 
দামোদরের অনমমতিমতে কবি শ্লোকের ব্যাখ্যা করিয়া শুনাইলেন, “পদ্ম- 
পলাশলোচন শ্রীশ্রীজগন্নাথদেবের দেহী আত্মারূপে অভিন্ন, যিনি দ্বর্ণবর্ণরূপ 
ধারণ করিয়া, অসংখ্য জড়প্রকাতি মনুষ্যের চৈতন্য সম্পাদিত কাঁরতেছেন, সেই . 
শ্রীকৃষচৈতন্য তোমার মঙ্গল বিধান করুন।” শ্লোকের ভাষা ও ভাব শুনিয়া 
উপস্থিত অনেকেই উচ্চপ্রশংসা কারলেন। কিন্তু দামোদর স্বরূপের বদনমণ্ডল 
গম্ভীর ভাব ধারণ কারিল। তান বিরান্তর সাহত কাঁবকে সম্বোধন কাঁরয়ঃ 
বলিলেন 

“আরে মূর্খ আপনার কোল সর্বনাশ। 

দুইত ঈশ্বরে তোর নাহিক বি*বাস॥ 

পূৰ্ণানন্দ যড়ৈশ্বৰ্য চৈতন্য স্বয়ং ভগবান। 

তাঁরে কৈল জড় নশ্বর প্রাকৃতকায় ॥ 

পূর্ণানন্দ চিৎ স্বরূপ জগন্নাথ রয়। 

তাঁরে কৈল ক্ষুদ্র জীব স্ফ্ীলঙ্গ সমান॥ 

দুই ঠাঁই অপরাধে পাইব দুর্গাত। 

অতত্তবন্ঞ তত্ব বর্ণে এই তার রীত॥ 

আর এই কারিয়াছ পরম প্রমাদ। 

দেহ-দেহী-ভেদ ঈশ্বরে কৈলে অপরাধ॥ 

ঈশ্বরের নাহি কভু দেহ-দেহাী-ভেদ। 

স্বরূপদেহ চিদানন্দ নাহি বিভেদ ॥৮ 

মঙ্গলচরণ-শ্লোক ও তাহার ব্যাখ্যা শ্ানিয়া দামোদর 'বিরন্ত হইলেন এবং 

কঠোর বাক্যে কবিকে তাহার কাঁবতার দোষ দেখাইয়া দিলেন। দামোদর অনেক 
শাল্ম, বাক্য ও যু্তিদ্বারা বুঝাইয়া দিলেন “জীবের ন্যায় ঈশ্বরের দেহ ও 
দেহণ আলাদা বস্তু নহে। ঈশ্বরতত্বে দেহ-দেহী ভাব নাই। জাবের দেহ 
প্রাকৃত, দেহ” চিৎস্বরূপ (চৈতন্য )। ঈশ্বরের দেহ ও স্বরূপ এক বচ্তু 
চিদানন্দ । আতিশয় সুক্ষ, গভীর অর্থপূর্ণ তত্বকথা শুনিয়া সকলেরই বিস্ময় 
জাঁন্মল ৷ ভগবত্তত্ সম্বন্ধে স্বীয় অজ্ঞতা বুঝিতে পাঁরয়া কাঁবর লঙ্জার 
সাঁমা রাঁহল না। তানি মহা অপরাধীর ন্যায় সসঙ্কোচে নতাঁশরে চুপ করিয়া 
বাঁসয়া রাঁহলেন। তাঁহার দুরবস্থা লক্ষ্য কাঁরয়া দামোদরের মনে সহানুভূতি 
জল্মিল। তিনি সহদয়তা প্রকাশপূর্বক আশ্বাস দিয়া তাঁহার কাঁবতাকে 
দোষহণন করিয়া স্বয়ং অন্যভাবে ব্যাখ্যা করিলেন। দামোদর শ্লোকের ফে 
অর্থ বাঁহর কাঁরলেন তাহার মর্ম এইর্প-_ 


সম্নযানীর আদর্শ ২৬৭ 


“এক অন্বয়তত্ববস্তু কৃফ_ স্থাবর-রুদধ জগন্নাথ এবং জঙ্গাম-রক্গ শ্রীকৃষ- 
চৈতন্য এই দুইরূপে সংসারাসন্ত জড়বুদ্ধ মানুষকে ত্রাণ করিতেছেন।” 


দামোদরের অদ্ভুত পাণ্ডিত্য ও ব্যাখ্যাকৌশল দেখিয়া সকলেই সখী 
হইলেন। দামোদর বুঝাইয়া বাললেন,_ 


“জগম্বাথের দর্শনে খণ্ডয়ে সংসার । 

সব দেশের সব লোক নারে আসবার ।! 
শ্রীকচৈতন্যপ্রভু দেশে দেশে যাইয়া ৷ 

সব লোক নিস্তারিলা জঙ্গমন্রন্গ হইয়া ৷৷” 


স্বরূপের সঙ্গে আলাপ-আলোচনা কাঁরয়া কাঁবর হৃদয়ে জ্ঞানসণ্টার হইল । 
তিনি প্রাণে প্রাণে অনুভব করিলেন, শুধু পাণ্ডিত্য দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় 
না। উপলব্ধিমান তত্বদর্শঁ আচার্যের শরণাপন্ন হওয়া আবশ্যক। স্বরূপের 
শরণাপন্ন হইয়া কাব ক্রমে ক্রমে চৈতন্যদেবেরও কৃপা লাভ করিলেন। সন্ন্যাস- 
চূড়ামাঁণর সংসর্গে তাঁহার অন্তরে প্রবল বিবেকবেরাগ্য সন্টার হইল। তান 
পাণ্ডিত্যের ও কবিত্বের খ্যাতিলাভের স্পৃহা ত্যাগ কাঁরয়া সাধন-ভজনে 
মনোনিবেশ করিলেন। কাঁববর শেষে সর্বত্যাগী হইয়া নীলাচলে চৈতন্যদেবের 
চরণসমীপেই বাস করিতে থাকেন এবং তাঁহার উপদেশানযায়ী চাঁলিয়া ভান্ত- 
পথে ভগবানের দিকে অগ্রসর হন। 

রায় রামানন্দের এক অনুজ রাজা প্রতাপর্দদ্রের অধীনস্থ মালজাঠা নামক 
স্থানের শাসন ও রাজস্ব সংগ্রহ কারতেন; তাঁহার নাম ছিল গোপাীনাথ 
পট্ুনায়ক। আমতব্যয়ী গোপানাথ প্রজার নিকট হইতে নিয়মিত খাজনা আদায় 
কারলেও রাজকর ষোল আনা 'দিতে পারতেন না। প্রাতবংসর কিছু কিছ; 
কক’ পাঁড়ুয়া ক্লমে তাঁহার নিকট দুই লক্ষ কাহন রাজকোষের প্রাপ্য হইল! 
জ্যৈষ্ঠ রাজকুমার এই সকল দেখাশুনা কাঁরতেন। তিনি গোপাীনাথের নিকট 
হইতে বাকী রাজস্ব কোন মতে আদায় কাঁরতে না পাঁরয়া শেষে তাঁহাকে 
বন্দী করিয়া পুরীতে লইয়া আঁসলেন। পাওনা আদায়ের জন্য গোপীনাথকে 
নানাপ্রকার উৎপ'ড়নের ভয় দেখানো হইল। গোপীনাথের অনেক ঘোড়া ছিল, 
তান অনন্যোপার হইয়া শেষে প্রস্তাব কাঁরলেন, তাঁহার ঘোড়াগদল উচিত 
মূল্যে রাজ সরকারে লওয়া হউক । আর বাকী পাওনা পরে ধীরে ধীরে আদায় 
কাঁরবেন। বড় রাজকুমার এই প্রস্তাবে সম্মত হইলে ঘোড়ার মূল্য নির্ধারণ 
করিবার জন্য অনয এক রাজকুমারকে আনা হইল। তিনি এঁ সম্বন্ধে বিশেষজ্ঞ 
fছলেন। কিন্তু ঘোড়াগুলি ভাল কাঁরয়া দেখিয়াও তানি উচিত মূল্যাপেক্ষা 
অনেক কম দাম নরেশ করাতে গোপ'নাথের মনে ক্রোধের সপ্টার হইল। সেই 
রাজপুঘের এক মুদ্রাদোষ ছিল, কথা বলিতে বাঁলতে ঘাড় বাঁকাইতেন। ক্রুদ্ধ 


২৬৮ শরীশ্রীচৈতন্যদেব 


গোপানাথ তাঁহাকে উপহাস করিয়া বলিলেন, “আমার ঘোড়ার দাম এত কম 
হইবে কেন? আমার ঘোড়া ত ঘাড় বাঁকায় না। এই দামে ঘোড়া দিতে পারব 
না।” গোপপীনাথের বাক্যে রাজপনত্রগণ আপনাদিগকে অপমানিত বোধ করিয়া 
প্রাতীহংসাপরায়ণ হইলেন এবং গোপানাথকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যত 
হইলেন। সেই সময়ে গুরুতর অপরাধীকে উচ্চ চাঙ্গের (মণ্ের ) উপর চড়াইয়া 
রাখা হইত। নীচে মধ্যস্থলে ধারাল খডা পাতা থাঁকিত এবং উপর হইতে 
অপরাধীকে সেই খড়োর উপর ফেলিয়া ছ্বিখাণ্ডত করা হইত। ইহার নাম 
'চাঙ্গে-চড়ান'। ক্রুদ্ধ রাজপুত্রগণ ঘোরতর অপরাধী সাব্যস্ত কাঁরয়া 
গোপনীনাথকে চাঙ্গে চড়াইবার ব্যবস্থা কারলেন। গোপানাথকে চাঙ্গে চড়ান 
হইল, চাঁরাদিকে ভীষণ হৈ চৈ পাঁড়য়া গেল। ভন্তগণ এই ব্যাপারে অ:তশয় 
দুঃখিত হইয়া চৈতন্যদেবকে সমস্ত জানাইলেন। তাঁহার আঁতশয় প্রিয় 
অন্তরঙ্গ রামানন্দ এবং সেবক বাণীনাথের সহোদর গোপীনাথের বড়ই 
. দুঃসময় উপস্থিত হইয়াছে বালিয়া ভন্তগণ অনেক হাহুতাশ কাঁরলেন, 
কিন্তু চৈতন্যদেব গোপানাথের প্রাতি কোনপ্রকার সহানুভূতি ত দেখালেনই 
না, বরং গম্ভীর ভাবে বলিলেন, “প্রজার নিকট হইতে কর আদায় 
করিয়া রাজাকে তাঁহার ন্যায্য পাওনা না "দিয়া ইচ্ছামত আপনার ভোগাঁবলাসে 
যে বায় করে তাহার এইরূপ পাঁরণাম হওয়া স্বাভাঁবক।” ইহার পরে আবার 
কয়েকজন 'বাশম্ট ভন্ত আসিয়া দ:ঃখিতান্তঃকরণে চৈতনাদেবকে জানাইলেন, 
“গোপ'নাথের গোম্ঠীবর্গ সকলকেই রাজসৈন্য ধাঁরয়া লইয়া গিয়াছে এবং 
গোপপীনাথকে শীঘ্রই চাঙ্গের উপর হইতে নীচে ফোঁলিয়া কাটা হইবে।" এই 
ভয়ানক সংবাদেও তিনি কোনরূপ বাঙ্নিষ্পান্ত কিংবা দুঃখ প্রকাশ কারলেন 
না। তাঁহার উদাসীনতা দেখিয়া ভন্তগণের বড়ই আশ্চর্য মনে হইল। তাঁহারা 
ভরসা করিয়া আ'সয়াছলেন, তাঁহার শুভ ইচ্ছায় ও আশীর্বাদে রামানন্দের 
গোষ্ঠীবর্গ বিপদ হইতে রক্ষা পাইতে পারেন। এখন তাঁহাকে এ বিষয়ে 
সম্পূর্ণ উদাসীন দেখিয়া তাঁহারা কাতরভাবে করজোড়ে নিবেদন কাঁরলেন, 
“রামানন্দ রায়ের গোম্ঠীবর্গ সকলেই আপনার অনুগত। তাঁহাদের এইরূপ 
ভধষণ সঙ্কটসময়ে আপনার এইভাবে উদাসীন থাকা ভাল দেখায় না।” ভন্ত- 
গণের মনোভাব বুঁঝরা চৈতন্যদেবের অন্তরে বিস্ময় জন্মিল। প্রকাশ্যে 
বললেন, “তোমাদের কি ইচ্ছা, আমি রাজার নিকট গিয়া গোপানাথের দায়ের 
জন্য ভিক্ষা মাগি?” 

“শুনি মহাপ্রভু কহেন সক্কোধ-বচলে। 

মোরে আজ্ঞা দেহ সব যাইব রাজ-স্থানে॥ 

তোমা-সবার এই মত রাজঠাঞি যাইয়া । 

" কৌঁড় মাগি লই আম আঁচল পাতিয়া ৷ 


সন্্যাসীর আদর্শ 


পাঁচগণ্ডার পার হয় সম্ধ্যাসণ ব্রাহ্মণ । 
মাগিলে বা দিবে কেন দুই লক্ষ কাহন॥" 


২৬৯ 


রাজা প্রতাপরদদ্র চৈতন্াদেবকে যের্প ভক্তিশ্রদ্ধার চক্ষে দেখিতেন, তাহাতে 
ভন্তগণের আশা ছিল, তান চেষ্টা কারলে গোপীনাথ আঁত সহজেই বক্ষ 
পাইবেন। কিন্তু তিনি এই বিষয়ে হস্তক্ষেপ কাঁরতে চাহলেন না; বরং 
স্পষ্টই বাললেন- “আমি ভিক্ষুক আমা হৈতে কিছু নয়।" চৈতনাদেব কোন 
প্রকারে স্বীয় ধর্ম সম্যাসাশ্রমের মর্যাদা কিছু মাত লঙ্ঘন কাঁরয়া বিষয় সম্পকে 
যাইতে ইচ্ছুক হইলেন না। ভন্তগণ আঁতশয় কাতরভাবে গোপীনাথের রক্ষা 
জন্য বারংবার প্রাথনা করিলে শেষে তাহাদিগকে প্রবোধ দিয়া বাঁললেন, “যাঁদ 
তোমরা তাহাকে রক্ষা কাঁরতে 599, তবে সকলে শ্রীশ্রীজগন্নাথদেবের মান্দরে 
গিয়া তাঁহার শরণাপন্ন হও; একমান্র তানিই 'হয়কে নয". নয়কে হয়" কাঁরতে 
সমর্থ ৷” 

এদিকে রাজার প্রিয় অমাত্য হরিচন্দন, কুমারগণের কঠোব বাবস্থায় অতিশয় 
দুঃখত হইয়াছিলেন। তিনি স্বয়ং রাজা প্রতাপরুদ্রের নিকট গয়া সমস্ত 
ঘটনা ভাল কাঁরয়া বিবৃত করিলেন, এবং অতি বিশ্বস্ত পদস্থ ব্যান্ত ভবানন্দ 
রায়ের পত্র, রামানন্দ রায়ের সহোদর গোপাীনাথের শাস্তি সম্বন্ধে বিবেচনা 
ও তাঁহার প্রাত অনুকম্পা প্রদর্শন কারবার জন্য বিশেষ অনুরোধ জানাইলেন। 
হরিচন্দন রাজাকে বুঝাইয়া বলিলেন, “গোপ্পীনাথের গোম্ঠীবর্গ সকলেই রাজ- 
অনুগত, ইহাদের উপর এরূপ কঠোর দণ্ড শোভা পায় না। তা ছাড়া গোপণী- 
নাথের নিকট যে পাওনা বাক? রহিয়াছে, সে বাঁচয়া থাকলে যেকোন ভাবেই 
হউক তাহা আদায় করা সম্ভব হইবে। প্রাণে মারলে তো কিছুই লাভ হইবে 
না।” হারিচন্দনের কথা শুনিয়া রাজা 'বাস্মিত হইয়া বাললেন, “গো্পীনাথের 
প্রাণদন্ডের বিষয় আমি কিছুই জান না। তাহার নিকট ধন পাওনা, আমার 
ধন প্রয়োজন; প্রাণ লইয়া কি হইবে?” রাজা হাঁরচন্দনকে রাজকুমারের নিকট 
পাঠাইয়া গোপা নাথের প্রাপদণ্ড রাহত করাইলেন এবং হারিচন্দনের মধ্যস্থতায় 
বাকা পাওনা আদায়েরও সুব্যবস্থা হইল। গোপীনাথ ও তাঁহার গোষ্ঠীবর্গ 
মুস্ত হইলেন। 

গোপাীনাথের ব্যাপারে ও ভন্তগণের ব্যবহারে চৈতন্যদেবের মনে খুব 
বিরন্তির সণ্তার হইমাছিল। তিনি পুরীতে বাস করা এইরূপ বঞ্জাটপূর্ণ 
হইবে দৌখিয়া আলালনাথে 'নর্জনে গিয়া থাকাই মনস্থ কাঁরলেন। তান তখন 
তাঁহার পরম অনুগত ভক্ত ও জগন্নাথের সেবক কাশী মিশ্রের উদ্যানে একান্তে 
অবস্থিত কুটীরে' আপনভাবে বাস কাঁরতেন। কাশী মিশ্র অনুক্ষণ প্রাণপণে 


এ 


তাঁহার সেবা ও স্বাচ্ছন্দের চেষ্টা কারতেন। তিনি কাশী মিশ্রকে স্বাঁয় 


২৭০ শ্রীত্রীচৈতন্যদেব 


অন্তরের কথা জানাইলেন। চৈতন্যদেব তাঁহাকে বলিলেন, “দেখ মিশ্র, এই 
ভবানন্দ রায়ের বহু গোষ্ঠী, ইহাদের জন্য আমার এখানে থাকা দায় হইয়াছে। 
ইহারা রাজার চাকর, অথচ বিশ্বাসঘাতকতা কাঁরয়া রাজার ধন আত্মসাৎ করে-_ 
কাজেই রাজা দণ্ড দিবে ইহাতে আর আশ্চর্যের বিষয় কিঃ অথচ এই সকল 
বিষয় নিয়া লোকে আমায় বিরন্ত কারতে আসে। এইজন্য মনে কাঁরতোঁছ 
আলালনাথে গিয়া বাস কারিব। স্থানাঁট বড়ই নির্জন। সেখানে গেলে এই 
সকল হাঙ্গামায় পাঁড়তে হইবে না।» 


পভক্ষুক সন্ন্যাসী আমি নিজনবাসা। 
আমা দুঃখ দেন নিজ দুঃখ কাঁহ আঁস॥” 


তাহার কথা শুনিয়া কাশী মিশরের অন্তরেও খুব দুঃখ হইল। তান তাঁহাকে 
পুরীতেই বাস করিবার জন্য কাতরভাবে বারংবার প্রার্থনা কারলেন এবং 
ভন্তগণের পূর্ব অপরাধ ক্ষমা কারবার জন্য অনুরোধ জানাইলেন। গোপানাথের 
ঘটনা সম্বন্ধে সৌদনকার বিষয় উল্লেখ করিয়া বাঁললেন, “রামানন্দ রায়ের 
গোষ্ঠীবর্গের প্রতি আপনার বিশেষ স্নেহ-অনুকম্পার কথা ভাবিয়াই উক্ত 
ঘটনা আপনাকে নিবেদন করা হইয়াছিল। এবং এখনও সকলের বিশ্বাস, 
আপনার কৃপাতেই গো্পীনাথ এই বিপদ হইতে খ্বক্ষা পাইয্নাছেন।” কাশী 
মিশ্র চৈতন্দেবকে আশ্বস্ত করিয়া আবার দঢ়স্বরে বাঁললেন, “ভবিষ্যতে 
আর কেহ কখনও আপনার নিকট কাহারও সাংসারিক কথা বা সমস্যা উত্থাপন 
করিবে না। আপাঁন এখানেই ইচ্ছানুরূপ নর্জনবাস কাঁরয়া দাসের মনোবাঞ্ছা 
পূর্ণ করুন।” 

মহাশোর্ধবীর্ধপরারুমশালী হইলেও মহারাজ প্রতাপরুদ্র ছিলেন আঁতশয় 
নিষ্ঠাবান হিন্দু ও দেবদ্বিজ-ভন্ত। পুরীতে অবস্থানকালে মহারাজ তাঁহার 
কুলগুর ভগবদৃভন্ত যট্‌কর্মান্বিত ব্রাহ্মণ কাশী মিশ্রের গৃহে নিত্য গমন 
করিয়া স্বহস্তে মিশ্রের পাদসম্বাহনাঁদ সেবা কারতেন এবং "মশ্রমূখে মাঁন্দরের 
ব্যাপার, শ্রীশ্রীজগল্াথের সেবাপূজা, নিত্যনৈমিত্তিক পর্ব-উৎসব, লশলাকথাঁদি 
শুনিতেন। গোপাীনাথের হাঙ্গামার পরেই একদিন মহারাজ এভাবে কাশী 
মিশ্ৰের ভবনে উপস্থিত হইলেন। অবসরমত মিশ্র চৈওন্যদেবের পূুরাত্যাগের 
ইচ্ছা মহারাজকে জানাইয়া দুঃখ প্রকাশ কাঁরতে লাগলেন। মিশ্রের কথায় 
মহারাজের মনেও অত্যন্ত দুঃখ জন্মিল। প্রতাপরুদ্র দুঃখ প্রকাশ করিয়া 
বলিলেন, “এমন মহাপুরুষ যদ অস্াবধাবশতঃ প7ুরাত্যা্গ করিতে বাধ্য হন 
ভবে আমার রাজত্বে ধিক্‌।” কাশণ মিশ্রকে বিশেষ অনুনয়সহকারে সন্ন্যাসীকে 
পুরশতে রাখবার জন্য বাঁলিয়া মহারাজ বিমর্ষাচত্তে প্রাসাদে 'ফাঁরলেন এবং 
আ'সয়াই গোপশীনাথের খোঁজখবর লইতে আরম্ভ কাঁরলেন। 


সন্্যাসীর আদর্শ ২৭১ 


বিশ্বস্ত ব্যন্তিগণের মুখে তান শুনিতে পাইলেন আমিতবায়ী হইলেও 
গোপানাথ ভ্তলোক। ভোশাবলাসের জন্য কিছ কিছ; ব্যয় করেন সত্য, কিন্তু 
দেবতা-সাধদ-্রাহ্মণ-আতাথ-অভ্যাগত-গরীব-দুঃখীর সেবাতেই তাঁহার বহু 
অর্থ ব্যায়ত হইয়া যায়। এবং এই সকলে অজন্্র বায় করেন বলিয়াই 
-রাজকোষের দায় শোধ করিতে পারেন না। গোপীনাথের এইরূপ সদ্ব্যয়ের 
কথা শুনিয়া রাজার মনে খুব আনন্দ হইল। ইহার পর 'তাঁন আরও যখন 
শুনিলেন যে, সেদিন প্রাণদশ্ডের জন্য চাঙ্গে তুলিয়া রাখা হইলেও ভগবদ_ভন্ত 
গোপীনাথ কিছুমাত্র বিমর্ষ হন নাই, তন্ময়চিত্তে ভগবানের নাম জপ কাঁরতে- 
ছিলেন। তখন রাজার বিস্ময়ের সীমা রাঁহল না। গোপ'নাথের সমস্ত খবর 
শুনিয়া তাঁহার উপর রাজার আক্রোশ চাঁলিয়া গেল। বরং তান সাধক প্রসন্ন 
হইলেন। প্রতাপরদদ্রু তাঁহাকে ডাকাইয়া নিকটে আনলেন এবং বিশেষ সম্মানের 
চিহ্ন রাজকীয় শিরবস্ত স্বহস্তে উপহার দিয়া বলিলেন, “তোমার সমস্ত 
অপরাধ ক্ষমা করা হইল, এবং পূর্বের সমস্ত দেনাও রেহাই দেওয়া হইল। 
অদ্য হইতে তোমার প্রাপ্য দ্বগুণ হইবে। নিয়ামতভাবে রাজকর আদায় কাঁরয়া 
নিজ বিত্ত ইচ্ছামত সংকর্মে বায় করিও। এখন হইতে সাবধানে থাকবে 
রাজকোষে যেন দেনা না হয়।” অশ্রুপূর্ণ নয়নে গলবস্রে গোপীনাথ রাজার 
চরণতলে পড়িয়া স্বীয় অপরাধের জন্য বারংবার ক্ষমা প্রার্থনা কাঁরলেন, এবং 
ভাঁবষাতে সাবধান হইয়া চাঁলবার অঙ্গীকার কাঁরয়া হস্টাচত্তে গৃহে 'ফারলেন। 

গোপশনাথ গৃহে ফিরিয়া এই শুভ সংবাদ জ্ঞাপন করিলে তাঁহার 
পরিবারস্থ সকলের মনে অতাঁব বিস্ময় জন্মিল। কোথায় দেনার দায়ে অপমান, 
প্রাণদণ্ড আর কোথায় রাজসম্মান ও বিস্তলাভ! বদ্ধ পিতা ভবানন্দ রায়, 
যাঁহাকে চৈতন্যদেব 'পান্ডুরাজ' নামে আভাহত কাঁরয়া সম্মান প্রদর্শন কাঁরতেন, 
এই খবর শুনিয়াই রামানন্দ রায় প্রমূখ পণ্টপনত্রকে সঙ্গে লইয়া আসিয়া চৈতন্য- 
দেবের চরণে দণ্ডবং প্রণতঃ হইলেন। বৃদ্ধ সজলনয়নে করজোড়ে সমস্ত 
ঘটনা নিবেদন করিয়া বাঁললেন, “প্রভো, আপনার কৃপাতেই গোপাঁনাথের প্রাণ 
রক্ষা হইয়াছে । এখন আবার রাজান্গ্রহ সম্মান ও বিভ্তলাভ হইল ।” চৈতন্য- 
দেব তাঁহার কথায় বাধা দয়া বলিলেন, “শ্রীশ্রীজগন্নাথদেবের কৃপাতেই সমস্ত, 
আমা হইতে কিছু নহে।” ভবানন্দ রায় দুঃখ প্রকাশ কাঁরয়া বললেন, “প্রভো! 
সংসার বড়ই অনর্ধের হেতু । রামানন্দ, বাণীনাথ আপনার শ্রীচরণ-আশ্রয়ে 
পরমানন্দে শান্তিতে আছে, বাকীগুলিকেও আপনার চরণপ্রান্তে আশ্রয় দিয়া 
রাখিলে আম নিশ্চিন্ত হইব।” রায়ের কথায় তান হাঁসয়। উত্তর দিলেন, 
“সকলেই বৈরাগশ হইলে তোমার বহু গোষ্ঠীকে অন্ন দিবে কে?” তৎপরে 
শৃতানি রায়ের পূর্রগণকে সাবধান হইবার জন্য উপদেশ দিয়া বলিলেন, “রাজার 
খন কখনও নিজের ইচ্ছামত ব্যয় কারও না। রাজার প্রাপ্য সর্বদা নিয়ামতভাবে 


২৭২ শ্রীপ্রীচৈতন্যদেৰ 


আদায় কাঁরয়া নিজ প্রাপ্য সংকর্মে ব্যয় কারবে। কখনও অসব্্যয় কারও না। 
তাহাতে ইহকালে ও পরকালে সর্বত্রই দুঃখভোগ করিতে হয়।” তাঁহার 
উপদেশে রায়ের পুরগণের স্বভাব ও মনের বিশেষ পাঁরবর্তন হইয়াছিল। 
সম্যাসি-চুড়ামণির কাণ্চন সম্পর্ক ত্যাগ সম্বন্ধে আর একট ঘটনার উল্লেখ 
করা গেল। মহারাজ প্রতাপরদদ্র চৈতন্যদেবকে যের্‌প শ্রম্ধাভান্ত কারতেন, 
তাহা দেখিয়া মনে হয় তিনি এই অলৌকিক মাহমাপূর্ণ সন্ন্যাসীর সেবা ও 
প্রীতর জন্য যে-কোন প্রকার ত্যাগ ও দুঃখ বরণ কাঁরতে প্রস্তুত ছিলেন। 
কিন্তু কঠোর তপস্বী কামকাণ্চন-ত্যাগণী সন্যাসী চৈতন্যদেব শ্রীন্রীজগন্নাথের 
সেবক ভগবদৃভন্ত বলিয়া রাজার উপর স্নেহপ্রীত রাখলেও এীহিক সুখ- 
সুবিধার জন্য কখনও রাজম.খাপেক্ষী হন নাই। এমনকি তাঁহার আশ্রিত ভন্ত 
গৃহাঁদিগের পক্ষেও বিষয়স:খের লালসায় রাজানুগত্য তান আঁতশয় গাঁহ্ত 
মনে করিতেন। এই বিষয়ে একাঁট ঘটনার উল্লেখ কাঁরলেই পাঠকগণ তাঁহার 
অদ্ভুত ত্যাগের ভাব ও সুক্ষ্ম অন্তর্দীষ্টর কথা বুঝিতে পারবেন। 
আচার্য অদ্বৈতের সঙ্গে বাল্যকাল হইতে চৈতন্যদেবের মধুর সম্পকের 
কথা সর্বজনাবাদত। আচার্য যেমন চৈতন্যদেবকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণজ্ঞানে এ ১, 
ভান্ত-প্রেম অর্পণ কারিতেন, চৈতন্যদেবও তেমনি আচার্যদেবকে সাক্ষাৎ মহেশবর- 
জ্ঞানে পূজা করিয়া আনন্দ লাভ কারতেন। একবার রথযান্রার সময়ে পুরাীঁতে 
অবস্থানকালে, আচার্য একাঁদন প.স্পচন্দন উপহারাদি দ্বারা চৈতন্যদেবকে 
পুজা কারলে পর তিনিও সেই পজ্পপান্র হইতে ফুলচন্দন লইয়া আচার্যকে 
শিবজ্ঞানে পূজা কাঁরলেন। এমনাক 1শবভান্তিতে ভাবাবম্ট হইয়া উল্লাসত 
অন্তরে শিবের স্তবপাঠ, গালবাদ্য এবং বগল বাজাইয়া আনন্দে নত্য কাঁরলেন। 
সুরাঁসক আচার্য মধ্যে মধ্যে প্রেমরস উপভোগ করিবার আশায় চেওন।- 
দেবের বিরন্তি উৎপাদন করিবার জন্য ততপ্রচারত ভাঁন্তমার্গের বিরোধন যযুন্তি- 
তর্ক সহায়ে শাস্নাদির ব্যাখ্যা ও প্রচার আরম্ভ কারতেন। অপর লোকেরা 
তাঁহার অন্তরের গদপ্তভাব বাঁঝতে না পারিয়া মনে কাঁরত--ইনি চৈতন্যদেবের 
বিরুদ্ধমতাবলম্বী। তখন অনেকে দ:ঃখিত হইয়া চৈতন্যদেবকে এই বিষয়ে 
জানাইলে তিনি তাহাদিগকে আশ্বাস প্রদানপূর্বক শান্ত কারতেন এবং 
আচার্ষের উপর কৃত্রিম কোপ দেখাইয়া তাঁহাকে শাসন কারিতেন। ক্রোধের ভান 
কাঁরয়া চৈতন্যদেব শাসন কাঁরলেই আচার্ষের প্রাণের আনন্দ শতগনুণে বার্ধত 
হইত। তান প্রেমে উতলা হইয়া নৃত্য আরম্ভ কারতেন। এমনাঁক কখনও 
কখনও সেই প্রেমানন্দে বাহ্যহারা হইতেন। এইভাবে চৈতন্যদেবকে আপনার 
রূপে পাইবার এবং তাঁহাকে লইয়া আনন্দ কারবার জন্য আচার্ষের কপট 
িরুদ্ধভাবাবলম্বন বরাবরই চলিত। অন্তরঙ্গ ভন্তগণও সেই আনন্দরস বিশেষ- 
ভাবে উপভোগ কাঁরতেন। কিন্তু ঝাঁহরের লোকেরা বুলিতে না পারিয়া 


সন্গযাসর আদর্শ ২৭৩ 


অন্যর্‌প ধারণা করিত। সন্ন্যাসগ্রহণান্তে চৈতন্যদেবের নীলাচলে বাসকালে 
আচার্য তাঁহাকে দর্শন কারবার আশায় প্রাতি বংসর রথযাৱায় নশলাচলে 
আসতেন এমনকি শেষ জীবনে বৃদ্ধ শরীরেও এতদূর পায়ে হাঁটিয়া বিদেশ- 
যাত্রার কন্ট গ্রাহ্য করিতেন না। 

কমলাকান্ত বিশ্বাস নামে অদ্বৈতাচার্ষের একজন আঁত অনুগত সেবক 
ছিলেন। ভগবদ্‌ভাবে বিভোর, বিষয়রক্ষায় উদাসীন আচার্ষের গৃহ-সংসারের 
সচারুরুপে রক্ষার জন্যই, ভগবাদিচ্ছায় বিশ্বাসের ন্যায় বিশ্বস্ত অনুগত সেবক 
জুটয়াছিল নিশ্চয় । আচার্যপরিবারের সেবা, তাঁহাদের বিষয়সম্পাত্ত রক্ষণা- 
বেক্ষণ ও শ্যান্তিতে জীবনযাঘা নির্বাহ শ্বাসের একমাত্র কাম্য বস্তু ছিল। 
লৈ কানে উপর ডা হউক হাক জনা হক 
অদ্বৈত আচার্য কোন সময়ে খণগ্রস্ত হইয়া পড়েন। বহু চেষ্টা কাঁরয়াও সেই 
,খণ শোধ করিতে না পারায় বিশ্বাসের মনে বিষম ভাবনা হইল। সেই সময়ে 
রখোপলক্ষে আচার্য পুরী আসিলে 'বিশবাসও তাঁহার সঙ্গে আঁসয়াছিলেন। 
পুরী বাস কাঁরয়া রাজা প্রতাপরুদ্রের দান, ধ্যান ও মহত্বের কথা কমলাকান্ত 
বিশেষভাবে অবগত হইলেন। ক্রমে চৈতন্যদেব ও তাঁহার অন্তরঙ্গ ভন্তগণের 
প্রতি রাজার অসম শ্রদ্ধা-ভান্ত এবং তাঁহাদের সেবার জন্য অপাঁরসনম আগ্রহের 
কথাও ‘বিশ্বাসের কর্ণ গোচর হইল। {বিশ্বাস এতাঁদনে খণশোধের পথ খঁজয়া 
পাইলেন। তান আচার্ষের খণমোচনের জন্য রাজার নিকট 1তনশত মুদ্রা 
প্রার্থনা করিয়া, আচার্ষের মাহাত্ম্পূর্ণ এক সংদীর্ঘ পত্র রাজাকে 'লাখয়া 
বাঁসলেন। 

ঘটনারুমে সেই পত্রের কথা চৈতন্যদেবের কর্ণ গোচর হইল। তান ষখন 
শুনলেন, বিশবাস রাজার নিকট আচার্ষের জন্য ধন প্রার্থনা কাঁরয়া প্র 
শলখিয়াছেন তখন তাঁহার আর দুঃখের সামা রাহল না! কমলাকান্ত স্বীয় 
পত্রে অদ্বৈতাচার্ষের মাহমা খ্যাপন কারবার জন্য আচার্য সাক্ষাৎ ঈশ্বর বালয়া 
বর্ণনা কারয়াছিলেন। চৈতন্যদেব তাঁহার পত্রের ভাষা ও ভাব শ্যানয়া হাসিতে 
হাঁসতে বাঁললেন, “আচার্য ঈশ্বর নিশ্চয় ইহাতে সন্দেহ নাই, তবে ঈশ্বরের 
দশনতা প্রকাশ কাঁরয়া অর্থ ভিক্ষা আঁতশয় গাঁহ্যত কর্ম।” রাজার নিকট অর্থ 
প্রার্থনা করায় কমলাকদন্তের প্রত চৈতন্যদেবের অত্যন্ত বিরান্তি জান্মল। তান 
তাহাকে সমুচিত শিক্ষা দিতে মনস্থ করিয়া গোবিন্দকে আদেশ কাঁরলেন 
“ৃবশ্বাসকে এখানে আর আসিতে দিও না। আমি আর তাহার মুখ দেখিতে 
ইচ্ছা কার না।” ভভ্তগণের পক্ষে প্রভুর 'িরান্তভাজন ও দর্শনলাভে বাঁণ্চত 
হওয়া সর্বাপেক্ষা কঠিন শাস্তি, গোঁবন্দের মুখে তাঁহার আজ্ঞা শুনিয়া 
বিশ্বাসের প্রাণ ধড়ফড়: করিতে লাগিল, স্বীয় 'নর্বদাম্ধতার কথা ভাবিয়া 
1বশেষ সন্মস্ত হইলেন। অনুতপ্ত বিশ্বাস, প্রতিকারের অন্য কোন উপায় নয 


sv 


২৭৪ শরীত্রীচৈতন্যদেব 


দেখিয়া শেষে প্রভু আচার্ষের শরণাপন্ন হইলেন। তাহার মুখে সমস্ত ব্যাপার 
শুনিয়া আচার্ষের অন্তরেও অসহ্য ক্ষোভের সন্টার হইল। তিনি দঃখিতচিন্তে 
বিশ্বাসকে প্রথমে এইরূপ নিন্দনীয় কার্ষের জন্য তাঁর ভর্ঘসনা কাঁরলেন। 
পরে প্রভুভন্ত সহজ-সরলবূদ্ধি কমলাকান্ত প্রভুর জন্যই এইরূপ চেষ্টা করিয়াছে, 
নিজের বিন্দমান্র স্বার্থ ইহাতে নাই ভাবিয়া অন্তরে সহানুভূতির উদ্রেক 
হওয়ায় তাহাকে ভরসা দিয়া আশ্বস্ত করিলেন। 

অর্থীভিক্ষার জন্য বাহরে বিষম বিরান্তর ভাব দেখাইলেও, চৈতন্যদেবের 
অচ্তরে বিশ্বাসের প্রাতি তাহার অতুলনীয় প্রভৃভন্তির জন্য বিশেষ অনুগ্রহ 
ছিল। কয়েকদিন পরে সুযোগ বুঝিয়া আচার্য একদিন কমলাকান্তকে লইয়া 
গগয়া তাঁহার চরণপ্রান্তে উপস্থিত কারলেন এবং িনয়প্রকাশপূর্বক বিশ্বাসের 
সমস্ত অন্যায় ক্ষমা করাইলেন। আচার্ষের বাক্যে তাহার সমস্ত অপরাধ ক্ষমা 
করিয়া চৈতন্যক্ষেব বিশ্বাসকে ভবিষ্যতে সাবধান থাকবার জন্য বলিয়া দিলেন। 


“প্রভু কহে বাডীলয়া (বিশ্বাস এঁছে কাহে কর। 
আচার্ষের লঙ্জা ধর্ম হানি সে আচর॥ 
প্রাতগ্রহ না কাঁরয়ে কভু রাজধন। 

বিষয়ী অন্ন খাইলে দুষ্ট হয় মন॥ 

ঘন দুষ্ট হইলে নয় কৃষ্ণের স্মরণ । 
কৃষ্ণস্মবতে বিনা হয় নিষ্ফল জীবন? 
লোকলঙ্জা হয় ধর্মকণীর্ত হানি। 

এঁছে কর্ম না কাঁরহ কভু ইহা জানি॥" 


মনকে ভগবদূবিমৃথ করে বালয়া, কাণ্ন সংশ্রব ও ধনৈশ্বর্য হইতে সম্ব্যাসি- 
চড়ামাণি স্বয়ং যেমন সর্বদা দুরে থাকতেন এবং ভন্তগণকেও বিশেষ সাবধান 
কাঁরতেন; তেমনই কামাসান্ত হইতেও চিত্তকে সম্পূর্ণ 'িম,ন্ত রাখার জন্য, 
কামিনগ-সংশ্রবও সর্বতোভাবে পরিবর্জন করা তাঁহার অন্যতম প্রধান "শিক্ষা 
ধছল। তান এই বিষয়ে স্বয়ং সাবধান থাকতেন, অপরকেও সাবধানে 
রাখিতেন। এই সম্বন্ধে তাঁহার মনোভাব ছোট হাঁরদাসের ঘটনা হইতেই 
ভালর্পে বাঁঝতে পারা বায়। পাঠকগণের পারতৃপ্তির জন্য আরও দুই- 
খতনা ঘটনার উল্লেখ করা হইতেছে। 

প্রীতবংসর রথযাত্রার সময় গৌড়ীয় ভন্তগণ তাঁহাকে দর্শন করিতে পুরী 
আ'সতেন। কোন কোন ভক্তের পাঁরবার এবং অন্যান্য আত্মীয়া ভান্তমতাঁ 
মাহলাগণও চৈতন্যদেবকে দর্শনের আকাঙ্ক্ষার মধ্যে মধ্যে তাঁহাদের সঙ্গে 
আ'সতেন। ওঁ সকল ভীন্তমতী মাঁহলাগণের অনেকেই প্রাচীনা, এবং তাঁহার 
পূর্বপারচিতা। বছুকষ্ট দ্বীকারপূর্বক সুদীর্ঘ পথ আতক্রম করিয়া 


সন্ব্যাসীর আদর্শ ২৭৫ 


*দননাসদ্‌শ্য স্নেহশীলা এ সকল ভদ্ললনা পরতে আসতেন শুধু তাঁহারই 
দর্শনের আশায়। চৈতন্যদেব নিজেও ই'হাদের উপর খুব প্রশীতসম্পন্ন ছিলেন 
এবং অনেককে বিশেষ শ্রদ্ধা করিতেন। কিন্তু তাহা হইলেই 'ঁক হয়, সন্ব্যাসের 
কঠোর নিয়মভঙ্গ করিয়া তিনি এ সকল পরম পবিভ্রা পূণ্যচাঁরত্রা নারশীদগকে 
নিকটে আসিতে দিতেন না। দূর হইতে দর্শন-প্রণাম কাঁরয়াই তাঁহাঁদ্‌গকে 
সন্তুষ্ট থাকতে হইত। এ সকল জননীগণ বহু যত্ন কাঁরয়া স্বদেশ হইতে 
অনেক প্রিয়বস্তু সংগ্রহ কাঁরয়া লইয়া আসতেন সত্য, কিন্তু স্বহস্তে তাঁহাকে 
“ভিক্ষা দিবার উপায় ছিল না। ব্রাহ্মণীগণ তাঁহাকে ভিক্ষা দিবার আকাক্ক্ষায় 
এরূপে আনীত নানা দ্রব্য রন্ধন নিজেরা কাঁরতেন বটে, কিন্তু স্বহস্তে 
পরিবেশন কারিতে পাঁরিতেন না, পচ্তপুন্রের হাত 'দিয়াই তাঁহাকে খাওয়াইতে 
হইত। এইরূপ ঘটনা কত ঘাঁটয়াছে তাহার সামা নাই। এমনাঁক আচার্য- 
গহণা, শ্রীবাসপক্রণ। প্রভৃতি যাঁহারা তাঁহাকে ছোটবেলা হইতে পূত্রবং বাংসল্য- 
ভাবে দোখয়াছেন তাঁহাদের সম্বন্ধেও এই নিয়মের ব্যতিক্রম হইত না। 

নবদ্বীপে জগন্নাথ 'মিশ্রের বাড়ীর পাশ্বে পরমেশ্বর নামক জনৈক মোদকের 
বাস 'ছিল। মোদকদম্পতি বালক নিমাইকে পুন্রাধিক স্নেহ কারতেন। তাঁহাদের 
এবং তাঁহারাও মনের সাধে নানা প্রকার ভাল ভাল 'মঠাই তৈয়ার কাঁরয়া 
তাঁহাকে খাওয়াইতেন। তানি গৃহত্যাগ কাঁরয়া সন্যাসী হইবার পরেও মোদক- 
দম্পঙীর অ*তর হইতে সেই স্নেহের টান মনছয়া যায় নাই। একবার তাঁহারা 
বহু আয়াস ও কণ্ট স্বীকার করিয়া তাঁহাকে দর্শনের আকাতঙ্কায় পুরীতে 
উপাস্ধত হন। বহুদিন পরে পরমেশবরকে দেখিয়া চৈতন্যদেবের মনে হর্ষের 
উদয়ন হইল, তিনি তাঁহার কুশল সমাচারাঁদ জিজ্ঞাসা কাঁরয়া আদরযত্ব করিলেন। 
তাঁহার মধুর ব্যবহারে বৃদ্ধ মোদকের প্রাণ গাঁলয়া গেল, হৃদয়ে স্নেহ উথলিয়া 
উঠিল। বৃদ্ধ উল্লাসত হইয়া জানাইল, 'মুকুন্দার মা’ (মোদকপত্ী )-ও তাঁহাকে 
দর্শন করিতে আঁসয়াছেন। মোদকের প্রাণে আশা ছিল তান 'মুকুন্দার মা'- 
কেও কাছে ডাকিয়া পর্বের ন্যায় আদর-আপ্যায়ন করিবেন,কন্তু সে 
আকাঙ্ক্ষা পূর্ণ হইল না। 'মুকুন্দার মা'র নাম শ্নানয়াই তিনি সঙ্কোচ বোধ 
করিলেন, কাজেই বৃদ্ধা মোদকপন্ষীকেও দূর হইতেই তাঁহার দর্শন লাভ করিয়া 
সন্তুষ্ট থাকতে হইল। 

পরবতর্শকালে ভগবদ্ভাবেই আঁধকাংশ সময় বিভোর থাকায় বাহ্য জগতের 
সম্পর্ক লৌকিক ব্যবহারও যখন কঠিন হইয়া পড়িল, তখনও তান 
স্মীলোকের সম্পর্ক হইতে সর্বদাই দুরে থাঁকতেন। সেই সময়ে একদিন 
অপরাহ্ে বেড়াইবার সময়ে সমপবতর্ঁ উদ্যান হইতে সুমধুর সঙ্গীতধবাঁন 
কর্ণে প্রবেশ কাঁরল। সুমধুর কণ্ঠে বিশুদ্ধ তাল-মান-লয়ে গীত জয়দেব 


২৭৬ ্ীত্রীটৈতনাঁদেব 


গোস্বামী-বিরচিত গতগ্োোবিন্দের পদ কর্মে প্রবেশ করায় চৈতন্যদেবের মন 
বাহ্য জগৎ ভুলিয়া ভাবে বিভোর হইল। "তান সঙ্গীতের মাধূ্ে আকৃষ্ট 
হইয়া সেইদিকে ছুটিয়া চাঁললেন। “কে গ্রাহিতেছে? কোথায় গাহতেছে 2” 
এ সকল কথা 'চত্তে জাগিল না। গোবিন্দ ছায়ার ন্যায় সর্বদা তাঁহাকে অনুসরণ 
কাঁরতেন। ভাবে বিভোরচিত্ত চৈতন্যদেব ছুটিয়া চলিলে গোঁবন্দও 'পছনে 
পিছনে দৌড়াইলেন। রাস্তা ভাল নহে, আশেপাশে কাঁটা জঙ্গল, কিন্তু চৈতন্য- 
দেব এমন তন্ময়ভাবে ছুটিয়াছেন যে এ সকল বিন্দুমাত্র গ্রাহ্য হইতেছে না। 
একট; অগ্রসর হইয়া গোবিন্দ বুঝলেন স্তলোকের কণ্ঠ। কোন দেবদাস 
উপবনে বাঁসয়া গ্রাহতেছে। চৈতনাদেব তখন অনেক দূরে অগ্রসর হইয়া 
গিয়াছেন। গোঁবন্দ পিছন হইতে চিৎকার কাঁরয়া বাললেন, “স্রীলোকের় কণ্ঠ 
বোধ হইতেছে ।» প্রজবালিত আঁশ্নতে সাঁলল প্রক্ষেপের ন্যায় স্তীলোকের নাম 
শুনিয়া উদ্দীপ্তভাব তৎক্ষণাৎ শান্ত হইয়া গেল। গোঁবন্দ নিকটে গিয়া 
করজোড়ে নিবেদন কাঁরলেন, “কোন দেবদাস গ্রাহতেছে বাঁলয়া মনে হয় ।” 
ভাবাবহবণ অবস্থায় নিকটস্থ হইলে, এমন সুমধুর প্রেমসঞ্গঁত শুনিয়া, 
গায়ককে প্রেমালঙ্গন করার সম্ভাবনা ছিল; সেইজন্য গোবিন্দ সাবধান কাঁরয়া. 
দেওয়াতে তাঁহার প্রতি চৈতন্যদেবের মন আঁতশয় প্রসন্ন হইল। 


“প্রভু কহে গোঁবন্দ আজ রাখলে জীবন। 
স্্রীপরশ হইলে হইত আমার মরণ॥ 

এ খণ শোধতে আম নারব তোমার । 
গোবিন্দ কহেন জগন্নাথ রাখেন মুই কোন ছার॥ 
প্রভু কহে গোবিন্দ মোর 2জ্গে রাহবা। 

যাঁহা তাঁহা মোর রক্ষায় সাবধান হইবা ॥” 


“ঁজতং সৰ্বং জিতে রসে”_ রসনোন্দুয় সংযম থাকিলে অন্য সমস্ত ইন্দ্র 
দমন করা সহজ। চৈতন্যদেব সেইজন্য আহার সম্বন্ধে অত্যন্ত গিচারীববেচনা 
কাঁরয়া চলিতেন। “ভক্ষান্নমাত্রেণ চ তুম্টিমন৩৯” সম্প্রদায়গুর আচার্য শঙ্করের 
এই উপদেশ তিনি ভাজ বন 'পলথণে। সরান কা হেন পুলানের পর 
ভিক্ষান্ন ছাড়া তাঁন অন্য কোন আহার গ্রহণ করেন নাই, এমনাঁক স্বীয় রুচি- 
অভিলাষানুযায়ী আহারের জন্য কখনও কোনপ্রকার আয়োজন উদ্যোগ কিংবা 
কোনরূপ ব্যবস্থা কারয়াছেন বালয়াও জানা যায় না। আহার সম্বন্ধে তাঁহার 
খুবই সংযম ছিল। বিশেষ অন্তরঞ্গের সানবন্ধ অনুরোধে পাঁড়য়া কদাচিৎ 
তাঁহাদের আঁভলাষানযায়ণ কোন উৎকৃষ্ট দ্রব্য গ্রহণ কাঁরলেও সদাসব'্দা 'রুখা- 
শুখা' সলভ অনাড়ম্বর ভক্ষ্য দ্বারাই জীবনযা্রা নির্বাহ কাঁরতেন। ব্রাহ্মণেরা 
আঁভলাষত দ্রব্য স্বগৃহে রন্ধন করতঃ কখনও কখনও ভিক্ষা দিতেন বটে, 


সন্্যাসীর আদর্শ ২৭৭ 


শৃকন্তু শ্রীন্রীজগন্াথের মহাপ্রসাদই তাঁহার সর্বাপেক্ষা প্রিয় ও প্রধান ভক্ষ্য 
খছল। সেজন্য তিনি নিয়ম করিয়াছিলেন তাঁহার ভিক্ষার জন্য কেহ চাঁর পণ 
ধকোঁড়ির (এক আনার সমান) বেশী মূল্যের মহাপ্রসাদ আনিতে পারবে না। 
ব্াহ্মণেতর ভন্তগণ সকলেই মহাপ্রসাদ 'কানিয়া ভিক্ষা দিতেন এবং যাহাতে 
কেহ তাঁহার ভিক্ষার ব্যয়বাহূল্য না করেন, সেই জন্যই এইরুপে মূল্যের 
পরিমাণ নির্দিষ্ট করিয়াছিলেন। তখনকার দিনে সকল বস্তুই সুলভ ছল 
সন্দেহ নাই; তাহা হইলেও ওঁ চারিপণ কৌড়ির মহাপ্রসাদ দ্বারা সেবকদ্বয় 
ও স্বয়ং তিনি_এই তিন জনের উদরপর্ত কঠোরতার চুড়ান্ত বলা যায়। 
শ্রীরামচন্দ্র পুরী নামক শ্রীমৎ মাধবেন্দ্র পুরীর একজন সন্ন্যাসী শিষ্য 
পরাতে আসিয়া একদা উপাষ্থত্ব হন। নিজগুরু শ্রীমৎ ঈশ্বরপুবীর গুরু 
ভ্রাতা জানিয়া চৈতন্যদেব তাঁহাকে গুরুর ন্যায় সম্মান প্রদর্শন কাঁরতেন। 
ভন্তি-প্রেমের মূর্ত বিগ্রহ মাধবেন্দ্র স্বামীর শিষ্য হইলেও রামচন্দ্র শুষ্ক জ্ঞানী 
ছলেন। ভন্তিমার্গ ও ভগ্বদ্‌-উপাসনাতে তাঁহার খুব 'বিশবাস-নিষ্তা ছিল 
বাঁলয়া বোধ হয় না। কথিত আছে মাধবেন্দ্র পুরী আন্তিমশয্যায় শায়িত 
হইয়া প্রেমাবহহল চিত্তে অশ্রুপূর্ণ লোচনে ব্যাকুল ভাবে যখন ভগবানের নাম 
লইতেছিলেন রামচন্দ্র তখন তাঁহাকে বাঁলয়াছিলেন, 


“তুম পূর্ণ ব্ৰহ্মানন্দ করহ স্মরণ। 
ব্ৰহ্মাবদ্‌ হইয়া কেন করহ রোদন” 


অজ্ঞ শয্যের ধৃষ্টতা দেখিয়া মাধবেন্দ্রের অন্তরে খুব দুখ হইল। 'ঁতান 
কাঁরলেন। ভগবানের প্রিয়ভন্ত মাধবেন্দ্র তাঁহার পাদপদ্মে চিরমিলিত হইলেন। 
কিন্তু রামচন্দ্রের স্বভাবের পারবর্তন হইল না। 

নিজেকে তত্বজ্ানণ মনে করিয়া গার্বত রামচন্দ্র অন্যের ছিদ্রান্বেষণ ও নিন্দা 
প্রচার করিয়া ঘ্যারয়া বেড়াইতেন। বাঁহরের চালচলনে তাঁহার খুব বৈরাগ্যের 
ভাব দেখা যাইত। বাসস্থানের কোন ঠিকাঁঠকানা নাই_-যেখানে রাত সেখানে 
কাত'। ভিক্ষাও ‘যখন যেমন জুটে'। এইরুপে বাহ্যক বরকত” রামচন্দ্র 
পুরীতে আসিয়াই চৈতন্যদেবের দোষ খ'ীজতে আরম্ভ কাঁরলেন। কিন্তু 
কিছুই বাহির করিতে সক্ষম হইলেন না। একাঁদন সকালবেলা রামচন্দ্র চৈতন্য- 
দেবের কুঠিয়াতে গিয়াছেন। তিনিও পরম শ্রদ্ধাভান্ত সহকারে তাঁহাকে আদর- 
অভ্যর্থনা কাঁরয়া বসাইয়াছেন। ইতিমধ্যে হঠাৎ রামচন্দ্রের নজরে পাঁড়ল 
£চতন্যদেবের কুঠিয্ার ভিতরে ছোট ছোট পিপণীলকা ঘ্দারয়া বেড়াইতেছে। 
এতদিন পরে রামচন্দ্র নিন্দা কারবার সুত্র পাইলেন, গম্ভীর হইয়া বাললেন, 
“াতরাতরে নিশ্চয়ই এখানে সিণ্টি পাঁড়য়াছিল, তাহা না হইলে পিপীলিকা 


২৭৮ শ্রীত্রীচৈতন্যদেব 


আসিবে কেন!” রামচন্দ্র সূত্রের ব্যাখ্যা আরম্ভ কাঁরলেন__“আহারে সংযম নয় 
থাকিলে ইন্দ্রিয় সংযম হয় না, সংযম’ ব্যক্তি কখনও মিম্টদ্রব্য ভক্ষণ করেন না, 
চৈতন্য সম্ধ্যাসী হইয়া মিশ্টদ্রব্য ভক্ষণ করে! ই'হার ইন্দ্রিয় রূপে সংযত. 
থাকিবে 2৮ 


“সন্যাস হইয়া কর মিষ্টান্ন ভোজন। 
এইভাবে কৈছে হয় ইীন্দ্রিয় বারণ ॥৮ 


এইর্‌প বলিতে বালিতে রামচন্দ্র দ্ুুতবেগে সেই স্থান হইতে প্রস্থান কারলেন: 
এবং চারদিকে চৈতন্যদেবের নিন্দা গাহিয়া বেড়াইতে লাগিলেন। চৈতন্যের' 
আহারে সংযম নাই অতএব ইন্দ্রিয়সকলও আঁতশয় প্রবল বাঁলয়া রামচন্দ্র তৱ 
সমালোচনা আরম্ভ করিলেন। 

লোকমুখে এ সকল কথা চৈতন্যদেবের কর্ণগোচর হইবামান্র তান: 
গোঁবন্দকে আদেশ করিলেন, “অদ্য হইতে ভিক্ষার জন্য মহাপ্রসাদ যেন কম 
আনা হয়। পূর্বে যাহা বরাদ্দ ছিল এখন তাহার চতুর্থাংশ ব্যয় হইবে। অল্প' 
মূল্যের প্রসাদ ও সামান্য ব্যঞ্জন, ইহার অন্যথা হইলে গ্রহণ কাঁরব না।” 
আদেশ পাইয়া গোবিন্দের অন্তর ভয়ে কাঁপয়া উঠিল। চৈতন্যদেবের স্বভাব 
তাঁহার ভালরূপে জানা ছিল, যেমন কথা তেমনি কাজ-_কাজেই দ্বিরীন্ত না 
করিয়া নীরবে অশ্রুমোচন কারলেন। সেইদিন ভিক্ষার জন্য জনৈক ভক্ত ব্রাহ্মণ 
নিমন্ত্রণ করিয়াছলেন। গোঁবন্দের মুখে চৈতন্যদেবের কঠোর আজ্ঞার কথা 
শুনিয়। ব্রাহ্মণ মাথায় হাত দিয়া হায় হায় কারতে লাগিলেন। তাহার অন্তরে 
কতাঁদনের প্রবল সাধ সন্গ্যাসীকে ভাল কাঁরয়া ভিক্ষা দিবেন। আজ এই 
নিদারুণ সংবাদ শুনিয়া হৃদয় অবসন্ন হইল,_+ল্তু কি কাঁরবেন? প্রতিকারের 
পথ নাই, অগত্যা নিরুপায় হইয়া অশ্রবজলে ভাসিতে ভাসতে চৈতন্যদেবের, 
আঁভপ্রায়ানুযায়শ অল্প পাঁরমাণ মহাপ্রসাদই কিনিয়া আনলেন এবং সেবক 
গোবিন্দ ও কাশ'শ্বরের সাঁহত চৈতন্যদেব তাহা দ্বারাই ক্ষুল্িবাত্ত কাঁরলেন।. 
তদবাধ সেইরূপ অতাল্প মহাপ্রসাদেরই নিতা ব্যবস্থা হইল। গোবিন্দ ও 
কাশ'শ্বরকে পেট ভাঁরয়া খাইবার জন্য বলয়া কাঁহয়া অন্যর পাঠাইলেও. 
চৈতনাদেব নিজে আর কিছুই গ্রহণ কাঁরতেন না। এই ভাবে আহার কাঁময়া 
যাওয়াতে কয়েকদিনের মধ্যেই চৈতন্যদেবের দেহ ক্ষীণ ও দুর্বল হইয়া পড়ল । 
তাঁহার এইরুপ অর্ধাশন দেখিয়া ভন্তগ্ণ সকলেই আঁতশয় দ:ঃখত ও চাল্তত. 
হইলেন। সেবক ও অন্তরঙ্গ ভন্তগণও চক্ষের জল ফেলিয়া অর্ধাশনে দিন 
কাটাইতে লাঁগলেন। 

লোকমুখে চৈতন্যদেবের স্বল্পাহারের খবর পাইয়া রামচন্দ্র একাঁদন দেখিতে 
আসলেন এবং স্বচক্ষে তাঁহার ক্ষীণ ও দুর্বল দেহ দেখিতে পাইপেন, রামচন্দ্র 


সম্যাসর আদর্শ ২৭১ 
তখন শুভানুধ্যায়ীর ভানে বিজ্ঞের ন্যার চৈতন্যদেবকে অন্যভাবে উপদেশ দিতে 
লাগিলেন-_ 


“সন্ব্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ। 
যৈছে তৈছে কর মাত্র উদর ভরণ॥ 
তোমাকে ক্ষীণ দেখি শুনি কর অর্ধাশন। 
এই শুষ্ক বৈরাগ্য নহে সাম্যাসীর ধরম ॥ 
যথাযোগ্য উদর ভরে না করে বিষয়ভোগ ৷ 
সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞানযোগ ॥% 


“আমি আপনার শিষ্যস্থানশয়, আমার বহু ভাগ্য যে আপনি এইভাবে আমাকে 
সংশিক্ষা দিতেছেন।” 


“প্রভু কহে অজ্ঞ বালক মুঞ্ শিষ্য তোমার । 
মোরে শিক্ষা দেও এই ভাগ্য আমার!” 


রামচন্দ্র তাঁহার বাক্য-ব্যবহারে সন্তুষ্টাচন্তে বিদায় লইলেন। কিন্তু 
চৈতন্যদেব ভিক্ষাব পাঁরমাণ বাড়াইলেন না। স্বজ্পাহারেই দিন কাটতে 
লাগিল। দেহ ক্রমশঃ অধিকতর কৃশ ও দুর্বল হইতেছে দোঁখয়া ভত্কগণ 
'আঁতশয় উীক্গবঙ্গন হইয়া পাঁড়লেন 'কন্তু প্রাতকারের কোন ব্যবস্থা কাঁরতে 
পারলেন না। পরে একদিন শ্রীমৎ পরমানন্দজী মহারাজ আসিয়া তাঁহাকে 
{বিশেষ অনুরোধ-উপরোধ আরম্ভ কারলেন আহারের পাঁরমাণ বাড়াইবার 
জন্য। পরমানন্দজশী রামচন্দ্রের স্বভাবের উল্লেখ করিয়া বাললেন, “রামচন্দ্র 
ধিন্দুকম্বভাব। উহার কথায় মিছামছি এভাবে দেহু-নির্যাতন করা ও ভত্ত- 
গণের প্রাণে দুঃখ দেওয়া ঠিক হইতেছে না।” আঁত 'িনাীঁতভাবে রামচন্দ্রকে 
সমর্থন কারয়া-_ 


“প্রভু কহেন সবে কেন পুরীকে কর রোষ। 
সহজ ধর্ম কহেন তে'হো তাঁর কিবা দোষ॥ 
যাঁত হইয়া জিহবালম্পট অত্যন্ত অন্যায়। 
যাঁতধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায় ॥৮ 


পরমানন্দ স্বামীকে চৈতন্যদেব খুব শ্রদ্ধার চক্ষে দোখতেন এবং সর্বাবষরে 
মান্য কাঁরয়া চালতেন। তাঁহার আদর-অনুরোধ উপেক্ষা কাঁরতে না পাঁরয়া 
আহারের পাঁরমাণ কিছু বাড়াইতে স্বীকৃত হইলেন। সেহাদন হইতে দুইপণ 
কোৌঁড়র অর্থাৎ পূর্বে যাহা ছিল তাহার অর্ধেক ভিক্ষার পারমাণ নির্দিষ্ট 
হইল। 


২৮০ শ্রীশ্রীচৈতন্যদেব 


কিছুদিন পরে রামচন্দ্রপুরণ তাঁথপপর্যটনে অন্য গমন কারলে ভন্তুগণের 
প্রাণ ঠাণ্ডা হইল। তাঁহারা ভিক্ষার পাঁরমাণ বাড়াইতে সচেষ্ট হইলেন। কিন্তু 
তাহা আর সম্ভব হইল না। এখন হইতে বরাবরের জন্য দুই পণ কৌড়র 
মহাপ্রসাদই বরাদ্দ রহিল। তবে অন্তরঙ্গ গৃহস্থ ভন্তগণের অনুরোধে কখনও 
কখনও তাঁহাদের আকাক্ক্ষা পূরণ কারবার জন্য কিছু ব্যাতিক্রম কাঁরতে 
হইত। তান তাঁহাদের প্রস্তুত ও পরমাগ্রহে প্রদত্ত (জানস সম্পূর্ণ উপেক্ষা 
কারতেন না-কিছ_ কিছু গ্রহণ করিতেন। 

তাঁহার অনাড়ম্বর লঘুপাক আহার্যদ্রবে বিশেষ প্রীতির পাঁরচয় দিবার 
জন্য আমরা এখানে একটি ঘটনার উল্লেখ কারিতোঁছ। রথযান্রার কালে 
গৌড়ীয় ভন্তগণের পাথেয়াদি যান বহন কারতেন সেই ধন জমিদার শ্রীষযুন্ত 
শিবানন্দ সেনের বালক পত্র“ টৈতন্যদেবের বিশেষ কৃপাপ্রাপ্ত, চৈতনাদাস 
একবার পিতার সঙ্গে পুরীতে আসিয়াছিলেন। গৌড়ীয় ভন্তেরা সকলেই 
প্রিন্স সন্ন্যাসীকে নিমন্ত্রণ কাঁরয়া ভিক্ষা দিতেন এবং সেইজন্য যথাসাধ্য 
আয়োজন-উদ্যোগ ও উৎকৃষ্ট দ্রব্যাদি সংগ্রহে ন্ট কাঁরতেন না। ধনী জমিদার 
{শবানন্দ সেনের ত কথাই নাই। এ উদ্দেশ্যে সেনদম্পাত কত ভাল ভাল 
জানিস বাংলা দেশ হইতেই কম্ট স্বীকার পূর্বক আনয়ন কারতেন; আবার 
কত কি পুরীতেই সংগৃহীত হইত। ভভ্তগণের মনোবাঞ্ছা পূর্ণ কারবার জন্য 
চৈতন্যদেব ও সকল বস্তু নামে মাত্র গ্রহণ কারলেও বেশ পছন্দ করিতেন না। 
শবানন্দের বালক পাত্র চৈতন্যদাস একাঁদন সন্ন্যাসসীকে ভিক্ষার জন্য নিমন্ত্রণ 
কারল। বয়স অল্প হইলেও চৈতন্যদেবের রুচি ও স্বভাব বালক 'বিলক্ষণরূপে 
অবগত 'ছিল। চৈতন্যদাস তাঁহাকে ভিক্ষ। দিবার জন্য পিতামাতার ন্যায় কোন 
প্রকার উদ্যোগ আড়ম্বর কাঁরল না। তখন গ্রীষ্মকাল, তাঁহার বিশেষ রুচিকর 
হইবে বুঝিয়া বালক জগন্নাথের ‘পান্তা’ মহাপ্রসাদ, কাগাঁজ লেবু, আদাকুচি, 
লবণ, তৎসহ বাঁড়ভাজা ব্যবস্থা করিয়াছিল। এইরূপ সরল অনাড়ম্বর, 
শরারমনের তৃপ্তিদায়ক, সহজপাচ্য ভক্ষ্য দোঁখয়া চৈতন্যদেবের আনন্দের সামা 
রাহল না। অতিশয় তৃস্তির সাঁহত বালকের ভিক্ষা গ্রহণ কাঁরলেন, এবং 
আহারান্তে বালকের বিবেচনাশীন্তর বিশেষ প্রশংসা কাঁরয়া বলিলেন, “এই 
বালকই ঠিক ঠিক আমার অন্তর বুঝতে পারিয্লাছে।” 

চৈতন্যদেব ও তাঁহার অন্তরঙ্গ পার্সদগণ কিরূপ কঠোর ত্যাগ-বৈরাগ্যপূর্ণ 
জীবন যাপন কাঁরতেন, আহার-ীবহারে তাঁহাদের কিরুপ সংযম ছিল এ- 
সম্পর্কে আর একটি ঘটনার উল্লেখ এখানে অপ্রাসাঞ্গক হইবে না। চৈতন্য- 
দেবের বাল্যসখা ও প্প্িয় সঙ্গী, বিনয়-নম্তা ও ভাস্তপ্রেমের শ্রাতিমঘার্ত 
গদাধরের কথ পাঠকগণের অবশ্যই মনে আছে। পরমপ্রোমক কঠোর বৈরাগ 
ব্রহ্মচারী গদাধর পুরীর দক্ষিণপ্রান্তে সমন্দ্রীকনারে আঁত নির্চন স্থানে 


সন্ন্যসঈর আদর্শ ২৮১ 


একটি কুঠিয়ায় থাকিয়া ভগবদূভজনে নিরত ছিলেন। গদাধরের জাঁবনযাত্রা- 
প্রণালী সম্পূর্ণভাবে আড়ম্বরবার্জিত ছিল,_নিতান্ত সহজ-সরলভাবে 'যদ্চ্ছা- 
লাভসন্তুষ্ট' থাকিয়া কঠোর ত্যাগ-বৈরাগ্যপূর্ণ জীবনযাপন কারিতেন। চৈতন্য- 
দেবের সাহচর্ষে, ত্যাগ-তপস্যার আনন্দে ও ভগবদনূভাঁতির উল্লাসে তাঁহার 
অন্তর সর্বদা পারিপূর্ণ থাকিত। তাঁহার প্রেমপূর্ণ ব্যবহার এবং স্নিগ্ধ মধুব 
বাণী সকলের চিত্তকেই আকর্ষণ করিত। সমদ্রস্নানান্তে কখনও কখনও 
চৈতন্যদেব গদাধরের কুঠিয়ায় গিয়া তাঁহার সঙ্গে দেখা-সাক্ষাং আলাপ- 
আলোচনাঁদ কারতেন। একদিন এইরুপে স্নানান্তে তাঁহার কুটীরে উপস্থিত 
হইয়া দেখলেন, তিনি রন্ধনের আয়োজন করিতেছেন। চৈতন্যদেব মৃদুমধূর 
হাস্যে গদাধরকে মোহিত করিয়া বলিলেন, “পাণ্ডত, অদ্য তোমার এখানেই 
ভিক্ষা গ্রহণ করিব।” অপ্রত্যাশত “এই আবদারে গদাধরের প্রাণ আনন্দে পর্ণ 
হইল বটে. কিন্তু পরমূহূর্তেই বিষম ভাবনার উদয় হওয়াতে যুগপৎ হর্ষ- 
বিষাদের সঞ্টার হইল। হায়! প্রাণাঁধক প্রিয়তম আজ নিজে যাচয়া খাইতে 
আসিয়াছেন। ইহাপেক্ষা আনন্দের বিষয় আর কি থাকিতে পারে? কিন্তু 
তাঁহাকে কি দুব) রন্ধন কাঁরয়া খাওয়াইবেন? আঁত আঁকণ্চন তানি, তাঁহার 
কুঠিয়ায় ত কিছুই নাই। যাঁহাকে সাধ্যসাধনা করিয়াও লোকে পায় না, শত 
চেষ্টা করিয়া বহু কষ্টে অতি দুর্লভ উপাদেয় দ্বব্যাঁদ সংগ্রহ কাঁরয়াও লোকে 
যাহার সেবা করিবার সুযোগ পায় না, তান আজ দ:য়ারে দাঁড়াইয়া স্বয়ং 
ভিক্ষা চাঁহতেছেন। কিন্তু {ক দিবেন? তাঁহাকে দেওয়ার মত বস্তু ভিক্ষুক 
ব্রহ্মচারীর কুঠিয়ায় কি থাকতে পারে! 

ভাবে প্রেমে বিভোর গদাধর চোখের জল মাঁছতে মুছতে নিকটবর্তঁ 
বাগান হইতে কিছ শাক সংগ্রহ করিয়া লইয়া আসিয়া রাঁধলেন। কুঠিয়াতে 
একটি বেগুন ছিল, কাঁচ নিমপাতা আনিয়া নিম-বেগুন ভাজা করিলেন, আর 
সমীপবতাঁ তে'তুল বৃক্ষের পাতা দিয়া একটু অম্বল হইল। এঁদকে চৈতন্য- 
দেবের প্রবল ক্ষুধার উদ্রেক হইল। তিনি গদাধরকে তাড়াতাঁড় রান্না শেষ 
করিবার জন্য তাগাদা দিতে লাগিলেন। গদাধর অতিশয় বিনয়বচনে তাঁহাকে 
কিছুক্ষণ অপেক্ষা কারতে বললেও, তিনি যেন আর সহ্য কাঁবতে পারলেন 
না। অবশেষে নিজেই পাতা লইয়া বাঁসয়া পড়লেন এবং বারংবার ভিক্ষা 
চাহিতে লাগিলেন। গরীব-দুঃখীর উপযোগ আঁত সামান্য দ্রব্য তাঁহার পাতে 
দিতে গদাধরের অন্তর দুঃখে ফাটিয়া যাইতে লাগিল। আরাধ্য দেবতাকে 
স্মরণ করিয়া প্রেমাশ্র; বিসর্জন কারতে কাঁরতে, গদাধর প্রোমক সন্নযাসীকে 
[ভিক্ষা দিলেন। সেই পবিত্র শাক-অন্নের অপূর্ব পাবন্র সৌরভে চারাদিক 
আমোদিত হইয়া উঠিল। চৈতনাদেব তাহার খুব প্রশংসা করিতে করিতে 
সপরমতৃঁপ্তির সহিত ভোজন কাঁরতে লাগিলেন; এবং গদাধরের আনন্দ বর্ধন 


২৮২ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


করিয়া স্বয়ং প্রত্যেক জিনিস চাহিয়া লইলেন। এই সকল সামান্য উপকরণ 
তাঁহার নিকট আঁতশয় পাঁবর্, সাত্বক ও পরমপ্রশীতদায়ক বোধ হইল; এবং 
হষ্ট হইয়া বাললেন, “এমন সংস্বাদু অন্নব্যঞরন কখনও খাইতে পাই না।” 
পরমানন্দে ভোজন সমাপ্ত কাঁরয়া চৈতন্যদেব গদাধরকে রহস্য করিয়া বাঁললেন, 
“পশ্ডিত! এমন ভাল রান্না কোথায় শিখলে? গত জন্মে তুমি বোধ হয় 
বৈকৃণ্ঠের রাঁধুনশ ছিলে। এমন ভাল ভাল জিনিস রাঁধয়া চুপি চাপ নিজে 
খাও, আমাকে দাও না! এখন মধ্যে মধ্যে তোমার কুঠিয়াতে ভিক্ষা কাঁরতে 
আসিব!” চৈতন্যদেবের প্রীতি-ভালবাসাতে গদাধরের নেত্র হইতে আঁবরল: 
প্রেমাশ্রুধারা প্রবাহিত হইয়াছল এবং এই অদ্ভুত ভিক্ষার কথা শুনিয়া 
ভক্তগণও বিমোহত হইয়াছিলেন। চৈতন্যদেবের রসনোন্দ্রয়ের সংযম সম্বন্ধে 
শোনা যায়, সার্বভৌম তাঁহার িহৰাতে চান দয়া পরাক্ষা করিয়াছিলেন। 
শুচ্ক বালির মত চান তাঁহার জিহবা হইতে ঝাঁরয়া পাঁড়য়া গিয়াছল-_ 
বিন্দুমাত্র রসস্পর্শ হয় নাই। 


আহারের ন্যায় পোশাকপারচ্ছদ সম্বন্ধেও চৈতন্যদেবের তাক্ষ দঁচ্ট 
ছিল। দেহের আরাম, ভোগাবলাস তিনি সম্পূর্ণভাবে বর্জন কাঁরয়াছলেন। 
এজন্য স্নেহশশল ভক্ত অন্তরঞ্গগণের প্রাণ দুঃখে ফাঁটযা যাইত। তাঁহারা 
তাঁহার দেহকে আঁতশয় যক্রে রক্ষা কাঁরতে চাঁহতেন। কিন্তু [তান তাঁহাদের 
অনুরোধ-উপরোধ বিশেষ রক্ষা কারতে পারিতেন না। এই পশ্ভিত 
জগদানন্দের কাঁহনী শুনলেই পাঠক তাঁহার চার বিশেষভাবে বাঁঝতে 
পারিবেন। জগদানন্দ গদাধরের ন্যায়ই চৈতন্যদেবের বাল্যসখা ও চিরসঙ্গী। 
চৈতন্যদেব সন্ন্যাসগ্রহণ কারবার পর জগদানন্দও তাঁহার সঙ্গে সঙ্গে পুরী 
আসিয়া বাস কাঁরতে থাকেন। জগদানন্দ গদাধরের ন্যায়ই নোম্তক বরক্মচারী, 
গাহ্‌স্থ্াশ্রমের সঙ্গে কোন সম্পর্ক ছিল না। তবে গদাধর যেমন ক্ষেত্রসম্্যাস 
করিয়া বরাবর পুরীবাস করিয়াছিলেন জগদানন্দ সেরূপ করেন নাই! জনন 
ও ভক্তগণের খবরাদ লইবার জনা চৈতন্যদেব কখনও কখনও জগদানন্দকে 
গোঁড়ে পাঠাইতেন। আবার পণ্ডিত অন্য এক সময়ে তাঁহার আজ্ঞা লইয়া 
কাশী-বৃন্দাবনাঁদি তীর্থপর্যটনেও গিয়াছিলেন। নিজে ত্যাগ-তাঁতক্ষা সাধন- 
ভজনে জখবন যাপন কাঁরলেও জগদানন্দ চৈতন্যদেবের অত্যাধক কঠোরতা 
পছন্দ করিতেন না। প্রাণাপেক্ষা প্রিয় চৈতন্যদেবের আঁতশয় কঠোরতাপর্ণ 
সন্ন্যাসজীবন, আহারে 'বহারে অত্যধিক সংযম ও কড়াকাঁড় নিয়ম দেখিষ। 
দুখে তাঁহার হৃদয় 'বদীর্ণ হইত। তান সদাসর্বদা তাঁহাকে ভাল খাওয়াইতে 
পরাইতে চেষ্টা কাঁরতেন, কিন্তু আদর্শ শ্রীকৃফচৈতন্য ভারত; 
আঁধকাংশ সময়েই জগদানন্দের এ সকল চেষ্টা হইতে দিতেন না। 


সহ্যাসীর আদর্শ ২৮৩ 


শ্রীগ্রীজগন্নাথদেবের প্রসাদ যে মূল্যবান বস্ত্র মহারাজ প্রতাপরুদ্রের' 
অভিলাষানন্যায়ণ চৈতন্যদেবকে নন্দ-উৎসবের সময় দেওয়া হইত তাহা তান 
মস্তকে স্পর্শ কাঁরয়া গ্রহণ করিলেও নিজে কখনও ব্যবহার করেন নাই। শ্রীমং 
পরমানন্দ পুরীকে তান গুরুবৎ মান্য করিতেন এবং সর্বদা তাঁহার আজ্ঞা 
পালন কাঁরতে সচেষ্ট থাঁকিতেন। পুরাঁজশীর আভিপ্রায়মত সেই বস্ত্র নবদ্বীপে 
শচীদেবীর নিকট প্রোরত হইত! কেহ কেহ অনুমান করেন দেবী বিষ্ঠুপ্রয়ার 
উদ্দেশ্যেই পুরীজি মহারাজ শী মুল্যবান বস্ত্র শচীদেবীর নিকট পাঠাইতে 
বাঁলয়া থাঁকবেন। কারণ, এরূপ মূল্যবান সুন্দর বস্ত্র বৃদ্ধার উপযোগ নহে 
এবং সনন্দর বস্ত্র বধুকে দিয়া শাশুড়ীর অধিক আনন্দ হয়। প্রথমে গৌড়ীয় 
ভন্তগগণের সঙ্গে শ্রীবাসের হাতেই মহাপ্রসাদ ও বদ্ধ-ডোর পাঠানো হইত। পরে 
দামোদর পাঁণ্ডতের সঙ্গে পাঠাইতেন। আবার কখনও কখনও জগদানন্দের 
সঙ্গেও প্রোরত হইত বাঁলয়া জানা যায়। 

একবৎসর জঙ্বদানন্দ চৈতন্যদেবের আভিপ্রায়ানুযায়শ প্রসাদ বস্ত্র, মাল্য- 
চন্দন ও মহাপ্রসাদ লইয়া নবদ্বীপে গমন কর্বিলেন। শচটদেবীকে প্রণাম 
করতঃ জগদানন্দ এসকল প্রসাদ! দ্রব্য দিয়া তাঁহার প্রাণাধিক প্রিয় পুত্রের 
ভাঁক্তপূর্ণ সান্টাঙ্গ প্রণাম কুশলসমাচারাঁদ নিবেদন কাঁরলেন। পুত্রের সমাচার 
পাইয়া শচীর আনন্দের সীমা রাঁহল না। জগদানন্দকে পুন্রবৎ স্নেহ প্রদর্শন 
কাঁরয়া কয়েকদিন নিকটে রাখলেন এবং তাঁহার নিকট সন্ন্যাসী নিমাইয়ের 
খবরবার্তা শুনিয়া বৃদ্ধা প্রাণ জুড়াইলেন। জগদানন্দ নবদ্বীপ ও শীনকটবত্ 
স্থানসমূহ ভ্রমণ করতঃ ভন্তগণের সাঁহত দেখাসাক্ষাৎ কারলেন এবং চৈতনা- 
দেবের প্রদত্ত মহাপ্রসাদ-চন্দনাদি দিয়া সকলকে তাঁহার প্রীতি-ভালবাসাঁদি 
জানাইলে তাঁহার প্রাণ পুলাঁকত হইল । জগদানন্দ শাশ্তিপুরে গিয়া আচার্ষের 
সাঁহত মিলত হইয়া, তৎপরে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হইবাব জন্য 
তাঁহার আবাসম্থানে গমন কাঁরলেন। যাইবার পথে বিশিষ্ট ভন্তগণের সঙ্গোও 
দেখাসাক্ষাৎ করিয়া সকলকেই চৈতন্যদেবের কুশলসমাচার জানাইরা আনান্দিত 
করিলেন। এইর্‌পে শ্রীবাসাদ সমস্ত ভন্তগণের সঙ্গে জগদানন্দের 'মলন 
হুইল। তাঁহার নিকট হইতে চৈতন্যদেবের কুশলবার্তা ও তৎপ্রোরত 
মহাপ্রসাদাদি পাইয়া ভন্তগণের আনন্দের সীমা রাহল না। জগদানন্দ এই- 
স্নেহাশীর্বাদ ও ভন্তগণের ভক্তিশ্রদ্ধাপুর্ণ প্রণাম-নিবেদন-উপহারাঁদ লইয়া 
পুরণ ফারিয়া আসিলেন। 

ফারিবার পথে পরমভন্ত বৈদ্যকুলাতলক শবানন্দ সেনের বাড়ীতে কয়েক- 
‘দন থাকিয়া জগদানন্দ চৈতন্যদেবের জন্য বায়ুশান্তিকর সাস্লঙ্ধ চন্দনা 
তৈল প্রস্তুত করাইলেন এবং তাঁহার ইচ্ছানুসারে বিশেষ বরে উত্ত তৈল খুব 


২৮৪  ্রীন্রীচৈতন্যদেব 


চমৎকার সুগন্ধও করা হইল। কঠোর সাধনভজন, ধ্যানধারণা ও রান্রিজাগরণাঁদর 
ফলে দেহে স্বভাবতঃই বায়ুর প্রকোপ বাদ্ধি হয় এবং তাহার পাঁরণামে সংনদ্রাও 
হয় না; দেহ কৃশ ও দুর্বল হয়। চৈতন্যদেবের এইরূপ অবস্থা দেখিয়া 
জগদানন্দের প্রাণে বিষম দুঃখ হইত। সেই জন্যই এই সুগন্ধি চন্দনাদ তৈল 
প্রম্তুত করাইয়া কলসীতে পূর্ণ করিয়া লোকের মাথায় দিয়া সঙ্গে লইয়া 
চাললেন। উদ্দেশ্য, -আতিশয় স্নিগ্ধকর এই তৈল ব্যবহার কাঁরয়া চৈতন্যদেবের 
কঠোর সাধনভজনজনিত বায়ুর প্রকোপ শান্ত হইবে, শরীর সংস্থ থাকিবে, 
দেহকান্তি সুন্দর হইবে। পুরীতে আসিয়া পেশছিয়া জগদানন্দ সেই তৈল- 
পূর্ণ কলস চৈতন্যদেবের সেবক গোবিন্দের হাতে 'দিয়া বললেন, “এই তৈল 
অল্প অল্প কাঁরয়া প্রত্যহ প্রভুর মস্তকে দিও? ইহাতে বায়ীপত্ত শান্ত থাকে” 
জগদানন্দের আভিপ্রায়ানুষায়শ গোঁবন্দ চৈতন্যদেবকে এই কথা নিবেদন কাঁরলে 
গম্ভীর ভাবে-_ 

“প্রভু কহে, সন্ন্যসীর তৈলে নাহ আঁধকার। 

তাহাতে সুগন্ধি তৈল পরম ধিক্কার ॥ 

জগন্নাথে দেহ তৈল দীপ যেন জলে । 

তার পরিশ্রম হবে পরম সফলে॥” 


পরদিন জগদানন্দ আসিয়া গোঁবন্দের নিকট খবর লইয়া যখন জানলেন, 
চৈতন্যদেব তৈল মাথায় দিতে অস্বীকৃত হইয়া উহা শ্রীশ্রীজগন্নাথের মন্দিরে 
প্রদীপ জবালাইবার জন্য দিতে বাঁলয়াছেন, তখন তাঁহার আর দুঃখের সামা 
রাঁহল না। আঁভমানে হৃদয় পূর্ণ হওয়াতে কণ্ঠ রুদ্ধ হইয়া গেল, কিছু না 
বলিয়া উঠিয়া চলিয়া গেলেন। 
জগদানন্দের অন্তর গোবিন্দ ভালরূপে জানতেন, তান তাঁহার মনোব্যথা 

কারলেন, “একটু তেল মাথায় মাখিলে পাঁণ্ডিতের মনোরথ পূর্ণ হয়” 
গোঁবিন্দের অন্যায় আবদারে চৈতন্যদেবের মনে বিরান্তর সঞ্চার হইল। সন্রমাস- 
চুড়ামণি তীব্র শ্লেষপূর্ণ বাক্যে সেবককে তিরস্কার করিলেন। 

“শন মহাপ্রভু কহে সক্রোধি বচন। 

মর্দীনয়া এক রাখ কারতে মর্দন॥ 

এই সুখ লাগি আমি কারয়াছি সন্ন্যাস 

আমার সর্বনাশে তোমা সবার পাঁরহাস॥ 

পথে যাইতে তেল গন্ধ মোর যে পাইবে। 

দারী৯ সন্ন্যাসী কার আমারে কাঁহবে॥” 


"৯ গারী__দার-পরিগ্রহকারী ; বিবাহিত ॥ জ্রীসঙ্গী। 


সন্ন্যাসীর আদর্শ ২৮৫ 


গোবিন্দ আর কিছু বলিতে সাহস কাঁরলেন না। ইহাব পবাঁদন জগদানন্দ 
আসিলে চৈতন্যদেব তাঁহাকে সন্তুষ্ট কারবার আশায় প্রেমভাবে বাঁললেন, 
“জগদানন্দ, সুগন্ধি তৈল ব্যবহার করা সন্ন্যাসীব পক্ষে বড়ই নিন্দনীয়, 
কাজেই উহা আমার ব্যবহাব করা চালবে না। তুম বহুকম্ট কাঁরযা দূর দেশ 
হইতে লইযা আসিয়াছ। উহা শ্রীশ্রীজগল্লাথদেবেব সেবাষ দান কব। তাঁহাব 
প্রদীপ জৰলিলে তোমার পরিশ্রম সার্থক হইবে।” জগদানন্দেব অল্তবে এই 
সুমিষ্ট বাক্যও শেলসম বিদ্ধ হইল! কত কষ্ট কাবা তৈল আনিষাছেন-_তাঁহাব 
মাথায় মাখলে শবাঁব স্নিগ্ধ হইবে বলিযা, আব তিনি বলেন তৈল মাথায 
দিলে লোক বাঁলবে চারন্রহীন সন্ন্যাসী! তিনি আদব কবিষা কোথায মাথায 
মাথবেন, না উল্টা সমাঁঝয়া বালতেছেন, “জগন্নাথেব প্রদীপে জবালাও।" 
জগদানন্দেব আব সহ্য হইল না। “কে বালল তোমাব জন্য তৈল আঁনযাছি *" 
জগদানন্দ আঁভমানভরে চৈতন্যদেবকে এই কথা বাঁলষা ঘবেব ভিতব হইতে 
তৈলেব কলস বাহিবে আনিযা সক্লোধে উঠানে ছড়া ফেলিলেন। না 
কলস’ ভাঞ্গিয়া টুূকবা টুকবা হইল । তৈল চাঁবাদকে গডাইযা চালল। অশ্রু 
বিসজ্ন কারষা জগদানন্দ সেই তৈলেব ডপব দিযাই ছুটিধা গেলেন। 
জগদানন্দ কুটিরে গিয়া দবজায খল 'দযা পাঁডযা বাহলেন, -স্নানাহাব বন্ধ। 

পরেন ন ভন্তগণেব মূখে চৈতন্যদেবেব নিকট জগদানন্দেব খবব 
পেশছিলে তান আতশষ দুখত হইলেন এবং তাঁহাকে শান্ত ও সন্তুষ্ট 
কাঁরবাব জন্য স্বযং তাঁহার বাসস্থলে আঁসষা উপাস্থত হইলেন। চৈতনাদেব 
অনেক ডাকাডাঁক কাঁবলেন, কল্তু জগদানন্দ কোন জবাব দিলেন না, দবঞ্জাও 
খুললেন না। তখন তাঁহাকে খুশী কারবার অন্য উপায় না পাইঘা চৈতনাদেব 
বলিলেন, “জগদানন্দ, অদ্য আমি তোমাব এখানেই ভিক্ষা কবিতে আসব, 
প্রীপ্রীজগন্নাথদর্শন ও সমদদ্রস্নান কবিষা আসিতেছি। তাড়াতাঁড় ভিক্ষার ব্যবস্থা 
কর।” 'সাধুব বাগ জলেব দাগ'_জগদানন্দেব মন খুশী হইযা গেল, তাড়াতাড়ি 
দরজা খুলিয়া বাহবে আসলেন এবং চৈতনাদেবেব চবণে প্রণতঃ হখলেন। 
চৈতন্যদেব তাঁহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন দিলেন এবং সমষ্ট বাক্য ও 
ব্যবহারে তাঁহার প্রাণমন মোহিত কাঁবলেন। তখন জগদানন্দেবক আনন্দেৰ 
সমা বাহিল না। তান জম্টচিত্তে করজোড়ে তাঁহাকে তাড়াতাঁড় স্নান কবিষা 
আসবার জন্য প্রার্থনা জানাইলেন এবং স্বয়ং স্নান সাবিষা রন্ধনে ব্যাপৃত 
হইলেন। মনের আনন্দে জগদানন্দ সেদিন নানাপ্রকাব জিনিস রন্ধন কাঁরলেন 
এবং যথাসময়ে চৈতন্যদেব ভক্ষা কাঁরতে আসলে তাঁহাকে ইচ্ছানুযাষণ 
পারবেশন করিয়া খাওয়াইলেন। আজ ভয়ে চৈতন্যদেব খাইবার সমযে বিশেষ 
ওজব-আপাত্ত কারলেন না, জগদানন্দের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্তই গ্রহণ 
কাঁরতে হইল। প্রিষতমকে স্বহস্তে রাঁধিষা-বাড়িয়া খাওয়াইয়া জগদানন্দেব 


২৮৬ শ্রীশ্রীচৈতন্যদেষ 


অন্তর আনন্দে উল্লাসে পরিপূর্ণ হইল। তৈলের জন্য বিন্দমানও দুখ 
রহিল না, সে-সব কথা একেবারেই ভুলিয়া গেলেন। নিজে "ভিক্ষা গ্রহণান্তে 
চৈতন্দেব তাঁহাকে আহারে বাঁসবার জন্য অনুরোধ কারিলে জগদানন্দ 
জানাইলেন, রম্ধনের সহায়ক ও সেবক গোবিন্দাদিকে প্রসাদ দিবার পরে তিনি 
গ্রহণ কাঁরবেন। তাঁহাকে না খাওয়াইয়া কুঠিয়ায় ফাঁরিতে ইচ্ছা ছিল না। কিন্তু 
জগদানন্দ ততক্ষণ অপেক্ষা কারতে দিলেন না। তাড়াতাঁড় কুঠিয়ায় গিয়া 
বিশ্রাম করিতে অনুরোধ কাঁরতে লাগিলেন। জগদানন্দের আগ্রহ উপেক্ষা 
কারতে না পারায় চৈতন্যদেবকে আহারান্তে বিশ্রামের জন্য স্বীয় কুঠিয়ায় 
আদিলেন, পণ্ডিতের ভোজন স্বচক্ষে দেখিয়া গিয়া তাঁহাকে খবর দয়া 
আসিবার জন্য। 

সকলকে পেট ভরিয়া প্রসাদ খাওয়াইয়া সর্বশেষে জগদানন্দ স্বয়ং প্রসাদ 
খাইতে বাঁসলেন, এবং বাঁসয়াই গোঁবন্দকে তাড়া দিয়া পাঠাইলেন, কুঠিয়ায় 
গিয়া প্রভুর পদসেবা করিবার জন্য। নিজের জন্য জগদানন্দের কোন চিন্তা 
নাই, প্রভুর সুখের জন্যই সদাসর্বদা ব্যস্ত। গোঁবন্দ কুঠিয়াতে ফিরিয়া 
চৈতন্যদেবকে সব খবর দিলেন। জগদানন্দ প্রসাদ পাইতে বাঁসয়াছেন শুনিয়া 
চৈতন্যদেবের মন নিশ্চিন্ত হইল । চৈতন্যদেবের প্রতি জগদানন্দের অপারসণষ 
প্রেমভন্তি দেখিয়া ভন্তগণের মনে বিস্ময় জন্মিল। 

চৈতন্যদেবের সৃখভোগে অনিত্ুন আর জগদানন্দের সেবার জন্য আগ্রহ 
উভয়ই 'বিস্ময়জনক। শেষ সময়ে যখন ভগবদৃভাবে 'দবানাশ বিভোর থাকায় 
আহারনিদ্রার ব্যাতক্রমে চৈতনাদেবের দেহ আঁতিশয় ক্ষীণ ও দুর্বল হইয়া 
পাঁড়য়াছিল তখন সেই পাবত্র দেহকে আরামে রাখবার জন্য জগদানন্দের উদ্বেগ 
ও চেষ্টার সামা ছিল না। চৈতন্যদেব সেই সময়ে কুঠিয়ার মেঝেতে কলার 
শশরলা' বিছাইয়া শয়ন করিতেন। 'চৈতন্যচারতামৃত"-গ্রন্থের 'শরলা' শব্দে ঠিক 
কোন বস্তু বুঝায় তাহা নির্ণয় করা দুর্হ। কাহারও মতে কলাগাছের মাঝের 
কচিপাতার নাম 'শরলা', যাহা সরল দণ্ডের ন্যায় প্রথমে বাঁহর হয়। ভগবদ্‌- 
বিরহে উত্তপ্ত দেহে এইরূপ সুশীতল মসৃণ কোমল পন্রে শয়ন করা 
আরামপ্রদ। আবার অন্যেরা বলেন_“শরলা' কলাগাছের শুকনা খোলা, প্রাচীন 
যুগের মুনিখাঁষগণের বৃক্ষবল্কলের ন্যায় উহা শয্যার উপকরণবৃপে চৈতনাদেৰ 
ব্যবহার করিতেন। 'শরলা' যে জিনিসই হউক না কেন উহা সুখকর শয্যা 
নিশ্চয়ই নহে। উহাতে শয়ন করিয়া তাঁহার ক্ষীণ কোমল দেহে কষ্ট হয় ভাবিয়া 
জগদানন্দ অতশব দুঃখিত ছলেন। ক্রমশঃ যখন দেহ আরও কৃশ হইয়া পাঁড়ল 
তখন জগদানন্দ আর সহ্য কারতে পারলেন না। প্রতিকারের জন্য অধার হইয়া 
উঠিলেন। নূতন মিহি কাপড় গৈরিকে রঞ্জিত করিয়া উৎকৃষ্ট শিম.বতুলা দিয়া 


সন্ন্যাসাঁর আদর্শ ২৮৭ 


বালিশ ও গাঁদ প্রস্তুত করিলেন এবং তাহা গোবিন্দের হাতে দিয়া বাঁললেন, 
“শয়নের কালে উহা বিছাইয়া দও।” শুধু গোঁবন্দের দ্বরা মনোরথ দ্ধ 
হইবার সম্ভাবনা নাই বিয়া জগদানন্দ স্বরূপ দামোদরকেও বিশেষ অনুরোধ 
কারিলেন, বলিয়া কাঁহয়া চৈতন্যদেবকে গাঁদ বালিশ ব্যবহার করাইবার জন্য। 
পণ্ডিতের আদেশমত গোবিন্দ গাঁদ বালিশ বিছাইয়া রাঁখলেন। যথাসময়ে 
শয়ন কাঁরতে আসিয়া গদ বাঁলশ দেখিয়া চৈতন্যদেবের বিস্ময় জল্মিল। ব্যস্ত 
হইয়া গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, “এই সকল শয্যাঁদ কোথা হইতে আদিল? 
আর এখানেই বা বিছান হইয়াছে কেন?” গোবিন্দ করজোড়ে নিবেদন 
কারলেন, “কঠিন ভূমিতে শয়ন কাঁরয়া আপনার কোমল দেহে কষ্ট হয়, সেই- 
জন্য জগদানন্দ পণ্ডিত আপনার শ্দহুঁবার জন্য এই নরম বিছানা তৈয়ার কারি... 
আনিয়া দিয়াছেন।” জগদানন্দের নাম শুনিয়া চৈতন্যদেব বিশেষ কিছু 
বাললেন না, পাচ্ছে আবার কি কাণ্ড করিয়া বসেন। আস্তে আস্তে বিছানাকে 
একপাশে সরাইয়া রাখিয়া চৈতন্যদেব নিত্যকার মত সেই কলার 'শরলা'তেই 
মেঝের উপর শয়ন করিলেন। দামোদর স্বরূপ চৈতন্যদেবের অন্তরের ভাব- 
স্বভাব বিশেষ রূপেই জানেন; তথাপি জগদানন্দের অনুরোধ রক্ষা কাঁরবা ৷ 
জন্যে তাঁহাকে বাললেন, “পণ্ডিত এত কস্ট কাঁরয়া আনিয়াছেন, একাঁদনও এ 
{বিছানায় শয়ন না করিলে তাঁহার মনে অত্যন্ত দুঃখ হইবে ।” স্বর্পের কথায় 
'দুঃখিত হইয়া, 

“প্রভু কহেন খাট এক আনহ পাঁড়তে। 

জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে॥ 

সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন। 

আমার খাট তুলি বালিস মস্তকমুণ্ডন ॥৮ 
দামোদর স্বরূপ আর কিছ? বালিতে সাহস করিলেন না। 

পরদিন গোবিন্দের মুখে, চৈতন্যদেব গাঁদ বালিশ ব্যবহার করেন নাই ও 

কাঁরবেন না শুনিয়া পাণ্ডতের হৃদয় দুঃখে আভমানে পূর্ণ হইল। জগদানন্দ 
প্রতিকারের অন্য কোন উপায় খ'াঁজয়া না পাইয়া শেষে ্বরূপকে ধাঁরয়া 
বাঁসলেন। চৈতন্যদেবের দেহের অবস্থা দেখিয়া স্বরূপেরও এইজন্য চিন্তা 
হইয়াছিল। তিনি মনে মনে যুক্তি স্থির কারয়া বহু পাঁরমাণে শুকনা 
কলাপাতা সংগ্রহ কাঁদলেন এবং তাহা নখে 'চারয়া খুব সরু সব: কাঁরিয়া, 
চৈতন্যদেবের ব্যবহৃত পুরাতন বার্ভবাস_গোরক বন্ত্রদ্বারা পয়াড় প্রস্তুত 
করিয়া তাহাতে ভার্ত কারলেন। এইরূপে শুকনা কলাপাতার দ্বারাই “ওড়ন 
পাড়ন' তৈয়ার হইল! দামোদর ফ্বরূপের বিশেষ অনুরোধে ও আগ্রহে 
টচৈতন্যদেব তদবাঁধ তাহাতেই শয়ন কারিতেন। ভন্তগণ এই ব্যবস্থায় কিপ্চিং 
অসুখী হইলেও জগদানন্দের মনের খেদ মিটিল না। 


২৮৮ ্রীত্রীটৈতন্যদে 


চৈতন্যদেবের প্রাত জগদানন্দের প্রণীত ও নিষ্ঠা সম্বন্ধে আর একটি ঘটনা 
জানা যায়। চৈতন্যদেব কাশী-বৃন্দাবন যান্রাকালে বলভদ্র ভট্টাচার্য ও ভূত্য- 
ব্রাহ্মণ ব্যতাঁত অন্য কাহাকেও সঙ্গে লইয়া যান নাই। বিশেষ আগ্রহান্বত 
থাকিলেও জগদানন্দ সেইজন্য যাইবার সুযোগ পান নাই। পরে জগদান"দ 
এ সকল তাঁর্থাঁদ দর্শনের জন্য চৈতন্যদেবের অনমাত প্রার্থনা কারলেন। 
কিন্তু সহজ-সরল পাণ্ডতের পক্ষে ও সকল দুর্গম দূরদেশে যাওয়া বিপদ- 
সঙ্কুল বলিয়া চৈতন্যদেব প্রথমে অনুমাঁত দেন নাই। কিন্তু জগদানন্দ বহু 
চেষ্টা কাঁরয়া শেষে তাঁহার অনূমাতি লাভ করেন। চৈতন্যদেব তাঁহাকে 'বশেষ 
ভাবে সাবধান করিয়া পথঘাট সম্বন্ধে নানা উপদেশ দিয়া আশীর্বাদ কারলে 
জগদানন্দ পুরী হইতে যাত্রা কাঁরয়া পথে নানা তীর্থ দর্শন কারতে কাঁরতে 
ব্লজমণ্ডলে আসিয়া উপস্থিত হইলেন। তখন সনাতন তথায় অবস্থান কাঁরতে- 
ছিলেন। উভয় উভয়কে পাইয়া অতীব খুশী হইলেন এবং চৈতন্যদেবের 
প্রসঙ্গে পরমানন্দে দিন কাটাইতে লাগিলেন। সনাতন মাধুকরী করিয়া 
জীবিকা নির্বাহ কারতেন। জগদানন্দ একদিন তাঁহাকে ভিক্ষা গ্রহণ কাঁববার 
জন্য নিমল্পণ করিলেন। সনাতন সংসারাশ্রম ত্যাগ করিয়া বিধিপূর্বক সন্ন্যাস 
কিংবা গোরক ধারণ না কারলেও প্রকৃত সন্নযসীর ন্যায়ই জীবন যাপন 
কাঁরতেন। তাঁহার তপস্যা, ত্যাগ ও তিতিক্ষা দেখিয়া মনে হইত, ইনি প্রকৃষ্ট 
বিদ্বং সন্ন্যাসী১। সেই সময়ে তদণ্চলে মুকুন্দদেব সরস্বতী নামে জনৈক 
সন্ন্যাসী বিরাজ কাঁরতেন। তান সন্তুষ্ট হইয়া স্বতঃই সনাতনকে একখানা 
গোরক বস্ত্র প্রদান করিয়াছিলেন, সনাতন সেই গোরক বন্ত্র মাথায় বাঁধিয়া 
জগদানন্দের নিকট ভিক্ষা করিতে গমন কাঁরলেন। ভিন্ন সম্প্রদায়ী অপর 
সম্যাসীপ্রদত্ত গেরুয়া বস্ত মাথায় বাঁধিয়াছেন দোখয়া ক্রোধে পণ্ডিতের শরীর 
জবালিয়া উাঠল। পণ্ডিত এই জন্য তাঁহাকে তাঁর ভর্থসনা কাঁরয়া ভাতের হাড় 
উঠাইয়া মারতে আসলেন! তখন সনাতন সলঙ্জ ভাবে করজোড়ে পাঁণ্ডতের 
নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বাললেন, “আপনার নিকট আম এইরূপ ব্যবহারই 
আশা কারয়াছিলাম। আপনার কৃপায় আমার জ্ঞান লাভ হইল।” 

আমাদের মনে হয় সন্ন্যাসী মুকুন্দদেব সনাতনকে ভালবাসিয়া তাঁহার 
মাধূকরণ ভিক্ষার সুবিধার জন্যই গোঁরক বস্ত দিয়াছিলেন। কারণ সাদা- 
কাপড়ে লোকে কাঁচা ভিক্ষা--আটা ডাল ইত্যাদি দেয়, গোরকধারীকেই পাকা 
জিনিস রুটি ভাত ইত্যাদি ভিক্ষা প্রদান করে। সেইজন্য ব্রহ্মচারী, গোঁসাই 


৯. সন্যাস দুই প্রকার-..বিদ্বৎ ও বিবিদিষা। জান হইলে পর যাঁহারা সংসার 
ত্যাগ করেন, তাঁহারা বিদ্বৎ সন্যাসী; আর জান লাভের উদ্দেশ্যে যাহারা সমস 
গ্রহণ করেন, তাঁহাদের বলা হয় বিবিদিষা সম্যাসী। 


সন্যাসীর আদর্শ ২৮৯ 


ও অন্যান্য অনেক 'সাদা-কাপড়াঁ সাধু মাথায় গোঁরক বস্ বাঁধিয়া সন্্যাসি- 
গ্রণেরই ন্যায় রম্ধিত দ্রব্য মাধুকরী ভিক্ষা কাঁরয়া থাকেন। এই প্রথা এখনও 
উত্তরাণ্চলে প্রচালত দেখা যায়। তবে নিজেই ইচ্ছামত বস্ব গৈরিকে রাঞ্জিত 
কারয়া পারধান কিংবা মাথায় বাঁধা নিয়ম নহে,ইহা কোন গোরকধাবণ 
সম্প্রদায়ভূন্ত সাধুর নিকট হইতে গ্রহণ করাই রণীত। সনাতনেব পক্ষে রান্না 
কবা খাদ্যদ্রব্য বা পক্কান্ন ভিক্ষায়- মাধুকরাীর সাবধাব জন্যই সন্ন্যাসী তাঁহাকে 
যোগ্য পান্র বাঁঝয়া, গোরিক বস্ত্র দিয়াছিলেন সন্দেহ নাই। 'কল্তু তাহা হইলে 
কি হইবে? যাহার নিকট হইতে গেবুয়াবস্ত্ গ্রহণ করা হয়- প্রকারন্তবে 
তাঁহাকে সম্প্রদায়গুরু স্বীকার করাও সঙ্গে সঙ্গেই হইযা থাকে এবং উগাঁরক 
প্রদানকারণর সম্প্রদায় ও চেলার্‌পে *্পারচষও হইয়া বাধ । কাজেই চৈভন্যদেবের 
প্রি অন্তরঙ্গ সনাতনের মাথায় অপরেব গেবূযা দেখিযা জগদানন্দেব ক্লোপ 
হওয়াই স্বাভাবিক। তাছাড়া গোরকের উপর পাণ্ডিতের ভীষণ আকোশ ছিল 
কারণ এই সর্বনাশা গেরুয়ার জন্য আজ তাঁহার প্রাণেব দেবতা “সোনার প্রাতমা 
ধুলায় গড়াগড়ি যায়” 

গোড়ায় ভন্তগণ চৈতনাদেবের জন: প্রাতবংসর নানারুপ খাদ্যদ্রব্য লইয়। 
পুরীতে যাইতেন একথা উল্লেখ করা হইয়াছে । পানিহাটী-নিবাসন ভন্ত রাঘব 
পাঁণ্ডিত ও তাঁহার ভান্তমতণ ভাগনী বিশেষভাবে সংগ্রহ কাঁরয়া এবং পৃথক 
পোঁটকাতে ভালর্‌পে গুছাইয়া সম্বংসরের উপযোগী নানা দ্রব্য প্রাতবংসর 
পাঠাইতেন। উহা 'রাঘবের ঝাি' নামে প্রাসাম্ধ লাভ কাঁরয়াছল। এ 
পোঁটিকাট স্বহস্তে শীলমোহরাঁঙ্কত করিয়া শিবানন্দ সেন পরম যত্কে প্দরীতে 
লইয়া যাইতেন-উহা বহন করিয়া লইয়া যাইবার জন্য বিশেষ বাহক নিয়োগ 
করা হইত। আবার পৃথক তদারক কারবার লোকও িনযস্ত থাঁকি। এই 
ঝাল প্রাত বৎসর পুরীতে লইয়া গিয়া তান গোঁবিন্দের হাতে সঘঝাইয়া 
দিতেন। 'চৈতন্যচরিতামৃত'-গ্রন্থে এই ঝাঁলর যে বর্ণনা আছে তাহা পাঠ 
কাঁরলে সেই সময়কার 'সুজলা সুফলা সোনার বাংলার সুখী আঁধবাসীদের" 
ভোজন পাঁরপাঁটর 'িণ্িং পাঁরচয় পাওয়া যায়। দীর্ঘকালস্থায় খাদ্যদ্রব্য 
খহ, টিড়ামাঁড়, তিল, নারকেল প্রভৃতি দ্রব্য ঘতে ভাঁজয়া চিনির রসে 
মাখাইয়া কত ভাবে কত প্রকার যে সুস্বাদ; দ্রব্য প্রস্তুত করিয়া তাঁহার; 
পাঠাইতেন তাহাব ইযত্তা নাই। শুধু ইহাই নহে, নিত্যনৈমীত্তক প্রয়োজনীর 
নানাপ্রকার খদ্াটনাটি দ্রব্য পাঠাইতেও ভ্রাট কারতেন না। জ্লবাষর দোষে 
ভিক্ষার অনিয়মে গুরু্পাক দ্রব্যাদি ভোজনের ফলে পেটে আম জাঁন্মলে, তাহাব 
প্রীতকারকল্পে 'সূ্তা' রাঁধিয়া ও থলিতে ভার্ত কাঁরয়া শুকনা নালতে (পাট) 
পাতার গুড়া পাঠাইতেন। এইরূপে নূতন কাপড়ে তৈয়ারী ছোটবড় বহু 
ঘাঁলতে বহ দ্রব্য পূর্ণ থাঁকত। চৈতন্যদেবের গঞ্গাভান্ত ছিল অসাধারণ” 


১৯ 


২৯০ ভ্রীত্রীচৈতন্যদেব 


সেজন্য রাঘবভাগনী গঙ্গাগর্ভ হইতে ভাল গঞ্গামৃত্তিকা সংগ্রহ করিয়া উহাকে 
এলে গাঁলয়া মাহ কাপড়ে ছাঁকয়া-বালি-কাকরশন্যে কারতেন। পরে আঁত 
সাবধানে সেই তরল ম্‌ত্তিকা শ্দকাইয়া শন্ত হইয়া আসলে সুন্দরভাবে ছোট 
ছোট অঙ্গুলিপ্রমাণ গুটি তৈয়ার কাঁরয়া ভালরুপে শুকাইতেন এবং থলিয়াতে 
প্2ারয়া সম্বৎসরের ঝাবহারের জন্য পাঠাইতেন। গোবিন্দ সেই 'রাঘবের ঝাল, 
[বিশেষ যে নিজের কাছেই রাখতেন এবং প্রয়োজনানুযায়ী চৈতন্যদেবের 
সেবায় লাগাইতেন। সন্ন।সিচুড়ামাণ আবার কখনও কোন দ্রব্য গোঁবিন্দের 
নিকট হইতে নিজেই চাঁহয়া লইয়া ব্যবহার করিতেন। আশ্রিত, প্রিয় অন্তরঙ্গ 
ভন্তগণের শ্রম সার্থক ও আকাঙ্ক্ষা পূর্ণ কারবার দিকে তাঁহার এরুপ দৃম্টি 
ছিল যে তাহা অবর্ণনীয় । অসংখ্য ভন্ত তাঁহাকে এইভাবে ভগবৎ-বিগ্রহ্-জ্ঞানে 
হৃদয়ের শ্রদ্ধা-ভান্ত অর্পণ কাঁরলেও তান ছিলেন সম্পূর্ণ নিরাঁভমান। 
বাহ্যিক আড়ম্বর ও মান-যশঃ-প্রতিষ্ঠা ভগবানের পথের বিষম অন্তরায় বলিয়া 
তিনি এ সকলকে স্বয়ং আতিশয় ঘৃণা কারতেন এবং আত হেয় বুদ্ধিতে 
সর্বতোভাবে পাঁববর্জন কারবার জন্য ভন্তগণকেও উপদেশ 'দতেন। } 

প্রথমবার রথের পুর্ব গুনণ্ডিচাবাড়ী মার্জনাকালে 'ধোয়াপাখলার সময়ে 
জনৈক গোড়ীয় ভণ্ড, তাহার শ্রীচরণে জল ঢালিরা দিয়া, সেই পাদোদক পান 
কারয়াছিল। একে চৈতন্যদেব কাহাকেও পাদোদক 1দতে ইচ্ছা করতেন না, 
তাহ্‌তে আবার শ্রীমান্দরে এইরূপে পদধৌত কথা মহা অপরাধ। অজ্ঞ ভক্তের 
এই ব্যাপারে তাঁহার মনে আতশয় ব্যথা জন্মিল। দ2ঃখিতাঁচত্তে 'িমর্বভাবে 
স্বরুপ দামোদরকে ডাকিয়া বলিলেন, “তোমার গোৌড়ীয়ার কণ্ড দেখ।” স্বরুপ 
র্‌স্ট হইয়া সেই গৌড়ীরাকে গলাধাক্কা 1দয়। মাণ্দবের বাঁহর কারয়া দিলেন 
এবং এইরূপ অপকর্মের জন্য তীব্র ভর্থসনা কাঁরলেন। সে বেচারী নিজের 
দুষ্কীতির জন্য বিশেষ অন্দতস্ত হইল এবং অপরাধ ক্ষমা করিবার জন্য 
বারংবার প্রার্থনা কাঁরতে ল।গিল। একটু পরেই চৈতন্যদেবের মন নরম হইলে 
স্বরূপ তখন সেই ভর্ডাটকে এমন আনন্দের মধ্যে নিরানন্দ দোঁখয়া তাঁহার 
প্দপ্রান্তে উপাপ্থ ৩ কাঁপলেন এবং ভাবষ্যতেন জন্য বিশেষভাবে সাবধান কারয়া 
দিয়া সমস্ত অপরাধ ক্ষমা করাইলেন। এই ঘটনাতে অন্যান্য ভন্তগণেরও শিক্ষা 
হইয়াছিল! তাঁহার নিতান্ত আনচ্ছা বুঝিয়া চরণামৃত ও ভুস্তাবশেষ প্রসাদ 
গ্রহণের জন্য বিশেষ আগ্রহান্বিত থাকলেও কেহ আর সহজে অগ্রসর হইতেন 
না। তাঁহার ভুণ্ডাবশেষ পাত্র সেবকেরই প্রাপ্য হিল। বিশেষ অনগৃহীত কোন 
ভক্তের প্রতি কখনও কৃপা হইলে তাঁহার অনুমাতিমতে গোবিন্দ উহা সেই 
ভক্তকে দিতেন, অন্যের পাইবার উপায় ছিল না। এই সম্বন্ধে তাঁহার 
ভণ্ডানগ্রহের একটি মনোরম কাহনী লিপিবদ্ধ আহছ। 


সা্যাসীর আদর্শ ২৯১ 


কালিদাস নামে জনৈক ভন্ত চৈতন্যত্দেবের পরমাপ্রধ বঘুনাথ দাসের জ্ঞাও- 
সম্পর্কে খুড়া ছিলেন। বৃদ্ধ ভন্ত কালিদাসের এক অদ্ভূত স্বভাব ছিল 
ভগবদভন্তের উীচ্ছস্ট প্রসাদ খাওয়া । িরণা-গোবর্ধন দাসেব জ্ঞাতি: কাজেই 
সমাজে কালিদাস নিছক নগণ্য ছিলেন না নিশ্চয়। তবে, তিনি সামাজিক 
মর্যাদা গোরবখ্যাতির কোন ধার ধারতেন না। যোন ভগবদডন্তে নাম 
শুনিলেই তাঁহার প্রসাদ গ্রহণ কাঁববাব জনা কাঁলিদাসেব প্রাণে তীব্র আকা ঃক্ষা 
দেখা যাইত। তিনি ভক্তের জাতিকুল বিচার করিতেন না। সেই সময়ে গৌড় 
অঞ্চলে 'ঝড়' নামক একজন ভুণঞমালন জাতীয় ভক্ত ছিলেন। উচ্চ ভাবশুক্ির 
জন্য লোকের নিকট তাঁহার পাঁরচয় হইয়াছিল 'ঝডু-ঠাকুব'। ভন্ত-প্রসাদলোভগ 
কালিদাস 'ঝড়্‌-ঠাকুরের' প্রসাদ প্রাঁথ'না করলে, তিনি স্বীয় নীচ জাতপুলে 
জন্মের কথা বালিয়া অতিশয় 1বিনয়-সহকারে প্রতাখ্ান করেন। কালিদাস 
'ঝড়-ঠাকুরের' স্ত্রীর নিকটেও তাঁহার প্রসাদ পাঃবঝ।র প্রার্থনা জানাইয়। 
সফলকাম হন নাই। পরে কালিদাস মনে মনে যুঞ্ি স্থিব করিয়া একাঁদন 
সন্ধ্যার প্রাক্কালে কতকগ্ীল সুমিষ্ট আমর লইযা গিয়া 'ঝড়ু-ঠাকুরেব সেবার 
জন্য তাঁহার স্ত্রীর হাতে দিলেন এবং হবয়ং ঝড়ুঠাকুবেব ঘরের পাশে লুকাইযা 
থাকিয়া তাঁহার আহারাদ লক্ষ্য কবিতে লাগিলেন। যথাসময়ে ঝড়টাকৃর 
আহারে বাঁসলে তাঁহার স্তর কালিদাস-প্রদত্ত সমন আগ্র আঁত যহসশ কারে 
তাঁহাকে খাওয়াইলেন : এবং খাওয়া শেষ হইলে অন্যান্য উচ্ছিষ্টের সঙ্গে আমের 
আঁঠিও বাহিরে ফেলিয়া দিলেন। কালিদাসের বাসনা পূর্ণ হইল, আগ্রহ- 
সহকারে সেই উচ্ছিণ্ট আমেব আঁঠি কুড়াইয়া লইয়া তান চুষতে আবম্ত 
কাঁরলেন। বহ্মাদনের সাধ,-ঝড়ুঠাকৃরের প্রসাদ, এইভাবে গ্রহণ কাঁবিয়া 
কািদাসের প্রাণের আকাক্ষা পূর্ণ হইল। 

ভক্ত কালিদাস পুরশীতে আসি.ল, চৈতন্যদেবেব প্রসাদ পাইবাব জন) তাঁহার 
অন্তরে খুব উৎকণ্ঠা জন্মিল । 'কণ্তু উৎকণ্ঠা হইলে ক হইবে, উহা পাওয়া 
বড় কঠিন। বৃদ্ধ কালিদাস নরস্ত হইবার লোক নহেন। ভগবানের নিন 
অন্তরের প্রার্থনা জানাইয়া সুযোগে অপেক্ষা করিতে লাগিলেন। চৈতনাদেব 
প্রাতঃকালে যখন শ্রীশ্রীজগন্নাথ দর্শনে যাইতেন, তখন সেবক গোঁবিন্দের হাতে 
জলপূর্ণ কমণ্ডলু থাকত ৷ মান্দরে প্রবেশ কাঁরবাব রবে, সিংহদ্বারের উত্তব 
পারবে কপাটের অন্তরালে বাঁহরে নীচ জায়গায় পা ধুইয়া ভিতরে গয়া, 
প্রথমে নাসংহদেবকে দর্শন ও প্রণাম করিয়া শ্রীন্্রীজগন্নাথ দর্শনে যাওয়া চৈতনা- 
দেবের অভ্যাস ছিল। তাঁহার সেই পাদোদক গ্রহণ বা 5ঠ দুবের কথা (তাঁহার 
চক্ষুর গোচরে) কেহ উহা স্পর্শ করতেও সাহস পাইত না। কাদিদাস 
একাদন সকালবেলা চৈতন্যদেবের অনুগনন করিয়া সংহদ্বারের নিকট উপস্ণি ০ 
হইলেন এবং তান পদ ধৌত কারবার সশ্যে সঙ্গেই আল পাতা বৃন্দ 


২৯২ শ্ৰীশ্ৰীচৈতন্যদেব 


সেই পাদোদক গ্রহণ করিয়া পান কাঁরলেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার" 
কালিদাস পাদোদক পান কাঁরলে পর চৈতন্যদেব গম্ভীরস্বরে বললেন, “আর 
কখনও হাত পাঁতও না।” কালিদাস অবনতমস্তকে সেই আজ্ঞা শরোধার্য * 
কাঁরলেন। বৃদ্ধ ভন্তের অন্তর ও স্বভাব চৈতন্যদেবের বশেষরুপে জানা ছিল। 
সেই জন্যই তাঁহাকে নিরাশ করেন নাই। শুধু ইহাই নহে, বৃদ্ধের আকাঙ্ক্ষা 
ষোল আনা পরিতৃপ্ত কারবার জন্য একদিন গোঁবন্দকে বলিয়া ভুন্তাবশেষ 
পান্রও তাঁহাকে দেওয়াইয়াছিলেন। ভক্ত আশ্রতগণেব প্রতি তাঁহার অসাধারণ 
সহানুভূতি ও কৃপাদৃন্টি থাকলেও যাহাতে লোকের নিকট গৌরব প্রকাশ 
পায়, কিংবা অন্তরে আভমান-অহঙ্কারেব সণ্থার হইতে পাবে, এমন কোন 
কার্য বা চালচলন তাঁহার চাঁরত্রে দেখা যাইত না। তাঁহার ব্যবহার 'পর্বদাই 
অতিশয 'বনয়নম্বতাপূর্ণ ছিল। 

অসংখ্য ভক্ত, সমাজের গণ্যমান্য বিদ্বান বাঁদ্ধমান বহু লোক, তাঁহাকে 
সাক্ষাৎ দেহধারী ঈশ্বর মনে করিয়া গভীর ভাক্তশ্রদ্ধা অর্পণ কারতেন। কিন্তু 
এজনা তাঁহাতে কখনও কোনরপ গৌরব কিংবা অহঙ্কারের ভাব প্রকট হয় 
নাই। সংসারের আঁধকাংশ লোক যে মান-যশঃ-খ্যাঁত-প্রাতপাত্তর জন্য 
লালায়ত 1তাঁন উহাকে আঁতশয় ঘৃণার চক্ষেই দেখিতেন। ভন্তগণ ও অপব 
লোক তাঁহাকে যে ভাবেই দেখুক না কেন, তান নিজেকে সর্বদা ভগবানের 
পদাশ্িত প্রেমভান্ত-আঁভলাষী নিঃসম্বল সন্ন্যাসী বাঁলিয়াই পারচয় 'দিতেন। 
এমনাক তাঁহাব সম্মুখে কেহ কন বাড়াইয়া বাললে দৃঢ়ুরূপে প্রাতিবাদ 
কাঁরতেন। বল্লভাচার্ষের প্রসঙ্গে আমরা ইহা দোঁখয়াছি, এখানে আর একাঁট 
ঘটনাব উল্লেখ করিলে পাঠক ইহাব বিশেষ প্রমাণ পাইবেন। 

একবার রথযাত্রা উপলক্ষে সমাগত গৌড়ীয় ভন্তগণ তাঁহার দর্শনে উল্লাসত 
হইয়া তাঁহার নামে জয়ধর্বান দিতে আরম্ভ করেন। ভক্তগণের মুখে উচ্চৈঃস্বরে 
স্বীয় নাম সংযুক্ত জয়ধানি কর্ণে প্রবেশ কারবামান্র তান 'বাস্মত হইলেন 
এবং অত্যন্ত বিরক্তি প্রকাশ করিয়া স্বরুপের দ্বারা ভক্তগণকে এঁর: কাঁরতে 
1নবেধ করাইলেন। ভাঁহার চিন্তে অসন্তেষ জন্মিয়াছে বাঁঝতে পাবনা 
স্বরুপের উপদেশে ভন্তগণ ক্ষান্ত হইলেন বটে, কিন্তু তাঁহাদের দেখাদোঁখ' 
সমাগত অসংখ্য জনতা উল্লসিত হইয়া তখন তাঁহাব নামে মুহুর্ম হু জয়ধ্বনি 
আরম্ভ করিয়া 'দয়াছে। স্বরূপ ব্যাপার দেখিয়া মৃচাক হাঁসি হাসতে 
লাগলেন। কিল্তু চৈতন্যদেব জনতাকে বাধা দেওয়া সম্ভব নহে ব্ীঝয়া 
তৎক্ষণাৎ সেই স্থান পারত্যাগ কাঁরয়া নিজের কুঠিয়ায় চাঁলয়া গেলেন। তাঁহার 
নিকট উহা এতই 'িসদৃশ ও অপ্রীতিকর বোধ হইয়াছিল! 

তাঁহার নরভিমাঁনতা ও দীনহীন ভাবের চড়াল্ত দর্শন নিম্নালাখত 
ঘটনায় পাওয়া যাইবে । চৈতন্যদেব প্রত্যহ ভোরবেলা শ্রীশ্রীজগন্নাথ-মান্দরের শঙ্খ- 


সম্্যাসীর আদর্শ ২৯৩ 


খবনি শ্রবণ করিয়া শয্যা হইতে গান্রেথান করিতেন। তৎপরে প্রাতঃকৃত্া ও 
স্নানাদি সমাপন কবিয়া মান্দরে শ্রীশ্রীজগন্নাথ-দর্শনে গমন কাঁরতেন। 


“হেনকালে জগন্নাথের পাণিশঙ্খ বাঁজল। 
স্নান কার মহাপ্রভু দবশনে গেল” 


সাধারণতঃ তান মাঁণকোঠায় প্রবেশ করিতেন না, নাটমান্দিবের পব্রান্তে 
গরড়স্তম্ভের পাশে দণ্ডায়মান থাঁকধা পশ্চমাদস। শ্রীগীএগনাথদেনের 
মুখচন্দ্রের দিকে তাঁষত চাতকের ন্যায় তাকাইযা থাঁকতেন। মান্দরে প্রবেশ 
কাঁরবামাত্রই মনের গাঁত অন্তমখা হইত, বাহ্য জগৎ ভুলিয়া চিত্ত শ্রীত্রীজগনাথের 
পাদপদ্মে লীন হইয়া যাইত। *এইরূপে ভাববিহহল শ্রীচৈ৩ন। গর উরস্ভমেশ 
হেলান দিয়া দাঁড়াইয়া থাঁকতেন। কখনও নেব্রদ্বন হইতে আঁবরলধাবে প্রেমা্ু 
বার্ধত হইয়া সান্দিরতলে গড়াইমা পাঁড়ত: আবার কখনও নানার.প অদ্হৃত 
ভাবের বিকাশ, কখনও বা অন্তর্শশাতে (জুডসমাধিতে ) প্রস্তবমীভিরি নায় 
নিশ্চল বা নিস্পন্দ হইযা সাইতেন। সকালবেলা আভবেক-পুজা-ভোগেব 
পব আবান্রকেব শব্দে তাঁহার বাহাস্ফর্ভ হইলে আবা্ুক দর্শন ও প্রণামা্দ 
কাঁরয়া কুণিয়াতে 'ফাঁরতেন। 

একদিন এইরুপে সকালবেলা মান্দরে শিয়া গরুড়দ্তম্ভের পাশে স্থির 
নিশ্চল অবস্থায় দাঁড়াইয়া রহিয়াছেন। সোদন গান্দবে খুব ভিড় হইয়াছে, 
অনেকেরই দর্শনাঁদর সাবধা হইতেছে না। পর্বাদ উপলক্ষে শ্রীগ্রীভজগন্নাথের 
মন্দিরে দর্শনা ভিড় যাঁহারা স্বচক্ষে দৌখয়াছেন তাঁহারাই এই ব্যাপার 
বুঝিতে পারিবেন। শ্রীশ্রীজগন্নাথের দর্শনাকাওক্ষায় উদগ্রণব লোকেরা ঠেলাঠেলি 
করিয়া যেরুপে পারে দর্শন করিবার চেষ্টা করিতেছে। এমন সময়ে প্রীপ্রীজগন্নাথ- 
দর্শনাভলাষণী একটি গ্রাম্য স্ত্রীলোক সম্মুখের জনতার জন্য দর্শন কাঁরিতে 
না পাইয়া অত্যন্ত ব্যাকুল হইল । সে গরুড়স্তম্ভের পাশেই দাঁড়াইয়া ছিল। 
অত্যন্ত র্যগ্র হইয়া স্তম্ভ ধাঁরয়া নিকটে নিশ্চলাবস্থায় দণ্ডায়মান টতনা- 
দেবের স্কন্ধে পায়ের ভর দিয়া, মাথা উ'চু করিয়া স্বীলোকটি দর্শন কবল, 
এবং শ্রীশ্রীজগন্রাথের দর্শনলাভে পবম উল্লাসত হইয়া আনন্দ প্রকাশ কাঁপতে 
লাগল। উল্লাসশব্দে তাহার দিকে দৃন্টি আকৃষ্ট হওয়ায় এই দশা দোঁখয়া 
তৎক্ষণাৎ অনেকেই একসঙ্গে হায় হায় করিয়া উঠিলেন। গোবিন্দ তন্ময় চিত্তে 
শ্রীশ্রীজগন্নাথ দর্শন কারতেছিলেন, লোকের হৈচৈ শ্যানয়া চমাকভ হইয়া চৈভনা- 
‘দেবের দিকে দৃষ্টি $ফিরাইবামার এই অদ্ভূত দৃশ্য চোখে পাঁড়ল। তান মাখায় 
হাত দিয়া আঁতশয় আঁস্থরচিত্ত হইয়া স্তলোকটিকে নীচে নামাইতে অগ্রসর 
হইলেন। ততক্ষণে চৈতন্যদেবের বাহ্যজ্ঞান ফিরিয়া আসিয়াছিল। তান হাতের 
ইশারায় গোঁবন্দকে নিষেধ কাঁরলেন। 


২১৪ শ্ৰীশ্ৰীচৈতন'দদেব 


“উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া। 

গরুড়ে চাঁড় দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া ॥ 

দেখিয়া গোবিন্দ আস্তে ব্যস্তে সেই স্ত্রীকে বাঁজলা।' 
তারে নামাইতে প্রভ্‌ গোবিন্দে নিষেধিলা॥ 
‘আদিবশ্যা এই স্ত্রীকে না কর বর্জন। 

করুক যথেষ্ট জগন্নাথ দরশন' ৷” 


সুহুর্তপরেই স্বীলোকাট ভূমিতে অবতরণ কাঁবল এবং চৈতন্যদেবের দিকে 
চাঁহয়া স্বীয় অপরাধের গুরুত্ব অনুভব কাঁরযা তাঁহার চরণে পড়িয়া বারংবাব 
ক্ষমা চাঁহতে লাগিল। চৈতনাদেব তাহাব ভাস্তভাব ও ব্যাকুলতার প্রশংস৷ 
কাঁরয়া বলিলেন, “তোমার এত আর্ত জগন্নাথ আমাবে না দিলা।” সান্ত্বনা 
ও অভয়প্রদানপূর্বক বিদাষ দিয়া চৈতনদদেব গো'বন্দের নিকট স্ত্রীলোকাঁটর 
শীশ্রীজগন্নাথ দর্শনেব জন্য ব্যাকুলতার উল্লেখ করিয়া বাঁলযাছিলেন-- 


“জগন্নাথে আবিষ্ট ইহার তনুমন প্রাণে। 
মোর স্কন্ধে পদ 'দিয়াস্ছ তাহা নাহ জানে॥ 
অহো ভাগ্যবতী এই বান্দ ইহার পায়। 
ইচ্হার প্রসাদে এছে আর্ত আমার বা হয় ॥" 


চতন্যদেবের হৃদয় কতদূর আঁভমানশুন্য ছিল ভাবলে 'বাঁস্মত হইতে 
হয়। এই ঘটনা সম্বন্ধে বিচার কাঁরলে আর একট বিষয়ও বুঝিতে পারা যায়। 
ভগবদ্‌ভাবে চিত্ত তন্মঘ হইলে, জীবে অন্তরে “স্তী" বা 'পুরুষ' আঁভমানের 
অর্থাৎ ‘আম স্তীলোক, কিংবা আম পুরুষ এইর্প দেহাত্মব্াদ্ধরও বিলম 
ঘটে সেইজনাই স্রীলোকাঁট স্কন্ধে উঠিযা দাঁড়াইলেও টৈতনাদেবের চিতে 
কোনপ্রকার সংশয় বা বিক্ষেপ জন্মে নাই। 
অসংখ্য ভক্তের নিকট অতুল সম্মান পাইলেও এই অদ্ভূত সন্ন্যাসীন 
ব'লহারে কবল অহজ্কার-অভিমানেব ভাব প্রকাশ পাওয়া তো দুরের কথা 
ববং অপরের সঙ্গে, বিশেষতঃ তত্তবজ্ঞ ভন্ক জ্ঞানগুণনী বান্তগণের সাহত তাঁহার 
সুবিনীত কারহার দেখিযা মোহিত হইতে হয়। নিজের গৌববহানিব ভয়ে 
ন্বোকে অপবের প্রশংসা শুনলে ঈষাঁন্বিত হইয়া থাকে: স্বীয় অনুগত ও 
আশ্রিত ব্যান্ড যাহাতে অপবের প্রাতি আকৃষ্ট না হয়, সেইজন্য বিশেষভাবে 
চেষ্টা করে। কিন্তু চৈতন্যদেবের চাঁরত্র ছিল আঁত মহৎ। তান চিরকাল স্বং 
যেশণ স্বীয় জাতি-কুল-সম্প্রদায়-আশ্রমাদির গৌরব উপেক্ষা করিয়া সর্ব- 
সম্প্রদায়ের সাধু-সন্যাঁস-ভন্ত-সত্জন সকলকেই যথাযোগ্য সম্মান প্রদর্শন ও 
পরমাদরে গ্রহণ করিতেন, ঠিক তেমনই যাহাতে অন্য সকলেও করেন সেই 


সন্বাসীর আদর্শ ২৯৫ 


জন্যও চেষ্টার ব্রাট করিতেন না। তান সম্মৃখে তত্বজ্ঞানী ভন্তগণ্বের উচ্চ- 
প্রশংসা করিয়া সকলের চিত্ত আকৃষ্ট কারতেন। এমনাঁক কোন কোন সময়ে 
জিজ্ঞাস; বাক্তিবিশেষকে স্বয়ং উপদেশ না দিয়া, উপযুক্ত বিবেচনা কাঁরলে অনা 
যোগ্য ব্যান্তস নিকট পাঠাইঘা দিতেন। এখানে এইবৃপ একটি ঘটনার উল্লেখ 
করা গেল। 

প্রদাদম্ন মিএ নামক জনৈক পণ্ডিত সদাচারী ভ$ ক্ষণ, চৈতনদদেবেল 
নিকট ভান্তমার্গেব উচ্চতত্ব ও সাধনভজন প্রণালশ োঁনবাব হলা বিশেষ আগ্রহ 
প্রকাশ কাঁরতে থাকেন। শিশ্রকে উপযুক্ত অধিবারী দোখন। তাঁহার মন প্রসয্ন 
হইল। তিনি বামানন্দ বারের নাম কাঁরযা ভন্তি এ: শাহাব উচ্চ আূধকাবের 
কথা বলিয়া মিশে বাল নিকট হইত এ সকল 155 ন কারিতে বলন। 
অগত্যা, মিশ্র তাহান আদেশ অঁনূযায়শ বায়েব সংগে দেখাসাক্ষাৎ ও কথাবাতা 
বালবার জন্য এবাদিন বাদ্ধেন ভবনে গিযা উপাস্যাত হইলেন বায় তখন 
বাটীতে ছিলেন না। ভূতোব নিকট অনুসন্ধান বাবলা সিএ গানতে পারি লন 
রায় নিজ বাগানবাটীতে বাঁসয়া দুইটি কিশোনা দে সাঁকে নঙাগীত ও 
আভিনয়াদি শিক্ষা দিতেছেন। ভৃত্য তাঁহাকে সম্মাৎপ্রদনানপ বক বাঁসবাৰ 
আসন প্রদান বাঁবল এবং কৰজোড়ে জানাইল. একট: অপেক্ষা কাঁব'লই রাঘব 
সঙ্গে দেখা হইবে, তানি শীঘই আসতেছেন। গিশ্র অপেন্দা কাবিলেন বটে, 
কিন্তু দেবদাসীকে ন্তাগীত-আভিনয়াদি শিক্ষা দেওঘার কথা শুনিয়া মনে 
বিরা জাঁল্মল. এবং এব্‌প লোকের নিকট টিনার কেন পাঠাইয়াছ্ধেন 
ভাবিয়া পাইলেন না। ককহুক্ষণ পরে রায় আসা উপাস্দত হহশলন এন 
ভান্তিসহকাবে মির চলণবন্দনাপূর্বক আগমনের ব।লগ স্জ্রেস। কাণিলেন। 
মিশ্র তাঁহার নিক্ট স্বীশ অন্তরেব ভাব প্রকাশ করিলেন ৭11 অপর এসে 
কিছুক্ষণ আলাপ্ীদ কাবিধা বিদায় লইলেন। 1মশ্রেন অন্তরে খুবই দঃব 
জন্মিয়াছিল, পরে চৈতন্যদেবের সঙ্গে দেখা হইলে, {গান রায়ের সাহ * 
দেখাসাক্ষাতের বিবরণ শুনিতে চাহিলেন। মিশ্র তখন বমর্ষভাবে উত্তর 
দিলেন, “রা দেবদাসাীঁণণকে নৃতগশত শিক্ষা ?দিতে নাস5 থাকায় আলাপ- 
আলোচনার সুবিধা হম নাই। আর এমন লোবের নিকট তত্তকথা শানে 
প্ৰবৃত্তিও আদব হম নাই ৷" ঈচতনাদেব িশ্রেল অহতবে কথা বাঁঝতে গা লিজা 
তাঁহাকে রায়ের ডগ্চভাবের পরিচয় প্রদান করবা বাঁলিলেন, “বায দেবদাসী- 
গণের প্রাতি” 

স্বাভাঁবক দাস ভাব কবে আবোপণ | 

ভন্ত রামানন্দ স্বকৃত নাটক, শ্রীশ্রীজগন্নাথদেবের সম্মুখে ঠিক ঠিক ভাবে 
অভিনয় করাইবার জনা, দেবদাসীগণকে শ্রৌহ্রীজগল্লাথপ্রেমগী জনে) সেব; যনে 


২৯৬ শ্রীশ্রীচৈতন্যদেব 


করিয়া স্বয়ং দাসীভাবে অভিনয়, নত্যগণত, ও কথাবার্তা শিক্ষা দিয়া থাকেন। 
তত্বজ্ঞানী রামানন্দের 'নার্বকারাচত্তে ইহাতে 'বন্দৃমাত্র চাঞ্চল্য হয় না। এইরূপ 
ব্যক্ত সংসারে দুর্লভ ৷ ই“হারাই প্রেমভান্তর প্রকৃত আচার্য_আম নিজে রায়ের 
নিকট ভান্ততত্ব শ্রবণ করি। যদি তোমার প্রেমভান্তিতত্ব জানবার জন্য 
বাস্তাবকই আগ্রহ জন্মিয়া থাকে তবে তাঁহার নিকট পুনবায় যাও এবং 
‘আমি পাঠাইয়াছি' বিয়া উল্লেখ করিও ।” মুদন্তকণ্ঠে রামানন্দের প্রশংসা 
করিয়া, চৈতন্যদেব উপস্থিত ভন্তগণকে লক্ষ্য করিয়া বালরাধছলেন,_ 


“আম ত সন্াসী আপনা রক্ত কার মান। 
দর্শন দূরে প্রকতিব নাম বাদ শুনি ॥ 
তবাহ বিকার পায় মোর তনু মন। 
প্রকৃতি দর্শনে স্থিব হয় কোন জন॥ 
রামানন্দ রায়ের কথা শুন সর্বজন। 
কহিবার কথা নহে আশ্চর্য কথন ॥ 
একে দেবদাসী আর সুন্দবী তরুণী । 
তার সব অঙ্গসেবা করেন আপান॥ 
নীর্বকাব দেহমন কাম্ঠপাষাণ সম। 
আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন॥ 
এক রামানন্দের হয় এই অধিকাব। 
তাতে জান অপ্রাকৃত দেহ? তাঁহার॥ 
তাঁহার মনের ভাব ত'হো জানে মান্র। 
তাহা জানবার দ্বিতীয় নাহ পান্র॥” 


চৈতন্যদেবের মুখে রায়ের বিশেষ প্রশংসা ও অত্যদ্ভূত সেবার কথা 
শাানয়া প্রদাম্ন 'মশ্রের বিস্ময় জাঁন্মল। 'মশ্রের অন্তরে রায়ের মাহমা 
দৃঢ়বৃপে মুদ্রিত করিয়া চৈতন্যদেব ভাগবত হইতে শুকদেবের বাণী আবৃত্তি 
কারিলেন_ 


“বরুণাড়তং ব্জবধ্ীভারদণ 1বষ্োঃ শ্রদ্ধান্বিতোহনুশণুয়াদথ বর্ণয়েদ যঃ। 
ভাক্তং পরাং ভগবত প্রাতিলভ্য কামং হৃদ্রোগনা*বপাহনোত্যচিরেণ ধীরঃ॥” 
-শ্রীমদ্ভাগবত, ১০।৩৩। 8০ 


১ অপ্রাকৃত দেহ- প্রারুত (বাহ্যিক ) দেহে আত্মবৃদ্ধি নষ্ট হইয়া সাধনার 
ফলে সিদ্ধ ভন্তের ভাবনানুষায়ী৷ অগ্রাকৃত ( চিন্ময় ) দেহানুভব ( স্ফুরণ ) হইয়। 
থাকে । 


সন্র্যাসীর আদর্শ ২৯৭ 


ভগবান বিষ ব্রজবধূগণের সহিত যে সমস্ত ক্রীড়া করিয়াছলেন, শ্রদ্ধা- 
ভান্তসহকারে যান তাহা শ্রবণ, অথবা বর্ণন করেন, ভগবানে তাঁহার পরাভীন্তি 
লাভ হয়, এবং হৃদরোগ কাম অচিরে বিনম্ট হইয়া যায়। 

রায়ের অন্তরের ভাব ও উচ্চ অবস্থার কথা শুনিয়া প্রদ্যুম্ন মিশ্র তাঁহার 
"প্রতি শ্রদ্ধান্বিত হইলেন এবং চৈতন্দেবেব উপদেশান্যাষণ পরে আর এক 
দিন তাঁহার আলয়ে গমন কাঁরলেন। মিশ্র সোদন সকাল সকাল উপাস্থিত 
হইয়া রায় বাগানে যাইবার পূর্বেই দেখা কারলেন এবং চৈতন।দেবের নাম 
কষা স্বীয় আভিপ্রায জানাইলেন। তাঁহাকে যথোচিত সম্মান প্রদশনপূর্বক 
পরম সমাদরে গ্রহণ করিলেও বাধ নিজে শুদ্র হইযা ব্রাহ্মণকে তত্তকথা শুনাইতে 
প্রথমে সম্মত হইলেন না। পরবে মিশ্র আতিশয় আগ্রহ দেখাইয়া বারংবার 
অনুরোধ করাতে ব্রাহ্মণকে সন্তুষ্ট করিবাব আশায় এবং চৈতন্যদেবের 
আভিপ্রায়ানুসারে, মিশরের অভিলাষানযায়শ প্রেমভন্তির তত বলিতে তণ্বম্ভ 
কাঁরলেন। তাঁহাব মুখে ভীন্ততভ্ত, ভাগবততত্ত, রাধাকষ্ণলীলা ও রাগমার্গের 
সম্যক পাঁরচয় পাইয়া মিশরের আনন্পেব সীমা রহিল না। ভগবংপ্রসঙ্গে ও 
তত্বীলাপে রায় ও মিশ্র দু'জনেই এমন আত্মবিস্মৃত হইয়াছিলেন যে উভযেরই 
দেশকালেব জ্ঞান লোপ পাইয়াঁছল। অতাধক বেলাতে প্রসঙ্গ শেষ কারয়া 
মিশ্র নিজেকে কৃতার্থ মানিধা চৈতন্যদেবের অনূকম্পার কথা স্মবণপূর্বক 
তাঁহার ৮রণোদ্দেশ্যে বারংবার প্রণাম কাঁরলেন, এবং রায়ের নিকট আন্তারক 
কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বিদায় লইলেন, পরে ষখন চৈতন্যদেবেব সঙ্গে দেখা 
হইযা।ছল তখন মিশ্র শতমুখে রাষেব প্রশংসা কাবয়া ছলেন। 


“মিশ্র কহে প্রভু মোরে কৃতার্থ করিলা। 
কৃষ্ককথামতার্ণবে মোরে ডুবাইলা ॥ 
রামানন্দ রায় কথা কহনে না যায়। 
মনুষ্য নহে রায় কৃষ্ণ-ভান্তি-রসময় ॥” 


এইভাবে চৈতন/দেব সর্বদা ভক্ত মহাত্মাগণের মাহাত্ম্য সর্বদা কীর্তন 
কাঁরতেন এবং তাঁহাদের বিশেষ সদগুণ-মাধূর্যরস নিজে যেমন আস্বাদন 
করিতেন, অপরকেও সেইরূপ কাঁরতে উৎসাহ 'দতেন। শুধু যে মৌখিক 
সম্মান প্রদর্শন কাঁখয়াই তিনি ক্ষান্ত হইতেন তাহা নহে, প্রাণপণে সেবা 
করিয়াও এ সকল ব্যন্তিকে সদাসর্বদা সুখেস্বাচ্ছন্দ্যে রাখতে চেষ্টা করিতেন। 
তবে তিনি এই নশ্বর দেহ ও ক্ষাণক সুখভোগের হেতু রূপরসাঁদকে কখনও 
"সংসারের সার-সর্বস্ব মনে করিতেন না। সকলেই যাহাতে সেই নিত্য সত্য 
অবিনশ্বর আনন্দময় শ্রীনন্দনন্দনের কৃপায় চির আনন্দের অধিকারী হয় তন্জন্যই 
শৃবশেষ ভাবে চেষ্টা কারতেন এবং সেই উদ্দেশ্য লাভের সহায়কর€পেই' 


২৯৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


জীবনযাত্রা, ভরণপোষণ ও গ্রাসাচ্ছাদনের একমাত্র আবশ্যকতা মনে করিতেন । 
তাঁহার নিকটে ও আশেপাশে বহু সন্ন্যাসী, রম্মচারী, বৈরাগণী, ত্যাগী, ভক্ত 
গৃহস্থ সজ্জন সর্বদা বাস করিতেন। তাঁহাদের সকলের সুখস্বাবধার প্রাত 
তাহার বিশেষ দৃষ্টি থাঁকত। শ্রীমৎ পরমানন্দ, বহ্মানন্দ প্রমুখ সন্ব্যাসিগণ : 
দামোদর স্বরূপ, গদাধর, জগদানন্দ প্রভাতি রক্গচারগণ; হাঁরদাস, রঘুনাথ 
প্রভৃতি ত্যাঁগ-ভন্তগণ; গোবিন্দ, কাশীশ্বর প্রভাতি সেবকগণ; াঁহারা সর্বদা 
কাছে কাছে থাঁকিতেন, এবং শ্রীরূপ, সনাতন প্রভূত যাহারা সামায়কভাবে 
আসিয়া থাকিতেন, তাহা ছাড়া বখযাত্রা ও অন্য সময়ে সমাগত ভক্তমণ্ডলণী 
সকলেরই সুখস্বাচ্ছন্দোর জনা তাঁহার বিশেষ আগ্রহ ও চেস্টা দেখতে পাওয়া 
যাইত। এই সম্বন্ধে অনেক ঘটনাই পাঠক জ্ঞাত হইয়াছেন। এখানে আমরা 
তাঁহার অকৃত্রিম স্নেহের পাঁরচয় দিবার জন্য আবও দুই-একাটি কাহনীর উল্লেখ 
কবা প্রয়োজন মনে করি। 

শেষ সময়ে তিনি যখন ভগবদ্‌বিবহ-ভাবের স্ফুরণে রাত্রে শয্যা ত্যাগ 
কাঁরয়া উঠিয়া খাইতেন, অথচ বাহ্যিক দেশ-কালের জ্ঞান থাকত না, সেই 
সময়ে ভন্তগণ আত যচ্গে তাঁহার দেহ রক্ষা কবিতেন। তখন শঙ্কর নামক 
জনৈক সেবক তাঁহার পায়ের কাছে রাত্রে শন কাঁরয়া থাকতেন, যাহাতে তা: 
উঠিবার চেষ্টা করিলেই টের পাওয়া যায়! চৈতন্যদেব কোন কোন দিন শেষ- 
রাত্রে নিদ্রাভঙ্গে দোখতে পাইতেন, খালি গায়ে শঙ্কর শুইয়া আছেন আর 
ভোরের হাওয়াতে শত বোধ হওয়ায় গায়ের লোম িহারিয়া উাঁঠতেছে। 
দেখিয়াই তাঁহার অন্তর স্নেহাসন্ত হইত। মাতা যেমন বাৎসলারসে পূর্ণ 
হইয়া পুত্রকে অণ্চলাবৃত করেন, ঠিক তেমনই ভাবে প্রেমিক সন্নগানশ সেবকের 
দেহ স্বীয় বস্ত্ৰে আবৃত কাঁরয়া দিতেন। স্বল্পানদ্র শঙ্কর কখনও কখনও 
তাঁহার শ্রীকর-কমলস্পর্শে জাগ্রত হইয়া এই অদ্ভূত ভালবাসা প্রত্যক্ষ করিয়া 
প্রেমাশ্ররতে ভাসিতেন। 

চৈতন্যদেবের প্রধান সেবক গোবিন্দ ছায়ার ন্যায় সর্বদা তাঁহাব অনুগমন 
কাঁরতেন এবং ক উপায়ে প্রভুর দেহ রক্ষা 3 আরাম হইবে, গোঁবন্দের ইহাই 
ছিল ধ্ানজ্ঞান। দ্বিপ্রহরে ভিক্ষাগ্তুহণান্তে যখন চৈতন্য:দব বিশ্রাম কবিতেন 
তখন গা-হাত-পা-কোমর টিয়া তাঁহার দেহকে আবাম-আয়াস দেওয়া 
গোঁবন্দের নিতাকর্ম ছিল। সদাসবদা নৃত্যগত-কীর্তনে এবং ভা,বর আবেশে 
শরণরে যে *লান ও অবসাদ উপস্থিত হইত, সুদক্ষ সেবক গোঁবন্দ, তাঁহার 
দেহের সেই অবসন্নতা দূর কাঁরতে তৎপর থাঁকিতেন। 

একদিন এইরুপে সঙ্কীর্তনে আঁধকক্ষণ নৃতাগণত-কীর্তন ও ভাবাবেশে 
তাঁহার শরীর অত্যধিক ক্লান্ত ছিল, সেই জন্য ভিক্ষার পর কুঠিয়ায় গিয়া 
দরজার সম্মুখে বাঁসয়া বিশ্রাম করিতে কাঁরতে তন্দ্রাভভূত হইয়া সেইথানেই 


সন্ন্যাসীর আদর্শ 


শুইয়া পাঁড়লেন,__আসনে গেলেন না। গোবিন্দ সেবা কারতে আসিয়া এই 
দশ্য দেখিয়া চমকিত হইলেন, এবং মদ্‌স্বরে তাঁহাকে আসনে 'গযা ভাল 
কাঁবযা শুইবাব জন্য বললেন, কিন্তু টচতনাদেব কোন সাড়া দিলেন না 
আসনেও গেলেন না। গোবিন্দ অগতা ভিতঙবে যাইবাব পথ 'ঁদবাল জনা 
প্রার্থনা কাঁরলেন. তাহাতেও কোন জবাব পাইলেন না। তাঁহাব দেহের গভশণ 
অবসন্নতা বুঝিয়া গোবিন্দের অন্তব দেখে পূর্ণ হইল, কাজেই আহা কঙ্গ 
বালযা বিরন্ত কাঁরতে সাহসী হইলেন না, অথচ সেবা করিয়া ক্লান্তি দ' 
কাঁরবেন, তাহাবও উপায দেখলেন না। কঠিমার ভিতবে যাইবার উপায় নাই 
দবঙ্গব সম্মুখেই তাঁহার পাব দেহ শাধষিত। গোবিন্দ আতিশষ ব্যস্ত হইলেন 
এবং অনা কোন উপায়ান্তর না দৌখিয়া চৈতনাদেবের দেহে একখানি গামছা 
ঢাকা দিষা লঙ্ঘন করতঃ ভিতরে প্রবেশ বাঁরলেন। গোবিন্দ ভিতরে গিযা 
আঁওশয যতে সহিত পদসেবাদ কাঁরতে লাগলন। ধিকহুক্ষণেব মন্ধাই 'দহের 
কান্ত দূর হওমায় গভীর নিদ্রাবেশ হইল। প্রভুর দেহেব শান্ত বায় 
গোবিন্দের প্রাণও ঠাণ্ডা হইল, তিনি আনন্দিত হইয়া শান্তভাবে কঠিমাল 
একপাশে চুপচাপ বাঁসয়া রহিলেন। চৈতনদেখেন নিদ্রা বরাবরই আপ, 

কিছুক্ষণ পরেই জাগাঁরত হইলেন এবং গোঁবন্দকে এলুপভাপ্ব বাঁসয়া থাকিতে 
দেখিযা বাস্ত হইয়া জিজ্ঞাসা কবিলেন, খাওমা হইয়াছে কিনা। -্শবন্দ 
মস্তক নাঁড়যা ইঙ্গিতে জানাইলেন, এখনও হয় নাই। চৈতন্যদেব আঁ তব্য 
উৎকণ্ঠিত হইলেন এবং অধিক বেলা পর্যন্ত না খাওয়াতে অতীব দুগখত্ত 
হইয়। জানতে চাহলেন, “এতক্ষণ পর্যন্ত না খাইয়া এরূপভাদুব বাসনা 
থাকা বঙ্টভোগ করার কারণ কি?" গোবিন্দ প্রথমে চপ করিয়া হালন। 
পৰে তিনি উদ্বিগ্ন হইয়া পুনঃপুনঃ জিজ্ঞাসা কাঁর'ল, বিনীতভাবে কণল্জাড়ে 
নিবেদন কাঁবলেন, “দরজায় আপাঁন শুইয়া আছেন সেজন্য বাহর হওঘার পথ 
ছিল না। তাই একট; সময় অপেক্ষা কঁিয়াহি, না খাওযাব জন্য কিছুই কণ্ঠ 
হয় নাই।” চৈতনাদেব সমস্ত ব্যাপাব বুঝতে পাঁরযা আতিশম্ন দুঃখিত হইযা 
বলিলেন, “যেভাবে আঁসয়াছিলে, সেইভাবে গেলে না কেন?” গোিন্দ পভ 
সেবাব জন্য প্রভুকে লঙ্ঘন কাঁরঘাঁছলেন; কিন্তু নিজের সুখের জন তাহ; 
কারবেন কিরুপে? তানি ছু না বাঁলবা চুপ করিলেও তাঁহার অন্ভরের 
ভাব জ্ঞাত হইয়া, ৬হার সেবা, নিষ্ঠা ও আন্ভানক ভান্তিপ্রেম দেোঁখযা টৈ এনা- 
দেবেব মন খুব প্রসন্ন হইল? কিন্তু এরপভাবে অধিক বেলা পযশ্ত না 
খাইয়া উপবাসে বাঁসয়া থাকাব জন্য অতীব দুখত হইলেন, এবং ভাবতে 
এইরূপ উপবাসে নিজের দেহকে কষ্ট দিয়া সেবা কবিতে নিষেধ কাঁবলেন । 
তাঁহার সেবার জন্য গোবিন্দ কোনপ্রকার কষ্টই গ্রাহ্য করিতেন না বলং প্রহুণ 
সেবা কাঁরয়া তাঁহার প্রাণ পাঁরতৃ্ত হইত, অদা আবার স্নেহের শাসনে মদ; 


২৯৯ 


৩০০ শ্রীপ্রীচৈতনাদেব 


মধুর ভর্ঘসনাতে অন্তরে অধিক আনন্দের উদ্ভব হইল । সেবকগণের সখ- 
স্বাচ্ছন্দ্যের প্রতি তাঁহার এইরূপ তাঁক্ষ দৃষ্টি সর্বদাই দেখা যাইত। তাঁহার 
চাঁরত্রে একদিকে যেমন সন্ন্যাসের কঠোর 'নয়মনিষ্ঠা দেখিয়া বিস্ময় জন্মে, 
অন্যদিকে তেমনই মানবহদয়ের সুকোমল বৃক্তসমৃহের- শ্রদ্ধা-ভন্তি, প্রণীত 
ভালবাসা, স্নেহ, বাৎসল্য প্রভাতির অত্যুচ্চ বিকাশ দেখিয়া আশ্চর্য হইতে হয়। 
গভরধারিণী জননী, দীক্ষাগৃরু৯, শিক্ষাগুরু২, আচার্যগুরুৎ ও পরমানন্দ 
রহ্মানন্দ, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ ও পূজনীয়গণের 
সহিত সম্রদ্ধ ব্যবহার; স্বরূপ দামোদর, বায় রামানন্দ, হাঁরদাস, সার্বভৌম, 
শ্রীবাস, গদাধর, জগদানন্দ প্রভৃতির সাঁহত প্রশীতি-ভালবাসা : এবং শ্রীরুপ 
সনতন, রঘ্দনাথ, গোঁবন্দ, কাশী*বর, শঙ্কব প্রভাতি অন্তরঙ্গ সেবকগণের 
উপর স্নেহবাংসলোর পরিচয় আমরা বহু পাইয়াছি। এখন তাঁহার সাধূভন্তি 
ও সাধুসেবার চুড়ান্ত নিদর্শন পাঠকের সম্মুখে উপস্থিত করা যাইতেছে। 

হরিদাস ঠাকুর অথবা যবন হরিদাস পুরীতে আসিয়া অবধি একাদনেব 
জন্যও অনান্র যান নাই। তিনি সুদীৰ্ঘকাল পুরীতে চৈতনাদেবের নির্দেশ 
অনুসারে তাঁহারই আবাসস্থানের নিকট অবস্থান করিয়া হারনাম-কীর্তনে ও 
ভগবদৃূভজনে কালাতিপাত করেন। চৈতন্যদেব প্রত্যহ তাঁহার কুঠিয়াতে স্বয়ং 
উপস্থিত হইয়া ভালমন্দ খোঁজখবর লইতেন, মন্দির হইতে প্রাপ্ত ভাল ভাল 
প্রসাদ আনিয়া দিতেন এবং স্বীয় সেবকদ্বাবা নিত্য তাঁহার নিকট মহাপ্রসাদ 
পেশছাইয়া দিতেন। হরিদাস পুরীতে বহ্াদন বাস করিয়।ছিলেন এবং তাঁহাব 
বয়সও খুব বেশী হইয়াছিল। কিন্তু বৃদ্ধ হইলেও তিনি তাঁহার নিত) 
নিয়ামত ভজন, প্রত্যহ তিন লক্ষ হরিনাম জপ বরাবর কাঁরতেন। শেষ 
সময়ে একাঁদন গোবিন্দ প্রসাদ দতে আঁসয়া দেখিলেন হারদাস শুইয়া ধীরে 
ধীরে হরিনাম কারিতেছেন। গোবিন্দ তাঁহাকে উঠিয়া বাঁসয়া প্রসাদ গ্রহণ 
কারতে বলিলেও তিনি উঠিলেন না, প্রসাদও গ্রহণ কাঁরলেন না। মস্তকে 
স্পর্শ করাইয়া প্রসাদ ফিরাইয়া লইবার জন্য গোঁবন্দকে বাঁললেন গোঁবন্দ 
প্রসাদ গ্রহণ করিবার জন্য বারবার অনুরোধ করলেন, কিন্তু হারদাস কিছুতেই 
সম্মত হইলেন না। দ:ঃখিতচিত্তে গোঁবন্দ ফিরিয়া আসিয়া চৈতন্যদেবকে 
সমস্ত ঘটনা নিবেদন কাঁরলেন। শুনিয়া চৈতন্যদেবের মনে অতাব বিস্ময়ের 
সণ্টার হইল। ব্যস্ত হইয়া তান উপাস্থত ভন্তগণসহ হারদাসের কুঠিয়ায় 
গমন কাঁরলেন এবং তাঁহার নিকটে গিয়া দেহের কুশল-সমাচার জানিতে 


১ দীক্ষাগ্ুরু--ইচ্টমন্ত্রদাতা । 
২ শিক্ষাণ্ডরু- _সাধন-ভজন প্রণালীর উপদেশদাতা । 
৩ আচার্ষগুরু--উপনয়ন ও সন্যাস সংস্কার সম্পাদনকারী । 


সম্াসীর আদশ ৩০১ 


চাহলেন। হরিদাস অতি বিনীতিভাবে ধারে ধারে বলিলেন, “দেহ ভালই 
আছে, মন-বুদ্ধি ভাল নয়।” চৈতন্যদেব সহাস্ে জিজ্ঞাসা কাঁরলেন, “মন- 
বুদ্ধির কি হইয়াছে?” হরিদাস বিমর্ষভাবে উত্তর করিলেন “আজ জপের 
সংখ্যা পূর্ণ হয় নাই।" চৈতন্যদেব হরিদাসকে অনেক কাঁরয়া বুঝাইয়া 
বলিলেন, “এখন বেশী বয়স হইয়াছে, শরীর দুর্বল ও অক্ষম। পৃবের ন্যায় 
আর সংখ্যা পূর্ণ করিবার প্রয়োজন নাই; এই বয়সে বওটুকু পারা যায় তাহাই 
যথেষ্ট৷” 

চৈতন্যদেব সমাগত ভন্তগণের নিকট হারদাসের নামজপে 'নষ্ঠা ও ভগবদ্‌- 
ভান্তর খুব প্রশংসা কারতে লাগিলেন। তাহ।তে হরিদাস আঁতশয় সক্কোচ 
বোধ করিয়া করজোড়ে ধারে ধীরে নিবেদন কারলেন-_ 


“হানজাতি জল্ম মোর নিন্দ্য কলেবর। 

হীন কর্মে রত মুই অধম পামগ্॥ 

অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কৈলে। 

রোৌরব হৈতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে ॥ 
স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়। 

জগৎ নাচাও তুমি বৈছে ইচ্ছা হয॥ 

অনেক নাচাইলে মোরে প্রসাদ কারয়।। 

বিপ্রের শ্রাদ্ধপান্র খাইনু ম্লেচ্ছ হইয়া ৯॥ 

এক বাঞ্ছা হয় মোর বহুদিন হৈতে। 

লীলা সম্বরিবে তুমি লয় মোরে চিত॥ 

সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইব!। 

আপনার আগে মোর শরীর পাঁড়বা ॥ 

হৃদয়ে ধরিব তোমার কমলচরণ। 

নয়নে দেখিব তোমার চাঁদবদন ॥ 

জিহবায় উচ্চারব তোমার কৃষ্চৈতন্য নাম। 

এইমত মোর ইচ্ছা ছাড়ব পরাণ ॥ 

মোর এই ইচ্ছা বাদ তোমার প্রসাদ হয়! 

এই নিবেদন মোর কর দয়াময় ॥ 

এই নীচ দেহ মোর পড়ে তবে আগে। 

এই বাঞ্চা সিদ্ধ মোর তোমাতেই লাগে ॥” 


১ অদ্বৈতাচার্য তাঁহার পিতার সাংবাৎসরিক একোদ্দিন্ট শ্রাদ্ধের ভোজ্যপাত্র 
হরিদাসকে খাওয়াইয়ছিলেন । 


৩০২ ভ্রীত্রীচৈতন্যদেব 


লিঙ্গন দান কাঁরলেন, এবং তাঁহাব প্রার্থনানুষায়শ পরদিন সকালবেলা দর্শন 
দিতে প্রতিশ্রুত হইয়া বিদায় লইলেন। পবাঁদন প্রাতে শ্রীপ্রীজগন্নাথ-দর্শনান্তে 
বিশিষ্ট ভন্তগণকে সঙ্গে লইঘা চৈতন্দদেব তাড়াতাড়ি হাঁবদাসেব কৃঠিয়াতে 
আসর উপস্থিত হইলেন, কারণ তাহার শারশীরক অবস্থা ভাল বোধ হয় 
মাই। হারিদাসের আঁভপ্রায়ানুযায়শ তাঁহাকে মধাস্থলে বসাইয়া হরিসংকীর্তন 
আরম্ভ হইল । স্বরূপ দামোদর, সার্বভোম প্রভাতি সমস্ত বাঁশল্ট ভন্তগণই 
সমবেত হইয়াছেন। চৈত/নদেব তাঁহাদেব লইয়া পরমানন্দে হাঁরদাসের চতু্দিবে 
বোঁড়যা ঘুরিয়া নৃত্যগীত কারতে লাগিলেন। এইভাবে কিছুক্ষণ কত নেব 
গয় হারিদাসের প্রার্থনানুযায়ী তাঁহার সম্মুখে উপাবিষ্ট হইলে হাঁরদাস তাঁহান 
১রণয-গল প্রেমাশ্রবতে আভাঁষন্ত কবিয়া বক্ষে ধারণ কাঁরলেন। হারদাসের দৃষ্টি 
তাঁহাব বদনকমলে নিবদ্ধ হইল এবং 'ভ্রীকৃষচৈতন্য' সুমধুর এই নাম উচ্চারণের 
শত্গে সঙ্গেই তাঁহার প্রাণপাখী দেহ-পিঞ্জরকে পারিত্যাগ করিল। 

শ্রীকফ-সম্মুখে ভীহ্মদদবের ন্যায় চৈতন্য-সম্মখে হবিদাসের ইচ্ছামৃত্যু 
ববণ দেখিয়া ভন্তগণের আনন্দের সীমা রহিল না। উল্লাসত অন্তরে উচ্চৈঃস্বরে 
গবানেব নাম কীর্তন কাঁবয়া তাঁহাবা নাচিতে লাগিলেন। চৈতন্যদেব স্বয 
হারদাসের দেহ কোলে তুলিঘা লইযা নৃতা আরম্ভ কাঁরলেন। পরে উচ্চৈঃস্বণে 
ধীর্তন করিয়া সেই পবিন্রদেহ বহন করিযা সম দ্ূতবে লইয়া যাওয়া হইল! 
হাঁরদাসের দেহ সমদদ্রজলে স্নান কবাইয়া চৈতন্যদেব উন্ডি কারলেন, “সন 
এই মহাতীর্থ হৈলা।” পরে স্নাত-পবিত্র দেহকে বস্ত-মালাচন্দনে সাঙ্জাইয়। 
সমুদ্রকনারে বালুকা-গর্ভে সমাহত করা হইল। চৈতনাদেব স্বয়ং অগ্রণ” 
হইয়া এই সকল কার্য সুসম্পন্ন কাঁবলেন এবং স্বহস্তে হারদাসের পাব 
দেহ বাল ঢাকা "দয়া ভন্তগণেব সহায়তায় সমাধির উপর বেদী রচনা করিয়। 
বেদীর চারাঁদকে বেড়া দেওযাইলেন। তৎপরে ভন্তগণসহ সমুদ্রে স্নান কাঁরয়। 
আসয়: সেই পরম পবিত্র স্থান সমাধিক্ষেত্র ৯ প্রদাক্ষণান্তে কীর্তন কাঁরতে 
করিতে মান্দবের দিকে অগ্রসর হইয়া সংহদ্লারে উপস্থিত হইলেন। মান্দরের 
ভতরে প্রবেশ করিয়া চৈতনাদেব আনন্দনাজারে' আঁসয়া মহাপ্রসাদের দোকানেব 
সম্মুখে আঁচল প্াাতিষা, দোকানদাবগণেব নিকট হারিদাস ঠাকুবের মহোৎসবের 
( ভান্ডারার ) জন্য স্বয়ং মহাপ্রসাদ [ভিক্ষা চাহলেন,_- 


“হাঁরদাস ঠাকুবের মহোৎসব তরে। 
প্রসাদ মাঁগয়ে ভিক্ষা দেহ ত আমারে ॥" 


৬ হরিদাস তাকু। 2 £ চি পখী" প্রসে্ধ দ্রষ্টব্য স্থান । 


সন্ন্যাসীর আদর্শ ৩০৩ 


“দোকানের সম্মুখে এইভাবে চৈতন্যদেবকে দণ্ডায়মান দোখয়া দোকানীগণ 
নিজেদের ধন্য মনে কারল এবং আনন্দে অধীর হইয়া দোকানের সমস্ত প্রসাদ 
উঠাইয়া দিতে উদ্যত হইল । দামোদর স্বরূপ এই অদ্ভুত কাণ্ড দোখলেন এব, 
ব্যাপারেব গব্রত্ব বুঝিয়া অগ্রসর হইয়া গিয়া মধ্যস্থ হখলেন। স্বর শপ নিজেই 
প্রসাদ ভিক্ষার ভার লইয়া চৈতনাদেবকে কুঠিয়ায় পাঠাইয়। দিলেন এবং প্রতোক 
দোকানীর নিকট হইতে অল্প অল্প গ্রহণ কাঁবয়া সব রকম শ্রস।দেব দধই বোঝা 
পরিমাণ সংগ্রহ কাঁরয়া দুইজন লোকের মাথায় তুলিয়া দিলেন। রামানন্দের 
‘ভ্রাতা বাণীনাথও বহ প্রসাদ লইয়া আসিলেন। কাশ? শিশ্রও অনেক প্রসাদ 
শা । 

এইর্‌পে হরিদাস ঠাকুরের “মহোৎসবে প্রচুর প্রসাদের আয়োজন হওয়াতে 
চৈতন্যদেবের মন অতিশয় প্রফুল্ল হইল। সমস্ত ভগ্তগণকেে বসাইয়। চানিজন 
সহকারী সঙ্গে লইয়া তিনি নিজেই পাঁববেশন আবম্ভ কাঁণলেন এবং এক এক 
জনের পাতে অনেক পাঁরমাণ প্রসাদ দতে লাগিলেএ। স্ববপ আবাগ অগ্রসর 
হইলেন এবং অনেক বাঁলয়। কাহয়া তাহাকে নিবৃত্ত কাঁরনয়। স্বয়ং পারবেশনের 
ভার লইলেন। ভন্তগ্ণের ভোজন দোখবাব জন্য চৈতন্দেব তাঁহাদের সম্মুখে 
দণ্ডায়মান থাঁকলেন। কিন্তু তাঁহাকে অভুন্ত রাঁখষা ভগ্তগণের প্রসাদ মুখে 
দিতে ইচ্ছা হইতেছে না। সঙ্গ সন্ন্যাসিগণ সহ তাঁহ+ক ভিক্ষাপ্রহণ কারিতে 
কাশশ মিশ্র নিমন্ত্রণ কাঁরয়াছিলেন। মিশ্র তাঁহাদের জন৷ প্রসাদ লইয়া উপাঁস্থত 


হইলে সন্ন্যাসগণকে লইয়া পৃথক পংন্ততে চৈতনাদেব উন্তগণের সম্মুখেই 
'বাঁসলেন। 


“আপানি কাশী মিশ্র আইলা প্রসাদ লেইঘা। 
প্রভুকে ভিক্ষা করাইলা আগ্রহ কাঁরিযা ॥ 
পুরী ভারতনব সঙ্গে প্রভু ভিক্ষন কৈল। 
সকল বৈষ্ণব তবে ভোজন কাঁরিল ॥ 
আকণ্ঠ পৃরিয়া সবাব করাইল ভে।ঙন। 
দেহ দেহ বলি প্রভু বলেন বচন॥ 

ভোজন করিয়া সবে কৈল আচমন। 
সবাইকে পরাইল প্রভু মাল্যচন্দন*" 


একাদশ অধ্যায় 
আদর্শ গাহস্থ্যাশ্রম প্রতিষ্ঠা 
ভক্তিমার্গের চরম অনুভব--গোপীপ্রেমাস্বাদন 
লীলা সংবরণ 


চৈতন্যদেব কি ভাবে সাধুসেবা করিতেন, সাধুগণের প্রাত তাঁহার কতদূর, 
প্রীতিভন্তি ছিল হরিদাস ঠাকুরের বৃত্তান্ত হইতে তাহা ভালরুপে বুঝতে 
পারা যায়! সমীপাগত সকলের প্রাতই এইরূপ ব্যবহার তিনি চিরকাল 
কারয়াছেন। চৈতন্যদেব স্বয়ং গৃহত্যাগী সন্ন্যাসী হইলেও গাহ-স্থ্যশ্রমের 
প্রতি তাঁহার কোনরূপ বিদ্বেষ ছিল না, বরং তিনি অনাধকারীর পক্ষে সংসার 
ত্যাগ দোষাবহ মনে কারয়া এরুপ ব্যান্তকে গৃহস্থাশ্রম অবলম্বন কাঁরতে 
উপদেশ দিতেন। তাঁহার গৃহস্থ ভন্তগণের মধ্যেও এমন অনেক আঁত 
উচ্চকোটার মহাত্মা ছিলেন, যাঁহাদিগকে জীবন্মুস্ত বলা হয়। তিনি এ সকল 
ব্যান্তগণকে কিরুপ শ্রদ্ধার চক্ষে দৌখতেন ও সম্মান প্রদর্শন কারছেন তাহাব 
নিদর্শনও পাঠক পাইয়াছেন। গাহ“স্থাশ্রমের গৌরববৃদ্ধির জন্য, আদর্শ 
গৃহস্থের জীবন দেখাইবার জন্য পারশেষে তিনি যে অভাবনীয় ঘটনা ঘটাইযা- 
ছিলেন এক্ষণে আমরা তাহারই উল্লেখ কাঁরব। 

সনাতন ধর্মের, বিশেষতঃ প্রেমভন্তিমার্গের সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে 
এই প্রেমিক সন্ন্যাসিপ্রবর একদিকে যেমন শ্রীরুপ, সনাতন, রঘুনাথাঁদ সংসার- 
ত্যাগ দ্বারা বৈরাগী (গৌড়ীয় বৈষ্ণব) সম্প্রদায় প্রবর্তন করেন, তেমান 
অন্যাদকে আবার গৃহস্থ ভন্ত পার্ধদগণের দ্বারা অনুরূপ বৈষ্ণব সম্প্রদায় 
প্রবর্তত করিয়া তৎপ্রচারত ধর্মের সম্যক পারপহাষ্টর ব্যবস্থা করেন। জগতে 
ত্যাগর সংখ্যা অত্যল্প,_ ংশ মনুষ্যই গাহস্থ্যাশ্রমে বাস করে। সেই- 
জন্য দুর্বল জীবকে অভয় দিবার, সুগম পথ দেখাইবার জন্য পরবর্তী কালে 
তান আদর্শ গাহস্থ্যাশ্রম প্রতিষ্ঠায় মনোযোগী হইয়াছলেন। 

যাঁহাকে তিনি অগ্রজতুল্য সম্মান কাঁরতেন, আবার যিনি অনুজের ন্যাষ 
সর্বদা তাঁহার আৰেশপালনে তৎপর থাকতেন, সেই পবম দয়াল অবধতশ্রেচ্জ 
{নিত্যানন্দ বঙ্গদেশে বাস করিয়া তাঁহার অভিপ্রায়ানুযায়ী ভাক্তধর্ম প্রচার 
কাঁরতেছিলেন। তাঁহার সেই অদ্ভুত প্রচারে-ভন্তিমন্দাঁকিনীর প্রবল বন্যায় 
বঙ্গদেশ ডুব্দডুবু হইয়াছিল, একথা এখনও শননিতে পাওয়া যায় । নিত্যানন্দ 
প্রভু প্রত বর্ষেই রথযাত্রায় গৌড়ীয় ভন্তগণ-সঙ্গে নীলাচলে আসতেন এবং 
চৈতন্যদেবের সঙ্গসখ আস্ৰাদন কারতেন। সেই সময়ের নৃত্যগ্রীত-কীর্তন- 
প্রসাদগ্রহণাঁদ আনন্দোংসবের কথা পাঠকের স্মরণ আছে। এইভাবে কয়েক, 


ভান্তিমার্গের চরম অনভব _ললা সংবরণ ৩০৫ 


বৎসর যাতায়াতের পর একবার অন্ধৃতশ্রেম্ঠ রথযাত্রা আসল ন্যাসচ্ড়ামণি 
তাঁহাকে নিভৃতে লইয়া আপনার অন্তরের গু আঁভপ্রায় প্রকাশ কাঁরয়া 
বললেন, পপ্রভৃপাদ! গৃহস্থাশ্রম ধর্মের প্রতিষ্ঠাড়ীম.. -অনা তন আশ্রমের 
অবলম্বনস্থান। পদ্‌গৃহস্থ না হইলে, চরিত্রবান ধার্মিক পূত্রকন॥া না জান্মলে 
ধর্ম ও সমাজ রক্ষা কবিবে কে? আপনাকে আদশ- গৃহস্থাশ্রম প্রা তম্ঠা করিতে 
হইবে। আপনিই এই গুরুভার উত্তোলন করিতে সমথ-।” 

তান্বিক সন্ন॥াস অবধৃতের পক্ষে দারপারগ্রহ ও গৃহস্থাশ্রমে বাস শাস্ধ- 
নিষিদ্ধ না হইলেও খান বাল্যকাল হইতে স্বাধীন সিংহের দায় উল্মুন্ত 
ধরাতলে বিতরণ কাঁরতেছেন, তাহার পক্ষে শু১খলাবদ্ধ হইমা গৃহপিগ্ারে 
বাস করা কত কঠিন। কিন্তু এই আপনভোলা নির্বকার আত্মত্যাগ সন্ন্যাস 
স্বীয় সুখস:বিধাৰ কথা ভাবিয়া কখনও চৈতন্যদেবের আদেশ পালন কাঁবতে 
পরাঙ্মুখ হন নাই। প্রোমক-ীশিবোমাণ নিঃশঙকাঁচত্তে সেই আজ্ঞা মাথা পাতয়া 
লইলেন এবং বঞ্ঞদেশে প্রতবর্তন করিপাব পর বড়গাছ্যা-নিবাসগ িশিত্ট 
ভন্ত পণ্ডিত সূর্যদাস সরখেলেব ভন্তিমত+ কায়াদ্বয্ শ্রীমতী বসংধা ও শ্রীমতী 
জাহবীর পাণিগ্রহণ কারলেন। সযর্দাস স্বেচ্ছায় তাঁহার সেবায় আপনার 
নন্দিনীদ্বয়কে দান করতঃ নিজেকে কৃতার্থজ্জান কাঁরয়াছলেন। সাধুভগ্ড- 
পাপশীতাপনর আশ্রয়স্থল শ্রীপাট খড়দহে আদর্শ গৃহস্থাশ্রম প্রাতষ্ঠা কারয়া 
অবধূৃত গৃহী সাঁজলেন, এবং দেবাদ্বয় সর্কপ্রকারে তাঁহার অনুগামনী হইয়া 
সহধার্মণী নাম সার্থক কারলেন। জীধের শিক্ষার নিমিত্ত যে মহাপ্রভু 
শ্রীচৈতন্য যৌবনে গহের সংস্রব পাঁরত্যাগ কারিয়া স্বয়ং আদর্শ সম্ধ্যাসীর জীবন, 
বরণ করিয়াছেন, তিনিই আবার লক্ষ্যভ্রস্ট গৃহস্থকে গাহস্থ্যাশ্রমের আদর্শ 
দেখাইবার জন্য এক প্রৌঢ় অবধূতকে গৃহী সাজাইলেন! নিত্য আনন্দময় 
প্রভু নিত্যানন্দের আনন্দ সর্বত্রই ; তাঁহার কাছে সংসার ও অরণ্য উভয়ই সমান 
ছিল। তাঁহার বংশধরগণ এখনও বর্তমান এবং খড়দহ তাঁথস্থানর পে গণ্য । 
প্রভু নিত্যানন্দ এবং আচার্য অদ্বৈতের বংশধরগণ এবং অন্যান্য গোস্বামীবা 
চৈতন্যদেবের প্রচারিত ভান্তমার্গের সংরক্ষণ ও প্রচারে বিশেষ সহায়ত। 
করিয়াছেন ও করিতেছেন। 

চৈতন্যদেবের উদ্দেশ্য সনাতন ধর্মের ও বৈদিক ভান্তমার্গের প্রচার। যাহাব 
জন্য তান জননী স্নেহ, পত্নীর প্রেম, ভন্তগণের ভালবাসার ডোর ছিন্ন করিয়া 
পরে কাঙাল সাঁজগ়াছিলেন, সেই মহদুদ্দেশ্যে,-'জশীবের শিক্ষা'র পথ দেখাইয়া 
তান স্বয়ং কোন গ্রল্থ রচনা করিয়াছিলেন বাঁলয়া জানা যায না। তাঁহার 
অন্তরঙ্গ পার্ধদগণের রাঁচত গ্রন্থাবলী হইতেই আমবা তাঁহার প্রচারত ধর্ম 
ও দার্শীনক মতামতের কথা জানিতে পাঁর। 


0 


৩০৬ শ্রা্রীচৈতন্যদেব 


সুম্টিকততা পরমেম্বরের ইচ্ছায় তাঁহার নানাবিধ সম্ট পদার্থসমূহে তাঁহার 
নানাপ্রকর ভাব ও রুপের প্রকাশের ন্যায়, ভিন্ন ভি 'কাল' ও 'ক্ষেত্র-সমূহেও 
তাহার বিশেষ লীলাবিগ্রহসনৃহ প্রকট পহিয়াছে। দূর্বল জীবের প্রাতি কৃপা 
এবং উন্তগণকে আনন্দ প্রদান করবার জন্যই লীলাময়েব এই 'বাঁচন্র লীলাখেলা । 
বিশেষ বিশেষ 'কালে' এবং বি.শয বিশেষ ক্ষেত্রে অনুভূতিসম্পন্ন মহাত্মারা 
এইঞুপে ভগবানেব যে সকল চি্বিভূতি উপলান্ধি কবেন তাহাই স্থল মূর্ত 
বিগ্রহ পে প্রভিষ্ঠিত ও পণীজত। প,ণভূমি ভারতের সবন্রই এইরূপ বিশেষ 
বিশেষ 'কাল' ও ক্ষেত্রসমূহকে প্রাচীনকাল হইতেই মান্য কাঁরয়া আসা 
হইতেছে । সময়ে সময়ে দেশের লাজ্»ীতি ও ধর্মেব সামযিক পরিবর্তনের 
সঙ্গে সঙ্গে এ সকলেরও বাহাক রূুপেব পাঁববর্তন ঘটে সন্দেহ নাই। 
ক্ষমভাদপ্ত মানব স্বীয় গোরববাদ্ধর জন্য কখনও কখনও এ সকল পাব 
পবিবেশের উপর প্রভাব বিস্তারের চেণ্টা কবে সত কিশ্তু তাহা নিতান্তই 
ক্ষণক ৷ সাময়িকভাবে এ সকল প্রাচীন তীর্থক্ষেন্ন ও ধম ঙাব অপ্রকট হইলেও 
করণাগয়' হাগদীশ্ববের কৃপায় এখ্বারক 'বিভাঁতসম্পন্ন মহাপ;র ষসকর্ন 
জন্মগ্রহণ কাঁয়ো, ঘুগে। পখে।গভাবে এই সকল লুপ্ত শাস্ত্র ও তীর্থাঁদর 
পনর্্ধার কবেন এবং এ সকল মহাপুবুষগণেব জন্ম, কর্ম এবং সাধনা দ্বারা 
নুতন নূতন 'কাল' (লগ্ন) ও ক্ষেত্রের মাহমাও প্রকট হয়। চৈতন্যদেবের 
জাবনালোচনা কাঁরলে এই বিষয় সম্যক উপলাম্দ করা যায়। 


ইাশ্রীপুবীধাম ভারতের সর্বজনমান্য আঁত প্রাচীন প্রধানতম তীর্থক্ষেত্রের 
অন্যতম। পরমেশ্বর পরমাত্ম পরবন্ম শ্রীশ্রীজগন্নাথদেব বিভিন্নকালে 'বাঁভন্ন 


ভঙ্ের নিকট কত ভাবে প্রকট হইয়াছেন তাহার ইয়ত্তা নাই; অননসন্ধিংস; 
হইলেও স্থূলদৃন্টি ঠীতহাসিক এজন্যই শ্রীশ্রীজগন্নাথের স্বরুপানর্ধারণ কারিতে 
শিয়া দিশাহারা হন। চৈতনাদেব গ্বয়ং পুরীর মাহমা বিশেষভাবে উপলাব্ধ 
কারয়াছিলেন, এবং শ্রীশ্রীজগন্নাথদেবের ও মহাপ্রসাদের মাহাত্ম্য মুস্তকণ্ঠে প্রচার 
করিয়া গিয়াছেন। শ্রীশ্রীজগন্নাথদেবকে তান স্বীয় ইচ্টদেবতা “বারকানাথ-রূপে 
দর্শন কারতেন। শ্রীগ্রীজগন্নাথের উপর তাঁহ'ব্ অন্তরের টান ভাষায় অবর্ণনীয় । 
প্রত্যহ প্রভাতেই মান্দরে গমন তাঁহার দিবসের প্রথম ও প্রধান কর্তবা ছিল। 
স্নানযান্রার পব যখন মান্দর বন্ধ থাকত তখন আঞ্রাজগন্নাথদেবের অদর্শনে 
পরবাস তাঁহার পক্ষে অসহ্য হইত। তিনি প্রেমে বিহবল হইরা কখনও 
কখনও ভীন্রীজগন্নাথদেবকে 'মাঁণমা' ৯ 'মাঁণমা' বাঁলয়া ডীঁড়ফ্যাবাসীর ন্যায় 
সম্লোবন করিতেন, আবার কখনও উীড়য়া পদ” 


১ মশিমা--সবেক্কর ॥  উচিষ্যাবাসীরা মহারাজা ও শ্ত্রীশ্রীজগনাথদেবকে উত্তর 
বিশেবণে বিশেষিত করেন! 


ভন্তিমার্গের চবম অনুভব- লণলা সংবরণ ৩০৭ 


“জগমোহন পবিমূ'্ডা যই। 

মন মাঁতলান্রে চকা চন্দুকু চাঁঞ |" 
গাঁহতে স্বরূপকে আজ্ঞা দিয়া স্ববং আনন্দে এ &। আলম কলিতেন, হান 
এইব্প আনন্দোলাস দেখা লোকের বিস্মঘণ সীমা থাকি আ। সম বে 
সময়ে শ্রীশ্রীজগল্াথব প্রতি প্রেমের প্রস।শে দেহ অবন ভাব ধারণ কাঁরত., তখন 
জজ 'গগ’ বালমা কোন প্রকারে অন্তবের ভাব প্রবাশের চেষ্টা কারন 
সম্পূর্ণ নাম স্পষ্ট উচ্চারণ কবা সম্ভব হইত না। শ্রীত্রীগগন্বাথেব প্রত তাহ।ব 


অপরিসীম ভান্তিভাবেব কান পারিচয় পাঠক তাদ্পিবাঁটিত 'জগন্নাথান্টক « 
হইতে পাইবেন। 


“কদাচিং কালিন্দীতটাবাঁপন সংগণ৩তকববো- 

মন্দাভীরীনারীবদনব্লাস্বাদমধুপঃ। 
রমাশম্ভ্রক্মাসুরপাতিগণেশাচি৩পদো 

জগম্নাগঃ স্বামী নযনপ্থগামদ ভবতু মে॥ ১ 
ভুঞ্জে সব্যে বেণুং শিরসি শাঁখাপিচ্ছং কটিতটে 

দুকূলং নেন্রাশ্তে সহচরকটাক্ষং বলসয়ন্‌। 
সদা শ্রীমদবৃন্দাবনবসাতিলীলাপাঁরচয়ো 

জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে ২ 
মহাচ্ভোধেস্তীরে কনকরূচিরে নীলাশিখরে 

বসন প্রাসাদান্তঃ সহঙ্গবলভদ্রেণ বাঁলনা। 
সনভদ্রামধ্যস্থঃ সকলসরসেবাবসরদো 

জগন্বাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥ও 
কৃপাপারাবারঃ সজলজলদশ্রেণরুচিরো 

রমাবাণীরামঃ স্ফুরদমলপঙ্কেরুহমুখঃ । 
সংরেন্দ্ররোরাধ্যঃ শ্রাতিগণাঁশখাগতচাঁরতো 

জগনাথঃ স্বামী নয়নপথণগামী ভবতু 'মে॥ 9 
রথারুটো গচ্ছন্‌ পাঁথ মিলিতভূদেবপটলৈঃ 

স্তুতিপ্রাদূভণবং প্রাতপদমুপাবর্ণ্য সদমঃ। 
দয়াঁসন্ধদর্বন্ধঃ সকলজগতাং 1সম্ধসৃতয়া 

দগন্নাথঃ স্বামী নয়নপথগাঘী ভবতু মে? 
পরতব্রহ্মাপস্ড়ঃ কুবলয়দলোৎফুল্লনয়নো 

নিবাসী নীলাদ্রৌ নাহতচরণোহনল্তাশনাস। 
রসানন্দো রাধাসরসবপুরালিঙ্গনসুখো 

জগন্নাথঃ স্বামী নয়নপথগামন ভবত মে॥ ৬ 


স্হান 


৩০৮ শ্রীশ্রীচৈতন্যদেব 


ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমাণিক্যাবভবং 
ন যাচেহহং রম্যাং সকলজনকাম্যাং বরবধম্‌ 
সদা কালে কালে প্রমথপাঁতনা গীতচারতো 
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৭ 
হর ত্বং সংসারং দ্রুততরমসারং সূরপতে 
হর ত্বং পাপানাং বিতাতিমপবাং যাদবপত্তে। 
অহো দীনানাথং ৯ নাহতশচলং নিশ্চিতপদং 
জগনাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৮ 
জগন্নাথান্টকংপুণ্যং যঃ পঠেত প্রযতঃ শাচঃ। 
সর্বপাপাবশদ্ধ,স্া বিষ্ণুলোকং স গচ্ছতি & ৯ 
তাঁহার শ্রীমুখানঃসৃত প্রসিদ্ধ "শক্ষাম্টকম হইতে ততপ্রবার্তত ভান্তমার্গ 


ধর্মপথ, ভজনপ্রণালশ ও সাধ্যসাধন-তন্ব সংক্ষেপে অথচ সংস্পন্টরূপে জানিতে 


পারা যায়। 'চৈতন্যচরিতামৃত' হইতে ভাবানুবাদ সহ মল শ্লোকগুলি এখানে 
উদ্ধৃত করা হইলঃ 


ওগণানেব নাম-বণহন মাহা 


চেতোদর্পণমাজনিং ভবমহাদাবাশিনানর্বাপণমূ। 
শ্রেয়ঃকৈরবচান্দ্রকাবিতরণং বিদ্যাবধজাবনম॥ 
আনন্দাম্বাধবধধনং প্রাতপদং পূর্ণামৃতাস্বাদনম্‌ূ। 
সর্বাত্রস্নপনং পরং বিজয়তে শ্রীকৃসংকীর্তনম্‌॥ ১ 
“সংকঈর্তন হৈতে পাপ সংসার নাশন। 
চিত্তশুদ্ধি সবভান্ত-সাধন উদম ॥ 
কৃষ্ণ-প্রমোদগম প্রেমামৃত আস্বাদন। 
কৃষ্ণপ্রাপ্ত সেবামৃতসমদ্রে মজ্জন 0” ১ 


ভগবান এব, নাম অনেক 


নাম্নামকাবি বহুধা নিজ সবশভিস্তত্রার্পতা নিয়মিতঃ স্মরণে ন কাল ॥ 
এতাদৃশী তথ কৃপা ভগবন্‌ মমাঁপ দুদৈ‘বমাঁদ্‌শামহাজান নানদ্রাগঃ॥ ২ 
“অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার। 
কৃপাতে কারলে অনেক নামের প্রচার ॥ 
খাইতে শুইতে যথা তথা নাম লয়। 
কাল দেশ নিয়ম নাই সর্বাসাদ্ধ হয় ॥ 


১ পাঠান্তব- দীনেহনাথে । 


ভক্তিমার্গের চরম অনুভব-ললা স্বরণ 


সর্বশান্ত নামে দিলে করিয়া বিভাগ । 
আমার দুর্দেব 'নামে নাহ অনুরাগ ॥” ২ 
ভজন প্রণালী 
তৃণাদপ্পি সুনীচেন তরোরাঁপ সাহফুনা। 
অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ॥ ৩ 
“উত্তম হঞা আপনাকে মানে তৃণাধম। 
দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম ॥ 
বক্ষ যেমন কাঁটলেও কিছু না বোলয়। 
শুকাইয়া মৈলে কারে পানি না মাগয় ॥ 
যেই যে মাগ্ধয় তারে দেয আপন ধন। 
ঘর্ম বৃঁন্ট সহে করে আনের বক্ষণ॥ 
উত্তম হৈযা বৈষ্ণব হনে িরাঁভমান। 
জীবে সম্মান দিবে জান রক অধিষ্ঠান ॥ 
এই মত হঞা যেই কৃষ্ণা” লয় । 
গীকৃষ্ণচবণে তাব প্রেম উপজন 1৮ ৩ 
শ্রদ্ধাভক্তি 
ন ধনং ন জনং ন সুন্দবাীং কাঁবতাং বা ভগদীশ প।ম্য়ে। 
মম জনল্মান জন্মনীশবনে ভবতাম্ভীন্িবহৈতুকণ দ্ৰায়॥ ৪ 
“ধনজন নাহি মাগি কাঁবতা সংন্দরণী। 
শুদ্ধভান্ত দেহ মোবে কৃষ্ণ কৃপা করি॥ ৪ 
দাস্যভাব 
আঁয় নন্দতনুজ িগ্করং পাঁততং মাং বিষমে ভবাম্বুধো। 
কৃপয়া তব পাদপঙ্কজস্থিতধূলিসদৃশং বিচিন্তা॥ ৫ 
“তোমার নিত্দাস মৃঞ তোমা পাপিয়া । 
পড়িয়াছো ভবার্ণবে মায়াবদ্ধ হঞ্া॥ 
কৃপা কার কর মোরে পদধূল সম। 
তোমার সেবক করোঁ তোমার সেবন” & 


৩০৯ 


প্রেমভাঁক্তং 


নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ্‌গদরুদ্ধযা গিবা। 
পুলকোর্নচতং বপুঃ কদা তব নামগ্রহণে ভাবন্যাতি ॥ ৬ 
“্আদ্যাপহ দেখ চৈতনা নাম যেই লয়! 
কৃষপ্রেমে পুলকাশ্রু বিহহল সে হস! 
"নিত্যানন্দ বালিতে হয় কৃষ্ণপ্রেমোদয ৷ 
আউলায় সর্ব-অশ্গ, অশ্রু-গঞঙ্গা বয় 1৮৬ 


৩১০ শ্রীশ্রীচৈতন্যদেব 


ভগবৎবিরহে ব্যাকুলতা 


যুগাঁয়তং িমেষেণ চক্ষুষা প্রাবৃষায়তং। 

শৃন্যায়িতং জগৎ সর্বং গোঁবিন্দীবরহেণ নে॥ ৭ 
“উদ্বেগে দিবস না যায় ক্ষণ হৈল যুগসম। 
বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে নয়ন ॥ 
গোবিন্দ বিরহে শূন্য হইল ভ্রিভুবন। 
তুধানলে পোড়ে যেন না ষাধ জখবন॥” ৭ 


গোপা প্রেম 


আশ্লষ্য বা পাদরতাং পনণ্ট্‌ মামদর্শনাৎ মর্মহতাং করোতু বা! 
যথা তথা বা বদধাতু লম্পটো মতপ্রানাথস্তু সএব নাপরঃ ॥ ৮ 
“আম কৃফপদদাসী তেহো রস সখরাশ 
আলিঙ্গন করে আত্মসাথ। 
কিবা না দেন দরশন জাবেন আমাব তনুশন, 
তব, তেহো মোন প্রাণনাথ ॥ 
সাঁখ হে শুন মোব মনের নিশ্চয় । 
কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মোরে 
মোর প্রাণে*বব কৃষ্ণ অন্য নয়॥ 


ছাড় অন্য নারীগণ মোর বশ তনুমন 
মোর সোভাগ্য প্রকট কবিঘা । 
তা সবারে দেন পীড়া আমা সনে কার ক্রীড়া 
সেই নারীগণে দেখাই৷ 
কিবা তে'হো লম্পট শঠ ধূম্ট সকপট 
অন্য নারীগণ করি সাথ। 
মেরে দিতে মনঃপ'ড়া মোর আগে করে ক্লীড়া 
তব তেহো মোর প্রাণ্নাথ ৷ 
না গাঁণ আপন দুঃখ সবে বাগঞ্ছ তাঁর সুখ 
তাঁর সুখে আমার তাৎপর্য । 
মোবে যাঁদ দিলে দুঃখ তাঁর হৈল মহাসখ 
সেই দুঃখ মোব সুখবর্য ॥ 
মন মোর বাঞ্ছে কৃষ্ণ তাঁর রূপে সতৃষ 
তাঁরে না পাইয়া কাঁহে হয় দুঃখী । 
মুঞ্ঞি তাঁর পায়ে পাঁড় লঞ্া যাঙ্‌ হাতে ধাঁকি 


ক্রীড়া করাঞ্া আঁবে কবো সখী)” ৮ 


ভক্তিমাক্গব চবম অনুভব লগলা সংবরণ ৩১১ 


শিক্ষান্টকে যে সুমহান আদর্শের বেখাপ।ত, চৈতনাদেবের জীবন তাহাই 
স্যাচীত্িত আলেখা- জশবন্ত মূর্ত । চাঁব্বশ বংসব বসে তিনি গ হস্থাশ্রম 
পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া আরও চাঁব্বশ বংসব দেহ ধাবণ কাঁঝয়। লোক- 
কল্যাণ সাধন কাঁরযাছিলেন। তাঁহাব সনমাঁস-শগীবনের পারচয় সংক্ষেপে 
‘চৈতন।চাবিতামৃত'কাব নিম্নে উদ্ধৃত কাঁবতায় লিপিবদ্ধ কবিয়াছেন। 


“চব্বিশ বংসব ছিলা কারযা সন্ন্যাস। 
ভন্তগণ লৈঘা কৈল নীপ,চলে বাস॥ 
তাব মধ্যে নগলাচলে ছষ বংসব। 
নৃতা-গীত প্রেমভন্তি দান নিবনতব॥ 
সেতৃধন্ধ আব গৌজবাপশ বন্দাবন। 
প্রেমনাম প্রচাঁন্যা বাঁধলা ভ্রমণ॥ 

এই মধালীলা নাম পীলা মূখ্য ধাম। 
শেষে জটাদশ বর্ষ অক্তালগলা নাম ॥ 
তান মধো ছষ বৎসর ৬কগণ সত্গে। 
প্রেমভক্তি লওয়াইলা নূতাগীত বঙ্গে 
দ্বাদশ বংসব শেষ বাহল। নীলাচলে। 
প্রেমানস্থা [শখাইল। আস্বাদন ছল 
বাব্র-দবসে কষ্ণ-বিবহ স্ফ বণ। 
উন্সাদেব চেণ্টা কবে প্রলাপ বচন ॥ 
শ্রীরাধাব প্রলাপ মৈছে উদ্ধব-দর্শনে। 
সই মত উন্মাদ-প্রলাপ কবে ঝাত্র দিনে ॥ 
বিদ্যাপতি জয়দেব চণ্ডদাসের গীত। 
আস্বাদেন বাহ্গানন্দ-স্লনপ সহিত॥ 
কৃষ্ণের ব্যাগে যত প্রেম বেস্টিত। 
আস্বাদিয়া পর্ণ কৈলে আপন বাঞ্ছিত ৷ 


তাঁহার সন্াস-জাশবনেব প্রথম ছয় বৎসর প্রধানতঃ পাঁরব্রাকরপে তীর্থ 
দর্শন-দেশভ্রমণ, লোকের দ্বারে দ্বাবে গিঘা হাঁননাম বিতরণ ও প্রেমভান্তিদানে 
বায়ত হয়! পর 'তর্গ অষ্টাদশ বসন নশলাচল শ্যাগ কারিয়া কোথা ও বান নাই । 
তন্মধ্যে ছয় বৎসর ভন্তগণের *শক্ষা, সংঘ-গঠন ও ভালী গ্রচাপের সংলাবস্থ'য় 
ব্য়িত হয়।, জীবনের বাকী দ্বাদশ বৎসর ভন্তিমার্গেব চরমসাধ্য গোপা প্রেম 
দন জীবনে প্রকাঁটত করিয়া দ্বযং শআস্বাদন করেন এবং জগতে প্রচাব করেন। 
ফেগ্য আঁধকারণ, 'বাশন্ট ভন্ত ও অল্তনংগ পার্ধদ্গণের উপর ধর্মপ্রচার ও 
লোকশিক্ষার ভাখ দিয়া চৈতলাদেব তাঁহাঁদগকে স্থানে স্থানে প্রেরণ কাঁরলেন। 


৩১২ ্রীপ্রীচৈতন্যদেব 


তাহার ফলে, অত্যল্প কালের মধোই সমস্ত দেশে ভগবদভান্তির বিমল স্লোত 
প্রবাহত হইতে লাগিল। পাপন-তাপণ, দীন-দুঃখশর অন্তর শশতল হইল। 
ধর্মের *লানি ও জাবের দুঃখে যে মম্ভেদী যন্ত্রণা অনুভব করিয়া 'তাঁন 
স্নেহশীলা বৃদ্ধা মাতা ও পাতব্রতা যুবত! স্ত্রীকে শোকসাগরে ভাসাইয়া 
সংসার ত্যাগ করিয়াছিলেন, এতাঁদন পরে সেই যন্তণার অনেকটা উপশম হইল। 
তাঁহার অভিপ্রায়ানুযায়' প্রভূপাদ নিত্যানন্দ ও আচার্য অদ্বৈত গোঁড়ে অবস্থান 
করিয়া প্রেম-ভান্তির প্রবল বন্যা দেশকে ভাসাইলেন, এবং শ্রীবাসাঁদ ভন্তবৃন্দও 
সেই সঙ্গে যোগ দিয়া তাঁহাব কার্যে বিশেষ সহায়তা কারিলেন। দাক্ষিণাতো 
ও পশ্চিম ভারতে তান স্বঘং পারভ্রমণ কাঁবয়া ভগবদ ভান্তমার্গ প্রচাব কবেন, 
এবং স্থানে স্থানে 'বাশম্ট আঁধকাবী ভন্তগণকে বিশেষরপে কৃপা কাঁরয়া 
ভান্তধমেরি প্রচারকর্‌প্ে তাহাদিগকে গঠন কাবা আসেন। সেই সকল স্থানে 
{তান স্বহস্তে যে বীজ রোপণ কাঁরয়া আসয়াছিলেন দিনে দিনে উহা 
অগ্কারত ও বাদ্ধিপ্রাপ্ত হইতোছিল। সেই সময়ে বিধর্ম ও 'বিজাতায়ের 
প্রভাবে পর্যুদস্ত উত্তব-পশ্চমাণ্ডলেরই সর্বাপেক্ষা দুরবস্থা হইয়াছিল। 
তাহা বিশেষভাবে হৃদয়ঙ্গম করিয়া, তান এ অণ্চলেব ভার মহাপশ্ডিত, 
তত্দর্শ, ত্যাগ-ভন্ত শ্রীরপ-সনাতনের উপব নাস্ত করিয়াছিলেন এবং 
তাঁহাদের সহায়তার জন্য পরে বঘুনাথ ভট্ট প্রভৃতিকেও পাঠাইয়াছিলেন,_ 
পাঠক ইহা অবগত আছেন। এই ভাবে ভান্ত-প্রেম গ্রচারেব স্থায়ী কেন্দ্রসকল 
চারদিকে গাঁড়য়া উঠিলে চৈতন্যদেব অনেকটা নিশ্চিন্ত হইলেন। 


“মথুরাতে পাঠাইল রূপ সনাতন। 

দুই সেনাপতি কৈল ভক্তি প্রচারণ॥ 
নিত্যানন্দ গোসাঞে পাঠাইল গোঁড়দেশে। 
{ত'হো ভান্ত প্রচারল অশেষ বিশেষে ॥ 
আপনে দাক্ষিণ দেশে কাঁরলা ভ্রমণ। 
গ্রামে গ্রামে কৈল কৃষ্ণ নাম প্ররণ ॥ 
সেতুবন্ধ পর্যন্ত কৈল ভান্তর প্রচার 
কৃষ্প্রেম দিয়া কৈল সবার নিস্তার॥” 


এইভাবে সম্ল্যান্নের পর দ্বাদশ বর্ষ আতিবাহত্ হইলে, তাঁহার মন দিনে 
দিনে স্থল বাহ জগতের সম্পর্ক পরিহার করিয়া সুক্ষ্ম ভাবজগনেই 
আঁধকাংশ সময় বিচরণ করিতে লাগল। ভন্তিমাক্র্গর চরম অবস্থান্তে সন্ধ- 
সাধক যে-সকল দিব্য অনুভব লাভ কাঁরয়া কৃতার্থ হন, চৈতন্যদেব জীবনের 
শেষ কয়েক বৎসর, প্রেমভন্তির সেই সব দেব-দুর্লভ অনুতবের মৃর্তিমান 
বিগ্রহ স্বরূপ হইয়া বর্তমান ছিলেন। চৈতন্য-জীবনের শেষ অধ্যায়-_অন্ত্য- 


ভক্তিমার্গের চরম অনৃভব- লীলা সংবরণ ৩১৩ 


বলায় আঁভব্যন্ত ভান্তমার্গের সেই সৃর্বোচ্চ আদর্শের কিং পারিচয় এখানে 
ইদবার চেষ্টা করা হইতেছে। ভক্তিমার্গের চরম অনুভব গোপনপ্রেম আস্বাদন। 


“চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকাতিনোহজুন। 
আর্তো জিজ্ঞাসংরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ॥ 
তেষাং জ্ঞানী নিত্যযুস্ত এক ভাক্তার্বাশষ্যতে । 
প্রিয়ো হি জ্ঞানিনোহত্যর্থমহং স চ মম 'প্রযঃ॥ 
উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম্‌। 
আঁস্থতঃ স হি হ্যস্তাত্মা মামেবানুত্তমাং গাঁতম্‌॥” 
রঃ _ শ্রীমদভগবদ্‌গীতা, ৭ ৷ ১৬-১৮ 


“আত্মারামশ্চ মুনয়ো নিগ্রন্থা অপ্য্‌রুক্রমে। 
কুবন্তযহৈত্কীং ভক্তিম্থম্ভূতগুণো হারিঃ 0" 
- শ্রীমদ-ভাগবত, ১।৭। ১০ 


প্রীমদভগবদগ্শীভাতে ততুন্দ্র, নিভাযুন্ড, একনিষ্ঠ ভন্তই সর্বোত্তম বাঁলয়া 
বার্ণত। এই সকল মহাম্মা আত্মারাম হইয়াও ডগবানে অহৈতুকণ ভান্তসম্পন্ন 
হন-_শ্রীমদ্‌ভাগবতেও বলা হইয়াছে । দেহাত্ববুদ্ধি থাকিতে-অন্তরে ন্দমান্র 
ভোগবাসনা থাকিতে এরুপ ভীন্তলাভ অসম্ভব। উহাই পরা ভক্তি গোন্পী- 
প্রেম। সাধন-ভজন সহায়ে সমাধশুদ্ধ অন্তবে এরূপ ভাস্তর স্ফুরণ হয। 
প্রজগোপীগণ এরুপ উচ্চ আঁধকারণী ছিলেন।৯ 

কৃপাজলধর শ্রীভগবানের কৃপাবাঁর-বর্ষণে সাংসাঁরকতায় বিশুষ্ক ভন্তেব 
হৃদয়সরসী পূর্ণ হইলে, যখন তাহাতে ভান্তশতদল বিকাশিত হয়, তখন লোলুপ 
অধুপের ন্যায় ভন্তবংসলও সেই প্রস্ফুটিত হৃদয়কমলের প্রেমমধু পান করেন। 
তাহাই প্রেমিক ভক্তের আস্বাদনণয় আনন্দ-চিন্ময়-রস। বাভিন্ন শ্রেণীর কমলেব 
মধুর তারতম্যের ন্যায়, বিভিন্ন প্রকীতি অনুযায়ী ভক্তের রসেরও তারতম্য 
দেখা যায়। আলঙ্কারিকগণের ভাষায় উহা দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, এই 
চারি প্রকার। বাৎসল্য ও মধুর রস অতিশয় গাঢ় ও সুস্বাদু; তন্সধ্যে উজ্জল 
মধুর রসই সর্বোৎকন্ট। পরমহংসাগ্রণী চিবকৃমার শুকদেব, রাজার্ষ 
পরীক্ষিতের নিকট ভাগবতকথা-প্রসঙ্গে ব্রজগোপ্গীগণের সাহত্ত পরমাজ্মা 
শ্রীকৃষ্ণের লশলাবর্ণন অধলম্বনৈ সই অপূর্ব উজ্দন্বল রসের যে পরিচয় 
দয়াছেন, যাহা চিবর্কাল লোকের নিকট দুর্বোধ্য বলিয়া বিধোঁচত, চৈতনা- 
দেবের জীবনের শেষ অংশ তাহারই ব্যাখ্যা ও দস্টান্ত স্বরূপ! শাস্দ ও 


১ শনিবিকল্প সমাধি পরাভক্তি লাভের প্রথম সোপান ।” 
- শ্রীশ্ীরামরুফ লীলাপ্রসঙ্গ { সাধকতাব ) 


৩১৪ শ্রীপ্রীচৈতনাদেব 


ঝাঁষবাক্য নিঃসংশয়ে প্রমাণ কারবার জন্য সেই অতাচ্ভুত প্রেমের মাধুরমা 
জগতে প্রকাশ কারবার জন্য, ভীবকে অহৈতৃকাঁ ভাঁন্ত, নিচ্কাম প্রেম ও রস- 
স্ববৃপ শ্রীভগবানের অপূর্ব মাধুর্যবাশি আস্বাদন করাইবার জন্যই তাঁহার 
জশবন-নাটকের শেষ অংশের আভিনম। এই আত গৃহ্ায গোপপ-প্রেমাস্বাদন 
লীলা অল্প লোকেই বুঝিতে পাঁরিয়াছলেন। পুরীতে শ্রীমৎ দামোদব 
স্বরুপ, রামানন্দ রায়, শিখি গাহিত ও তাঁহার জোত্ঠা ভগিনী পবমা িদুষী 
শ্রীমতী মাধবী দাসী-মান্র এই কমেকজনই এই সকল উচ্চ অবস্থার কথা 
বুঝিতে পাঁবিতেন। 


৫৫ 


জগতের মধ পাত সাডে তিনজন ॥ 
স্ববপ গোসাঞ আব বায় বামানন্দ। 
শিখি মাহিতশ ‘তন আর ভগিনশ অর্ধজন ॥" 


তাঁহার দেহে 'বাভন্ন প্রকাব ভাবেব আবেশে নানারুপ পাঁরবর্তনের কথা 
সকলেরই জানা ছিল; কিন্তু এখন হইতে অতাদ্ভূত প্রেমের প্রকাশে যেসকল 
অদষ্টপূর্ব বিকার দেখা দিতে লাগল তাহা দেখিয়া অন্তরঙ্গ ভন্তগণও 
বিস্মিত ও স্তম্ভিত হইতেন। বাহ্যদৃণ্টিতে তান তখনও পূর্বের ন্যায়ই 
নিতা মান্দরে গমন, শ্রীশ্রীজগন্নাথ-দর্শন, সমবদ্রুসনান, ভিক্ষা, ভন্ত-সঙ্গ, ভগবং- 
প্রসঙ্গ, কগর্তনাঁদ কাঁরতেন বটে, কিন্তু উহা যেন অভ্যাসবশে পূর্বের বেগেই 
চলিতেছিল। বস্তুতঃ তাঁহার মনঃ-প্রাণ তখন পরমাত্মা শ্রীকফেই লীন হইয়া 
থাকিত। সেই সময়ের চিত্র 'চৈতন্যচ।রত।মৃত"গ্রন্থে দোঁখতে পাওয়া যায় : 


“উন্মত্তের প্রায় প্রভু কবে গান নৃতা। 
দেহেব স্বভাবে করে স্নান ভোজন কৃত্য 
বার হৈলে স্বরূপ রামানন্দে লইয়া । 
আপন মনের ভাব কহে উঘারয়া ৯॥৮ 


চৈতনাদেব সেই সময়ে অধিকাংশ কাল অতীপ্রয় ভাবগ্রাহ ভন্তদ্বয় স্বরূপ 
ও রামানন্দের সঙ্গে অবস্থান কাঁরতেন। কুঠিয়ার ভিতরে দ্বাররুদ্ধ কাঁরয়া 
তাঁহারা যাহা আলোচনা কাঁবতেন, তাহা সাধাবণ লোক ত দুরের কথা, ভন্তগণের 
পক্ষেও দূরধিগমা ছিল। তবে বাহিরে লোকের সঙ্গে তিনি যথাসাধ্য পূর্বের 
ন্যায়ই ব্যবহার কাঁরতেন,। সেইজন্য অনেকেই তাঁহার সেই গোপাঁভাব ও শ্রীকৃফ- 
অনুভবের কথা জানিতে পারত না। লোক লোচনের অন্তরালে নিভৃত 
প্রদেশে অবাঁস্থত কুঠিয়ায় এই সময়ে তাঁহার যেসকল লীলা অনুষ্ঠিত হইয়া- 


টি রিট ভি 
১  উঘারিয়া-_ প্রকাশিয়া । 


ছিল তাহা 'শম্ভীবা-ল?লা' নামে আখ্মাও 
শম্ভীরা' বাঁলয়া পারচিত হইয়াছল। চৈওঝদেন সববপ ও এ 
নিকট 'নজের অন্তরেব কথা, 'মনের ভাব' 'উখাবষা" বাঁলয়। হলেন, 


ভান্তমার্গের চরম অনুভব-লশীলা সংবরণ 


হইয়া ! কারণ একাল 
[মশা 


"শুন বান্ধব কৃফেব মাপনবী। 
যার লোভে মোব মন হাঁড়িলেব বেদধম 
যোগ! হইব। হইল 1৬খাবা॥ 
কৃষ্ণলীলা মণ্ডল শব্ধ শঙখ কৃণ্ডল 
গড়িরাছে শুক-কাবিগব। 
সেই কুণ্ডল কাণে পাবি তুফা লাউ থালি ধান 
আশা ঝাল স্কম্ধেব উপব॥ 
চন্তা-কম্থা উড়ি গায় ধূল বিভাঁত মলিন কায 
'হা হা কৃষ্ণ' প্রলাপ উত্তব। 
উদ্বেগ দ্বাদশ হাতে লোভের ঝাল নিজ ম।থে 
ভিক্ষা মাগে ক্ষণ কলেনর ॥ 
বাসশুকাঁদ যোগিগণ কষআাত্মা নিনজএ। 
ব্ৰজে তাঁর যত ললাগণ। 
ভাগবতাদি শাস্ত্গণে কাবয়াছে বণ'নে 
সেই তা পড়ে অনুক্ষণ ॥ 
দশোন্দ্রধ শিষ্য কার মহা বাউল নাম ধাঁব 
শিষ্য লঞ্া কারন: গমন । 
মোর দেহ স্ব-সদন {বিষয় ভোগ মহাধন 
তবে ছাড় গেল বন্দাবন ॥ 
যত যত প্রজাগণ খত স্থাবন ভাতগান 
ব্ক্ষলভা গৃহস্থ আশ্রমে । 
তার ঘরে ভিক্ষাটন ফল্পমহ্ল পত্রাশন 
এই বাঁন্ত করে শিষ্য সনে॥ 
কৃষ্ণগুণ বূপ বস হণ শবদ পলনশ 
সে সা আস্বাদে গোপীগণ । 
তা সবার গ্রাস শেষে আন প’ণ্টান্দুয় শিসে। 
সে ভিক্ষায় রাখেন জ'ঁবন॥ 
শৃন্যকুঞ্জ মণ্ডপ-কোণে যোগাভ্যাস কৃষ্ণধ্যানে 
তাহা রহে লঞা শিষ্যগণ। 
কৃষ্ণ আত্মা নিবঞ্জন সাক্ষাৎ দেখতে মন 
ধ্যানে রানি করে জাগরণ ॥ 


৩১৬ শ্রীত্রীচৈতন্যদেব 


মনকৃষ্ণ বিয়োগ দুঃখে মন হৈল যোগণ 
সে বিয়োগে দশদশা হয়। 
সে দশায় ব্যাকুল হএঞা মন গেল পলাইয়া 


শূন্য মোর শবীর আলয় ॥” 


চৈতন্যদেবের নিদ্রা বড়ই কম; ভজন-কীর্তনে ও ধ্যানধারণাতে রাঁত্রব 
আঁধকাংশ সময় কাটিয়া যাইত। এখন আরও কমিয়া গেল। স্বরুপ তাঁহার 
দেহের অবস্থা দোঁখয়া স্বাস্থাহানর ভয়ে শাঁ্কত হইয়া অনুযোগ 'দিতেন 
এবং নিয়ামতভাবে আহাবনিদ্রা করিবার জন্য বারংবাব অনুরোধ কাঁরতেন। 
প্রেমিক সন্ন্যাসী তখন স্বরুূপের গলা জড়াইয়া প্রেমভাবে মধূবস্বরে বাতেন, 
“প্ৰয় বান্ধব! আমি কি কারব, আমি নির্পায়। আমার মন আর আমাতে 
নাই। শূন্য মোর শরীর আলয়।” নিরঞ্জন (নির্গুণ, নার্বশেষ) আত্মা 
(পরমাত্মা ) শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন (অপরোক্ষ অনুভব ) কাঁরবাব জন্য তাঁহার 
ধ্যানেই রাত কাটিয়া যায়, মন তাঁহাতেই সম্পূর্ণ লীন (অন্তর্দশা-_ 
ীনার্বকল্প সমাধিস্থ ) হওয়াতে বাঁহ্যক ব্যবহাব নিয়ামত আহাব-ীনদ্রা সম্ভব 
হইতেছে না। তাঁহার এই সকল উক্তি শুনিয়া স্বরূপ-রামানন্দের হৃদয় গালত 
হইয়া যাইত! প্রেমাশ্রুতে তাঁহাদের গণ্ডদেশ স্লাবিত হইত। বাস্তাবক তাঁহার 
সেই সময়কাব অবস্থা-ধান-তশ্ময়তা ও ধোয় বস্তুতে মনের বিলয়-সমাধিব 
কথা চিন্তা কারলে বিস্মমের অবাধ থাকে না। কত উচ্চভূমিতে, স্থল জগতের 
অন্তরালে অবস্থিত ইন্দ্রিয়াতীত রাজ্যে তানি তখন বিচরণ করিতোছলেন 
তাহা কে বুঝিবে* স্বরুপ ও রামানন্দ তখন সর্বদা কাছে কাছে থাকিয়া 
গোবিন্দ কাশীশ্বব প্রভাত সেবকগণের সহায়তায়, আত সন্তর্পণে, সেই পাবন 
দেহ রক্ষা করিতেছিলেন। 

এই আঁত গৃহা লীলার কথা স্ববূপ তাঁহার আঁত অনুগত প্রয় শিষ্য 
রঘুনাথ দাসকে বালয়াছলেন: রঘুনাথ স্বীয় গ্রন্থে তাহার 'কাঁণ্চৎ পাঁরচয় 
দিয়াছেন। 'চৈতন্যচারতামৃত'কার রঘুনাথে: কৃপাতেই সেই সকল লীলার কথা 
অবগত হইয়াছিলেন ও 'চৈতনাচারতামৃত'গ্রন্থের শেষভাগে উহার কা 
পাঁরচয় লিপিবদ্ধ কারয়াছেন। এ সকল গভাঁর তত্বের আলোচনা আমাদের 
সাধ্যাতীত, সামান্য আভাস 'দবার চেষ্টা করিতেছি। ঘাঁহাদের বিশেষর্পে 
জানবার ইচ্ছা তাঁহারা উত্ত গ্রন্থের শেষভাগ, কোন তত্বৃজ্ ব্যান্তর নিকট সাহায্য 
লইয়া, উত্তম মদত ও সসম্পাঁদত টীকা ও টিস্পনীযুস্ত পুস্তকের সহায়তায় 
আলোচনা কারবেন। চিন্তা, জাগরণ, উদ্বেগ, ক্ষীণতা, মালনত্য, প্রলাপ, 
পড়া, উন্মত্ততা, মোহ, মৃত্যু (নিস্পন্দন) এই দশাঁট দশা প্রেমের গভীরতায় 
ক্রমে ক্রমে পাঁরস্ফৃট হয়। উক্ত দশাসমূহের দুই চাঁরাঁটরই বিকাশ দরললভ। 
'িল্তু চৈতন্যদেবের দেহে এই সময়ে উক্ত দশ দশা অনুক্ষণ প্রকট হইত) 


ভন্তিমার্গের চরম অনুভব--লীলা সংবরণ ৩১৭ 


“এই দশ দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে। 

কভু কোন দশা উঠে স্থির নাহ মনে॥” 
কখনও ভগবানের বিরহে অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া এমন কাতর হইতেন 
যে চক্ষের জলে বক্ষ ভাসিতে থাকিত, দৈন৷ বিষাদে তনু ক্ষীণ হইয়া পাঁড়ত: 
করুণ আর্তনাদ ও হাহুতাশ-বাক্যে খেদোন্তি শুনা অন্তরজ্গগণেরও প্রাণ 
ফাটিয়া যাইত। 

"হা! হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন। 

কাঁহা যাঙ্‌ কাঁহা পাঙ্‌ মুরলীবদন ॥৮ 
বলিয়া স্বরুপের গলা জড়াইয়া যখন নোদন কারতেন, তখন সেই ব্যাকুল 
অবর্ণনীয়। আবাব ভগবদৃভাবে বিভোন চৈওনদেবের অন্তরে যখন মিলনের 
স্ফদার্তি হইত তখন হৃদয় আনন্দে পাঁরপূর্ণ হইয়া দেহে এবৃপ পুলকোদ গম 
হইত যে সমস্ত শরীরের লোমকৃপসমূহ শিমুল কিব মত ফুলিয়া উঠিত 
এবং তাহাতে বিন্দু বিন্দু রন্তোদ্‌গম দেখা যাইত। তাঁহার সেই সময়ের 
আনন্দোচ্ছবাস ভন্তগণও পরমানন্দে সম্ভোগ কাঁরতেন। এইরূপ কখনও বিরহ, 
কখনও মিলন, কখনও অনাপ্রকার অ'বেশে সর্বদা ভগবদভাবে আবিষ্ট থাকার 
দেহাত্ব-বুদ্ধির লোপ পাইত। কাজেই নিয়ামত আহারনিদ্রা সম্ভব হইত না। 
আবার কখনও মন দেহ হইতে সম্পূর্ণ বিষুস্ত হইয়া ভগবানে এমনই ভাবে 
বিলীন হইত যে তখন দেহকে জড়বস্তুর মত অসার বোধ হইত, কখনও কোম 
বিশেষ ডাবের আবেশে হস্তপদ গুটাইয়া গিয়া দেহ কৃর্মাকীতি মাংসাঁপন্ডের 
আকার ধারণ কারত। আবার কখনও অন্যপ্রকার আবেশে ভূলাষ্ঠিত দেহের 
অস্থিগ্রল্থি শিথিল হইয়া স্বাভাবিক অপেক্ষা দীর্ঘাকাব ধারণ কারত। এই 
সকল অবস্থা দেখিয়া ভন্তগণের বিস্ময়ের সীমা থাকত না। সময়ে সময়ে 
দেহে প্রাণের ক্রিয়া বুঝিতে না পাঁরয়া ভক্তগণ অমঙ্গল আশঞ্কায় আকুল 
হইতেন। স্বরূপ দামোদর এই সকল অবস্থার স্বরূপ বুঝিতে প্ারতেন। 
তাঁহার নির্রেশমতে তখন ভাবের অনুকূল 'নাম' শুনাইতে শুনাইতে দেহে 
পূর্ববং চেতনা সঞ্চার হইত। ভগবংপ্রেমেব অদ্ভুত প্রকাশে কখনও রোদন- 
বিলাপ, কখনও হাসা-উল্লাস, কখনও বিরহ, কখনও মিলন, আবার কখনও বা 
আঁভঙমানাদি বাবিধপ্রকার প্রণয় 5ঙ্গশী দেখিয়া, অল্তরগগগণের অন্তরও প্রেমে 
উচ্ছ্বাসত হইয়া উঁঠিত। রামানন্দ রায় ভাব ব্ুঝিয়া অনুকূল শ্লোক ও 
কাঁবতাসমূহ পাঠ কাঁরতেন, দামোদর সুমধুর পদাবলীসমূহ গান করিতেন, 
তাহাতে রসের সমধিক পরিপ্ীষ্ট ও বিকাশ হওয়ায় তাঁহার অনুভবও গাঢ়তর 
ভাব ধারণ কাঁরত, আর সকলেই পরমানন্দ-সাগরে নিমজ্জিত হইতেন। 

যাহারা ভগবদৃভাবের স্বরূপ (গুড় রহস্য)-অপর্ব বিমলানন্দের কথা 


৩১৮ শ্রীশ্্রীচৈ শন্যদেব 


নিকট, এই সকল ভাবাবেশ ও দৈহিক বিকার, বড়ই দুঃখকর বাঁলয়া মনে হয়। 
কিন্তু কার্যতঃ উহা সম্পূর্ণ বিপরীত। ইীন্দ্রষ দ্বারা 'ববয়ভোগজাঁনত 
সর্বাধিক সুখ পরিণামে দুঃখেই পাবিণত হয়; আর অতীন্দয় ভগবদনৃভব 
বাহিরে দেহসবর্ব বিশ্ব চক্ষে দুঃখেব মত দেখা গেলেও উহা অন্ভবে 
অনাবিল অক্ষয় অণ‘ত আনন্দপ্রপ্রবণস্বনূপ । ভগবৎ-প্রোমকের অন্তরে বিরহ 
অথবা মিলন বেকোন প্রক।ন্ইে হউক মাধ, শঘ ভগবানের “আনন্দ চিন্ময়" 
রসের আস্বাদনে যে অপরিসীম সএবব সন্টাব হয়, তাহার মর্ম আমরা ক 
বঝিব- তবে সংস। রব যাবঙীণ স.খনাশ তাঁহাদের নিকট অতি তুচ্ছ বাঁলয়া 
গণ হয় এবং সেজন্য বিবয়ভোগে আৰ তাঁহাদের বিন্দুমঘও আকাতক্ষা দেখা 
যাব না। ইহা হইতে স্পন্টই বুঝা যায় বাহবে িষয়শ লোকের নিকট দুঃখের 
আকারে দেখা গেলেও, বিরহে অবস্থাতে ও ভগবদন,৬বে অন্তর পরমানন্দেই 
পূর্ণ থাকে। 


“অন্তবে আনন্দ আস্বাদ বাহিরে বিহ্বল ॥” 


চৈতন্যদেব অন্তরে যে আনন্দরাশি অনুভব করিয়া বাহাজগৎ 'বস্মৃত হইতেন 
তাহার 1কণ্ৎ আভাস দিযা স্বব্প দামোদরকে বাঁলয়াছলেন, "শ্রীকৃষ্ণের 


মাপদর্য এতাদ্‌শ যে একবাব সন্ধান পাইলে পঞ্চোন্দরয় ও মন এক সঙ্গেই 
তহাতে বিলীন হয়।” 


“কষ রূপ শব্দ স্পর্শ সৌরভ অধররস 
যার মাধুর্য কহনে না যায়। 
দেখ লোভে পণ্চজন এক অশ্ব মোর মন 


চাঁড় পণ পাঁচ দিকে ধায় ॥ 
সাঁখ হে শুন মোর দ:ঃখেব কারণ। 
মোন পণ্টেন্দ্িয়গণ মহালম্পট দস্য্‌গণ 
সবে কহে 'হর পরধন' ॥ 
এক অশ্ব এক ক্ষণে পাঁচ পাঁচাঁদকে টানে 
এক মন কোন দিকে যায়। 
এক কালে সবে টানে গেল ঘোড়ার পরাণে 
এ দুঃখ সহন না যায় ॥” 
একদিন টৈতনাদেব এইরূপ ভাবের আবেশে, রান্রকালে কৃঠিয়া হইতে 
বাঁহৰ হইয়া গেলন। সারা বাতিই তিনি প্রায় জাঁগয়া থাকতেন, আর 
তাঁহার শ্রীমুখানঃস্ত সুমধুর কৃষ্ণনাম শোনা যাইত। গভীর রাত্রে অকস্মাৎ 
স্বরূপের তন্দ্রা হইলে তান ঘরেব ভিতর টৈত্রন্যদেবে+ কোন সাড়াশব্দ 
পাইলেন না। মনে সন্দেহ হওয়াতে কপাট খুলিয়া ভিতরে প্রবেশ কাঁরলেন 


ভান্তমার্গের চরম অনুভব-লালা সংবরণ ৩১৯ 
এবং তাঁহাকে দেখিতে না পাইয়া অতাঁব চিন্তিত হইয়া সকলে শ্িয়া 
বহজতে বাহির হইলেন। 


“চান্ত হইল সবে প্রভু না দেখিয়া । 
প্রভু চাহ বুলে সবে ঝ।খুল হইয়া ॥ 
সিংহদ্বারে উত্তব দিশার আছে এক ঠ1ঞ1 
তার মধো পাড় আছে টে শন) গোসাঞি 
দোখ স্বরূপ গোস।ঞ আদি আনান্দত হইল।। 
প্রভুর দখা দেখি পুনঃ চান্ততে লাগলা ॥ 
প্রভু পঁড়িয়াছে দাঁঘ হাত পাঁচ হুম । 
অচেতন দেহ নাসামঝস শাহ বয় 
একেক হস্তপাদ দীর্ঘ {তন হাত। 
আস্থগ্রন্থি ভিন চর্ম আছে শান্র ভাও॥। 
হস্তপদ গ্রীবা কট আঁস্থসান্ধ যত। 
একেক 'নিতাঁষ্ত ভিন্ন হইয়াছে তত॥ 
চর্মমান্রে উপরে সন্ধি আছে দীর্ঘ হঞ্া। 
খত হইল সবে প্রভুকে দেখিয়া ॥ 
মুখে লালা ফেন প্রভুর উত্তাল নন্নন। 
দেখিয়া সকল ভক্তের দেহে ছাড়ে প্রাণ॥ 
স্বরূপ গোসাঞি তবে উচ্চ করিয়া। 
প্রভুর কানে কষ্ণনাম কহে ভন্মগণে লঞা॥॥ 
বহ:ক্ষণে কৃষ্নাম হৃদযে পশিলা। 
'হরিবোল' বাল প্রত গঁজয়া উচিলা ৷ 
চেতন পাইতে আস্থি-সান্ধ লাগিল। 
পূর্বপ্রাষ যাবৎ শবীন হইল” 


বাহাত্জান ফাঁদশা আসল্ল নান গলশিশাহ হইশ্ন চারাদিকে চাহিয়া 
বদেখিলেন,_ 


“সংহদ্বারে দৌখ প্রভুর বিস্ময হইল। 
কাঁহা কর ক এই স্বরূপে পসুভিল ॥ 
স্বরূপ কহে উঠ প্রভ চল ক ঘনে। 
তগ্গই তোমারে সব কাবব গোচবে 1 
এত বলি প্রভূ ধাঁব দরে লঞ্া গেল । 
তাঁভার অবস্থা সব কাঁহতে লাগল ॥ 


৩২০ শ্রীত্রীচৈতন্যদেব 


শুনি মহাপ্রভুর বড় হৈল চমতকার । 
প্রভু কহে কিছ; স্মাত নাহক আমার॥ 
সবে দেখি কৃষ্ণ মোর হয় বিদ্যমান। 
বিদ্যতপ্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান॥” 


আর একাঁদন পূর্বাছে সমদ্রস্নানে যাইবার সময় চটক পর্বত? দেখিয়া 
গিরিগোবর্ধ'ন জ্ঞানে ভাবাবেশ হইল। আর অমনি সেই দিকে তখরবেগে ছুটিয়চ 
চলিলেন। সঙ্গী সেবক গোবিন্দ প্রাণপণে ছুটিয়াও ধাঁরতে পারিলেন না; 
তখন তিনি জোরে চিৎকার করিলেন। গোবিন্দের চিৎকারে অন্যান্য ভন্তগণ্ণ 
ব্যস্ত হইয়া ছুটয়া আসিলেন। 


“প্রথমে চলিলা প্রভু যেন বাষুগাঁতি। 
স্তম্ভভাব পথে হৈল চলিতে নাহি শকতি॥ 
প্রীতি বোমকপে মাংস ব্রণের আকার। 
তার উপরে রোমোদ্‌গম কদম্ব প্রকার ॥ 
প্রাতি রোমে প্রস্বেদ পড়ে রুধরের ধার। 
কণ্ঠ ঘর্ঘর নাহ বর্ণের উচ্চার ॥ 

দুই নেত্র বাহ অশ্রু বহয়ে অপার । 
সমুদ্রে মিলিলা যেন গঞ্গা-যমুনা-ধার ॥ 
বৈবর্ণয শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ৷ 
তবে কম্প উঠে যেন সমুদ্রতরজ্গ ॥ 
কাঁপতে কাঁপতে প্রভু ভূমিতে পাঁড়ল। 
তবে ত গোঁবন্দ প্রভুর নিকটে আইল ॥ 
করঞ্গের জলে করে সর্বাঞ্গাঁসণ্ুন। 
বাহর্বাস লঞা করে অঙ্গ সংবীজন ॥৮» 


ততক্ষণে স্বরুপাঁদ ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন এবং প্রভুর অবস্থা 
দেখিয়া সকলেই বিহল হইয়া কাঁদিতে লাগলেন তাঁহার দেহে আঁত উচ্চ 
আশ্চর্য সাত্বিক ?বিকারসমূহ প্রকাশিত দেখিয়া ভন্তগণের বিস্ময়ের সীমা রহিল 
না। তাঁহারা সকলে মাঁলত হইয়া উচ্চৈঃস্বরে হারসংকীর্তন আরম্ভ, 
কারলেন। 


“উচ্চ সংকটর্তন করে প্রভুর শ্রবণে। 
শীতল জলে করে প্রভুর অগ্গ সম্মার্জনে॥ 


১ চটক পর্বত-_পুরীর দক্ষিণ-পশ্চিম কোণে সমুদ্রকিনা”্র ক্ষুদ্র পব্তাকারু 
বালির স্তপ। 


ভক্তিমার্গের চরম অনুভব -লশলা সংবরণ ৩২১ 


এই মত বহুবার কাঁত'ন করিতে । 
হাঁরবোল বাঁল প্রভু উঠে আচাম্বতে ॥ 
আনন্দে সকল বৈষ্ণব বলে হাব হাঁব। 

উঠিল মঙ্গলধবান চতুর্দিকে ভরি ॥ 

উঠি মহাপ্রভু বিস্মিত ইতি উাঁঙ চাষ। 

যে দোখতে চায় তাহা দেখতে না পায়॥ 
বৈষ্ণব দৌখযা ভব অর্ধবাহা হইল । 
স্বরূপ গোসাঞ্রে কিছ, বাহিতে লাগিল ॥ 
গোবর্ধন হৈতে মোনে কে ইহা আঁনিল। 
পাইয়া কৃষ্ণের লীল। দোঁখতে ন। পাইল ॥ 
ইহা হৈতে আজি মতে গেন বল নৈ। 
দেখো যাঁদ কৃষ্ণ ঝরে গোধন চ। শে] 
গোবর্ধানে চাঁড় কৃষ্ণ বাজাইল বেণু। 
গোবধনেব চৌঁদিকে চবে সস দেন, ॥ 
বেণ্নাদ শুনি আইল রাপাগকবাণণ। 

ভাব রূপভাব সাথ বর্ণিতে না শোঁন॥ 

বাধ। লঞা কৃষ্ণ প্রবোশল কন্দপাতে। 
সখাগণে চাহে কেহ ফুল উঠাইভে ॥ 
হেনকালে তুমি সব কোলাহল কৈলা । 

তাহা হৈতে ধার মোরে ইতহ। লঞ আইলা 5 
কেন বা আনিলে মোরে বৃথা দন দিতে 
পাইয়া কৃ.ষ্ণর লীলা না পাইন; দেখতে ৫" 


এই বলিয়া প্রেমিক সন্ন্যাসী ব্যাকুলভাবে রোদন কাব: আব কাঁপলেন। 
তাঁহার বিরহ-বেদনা-কাতর প্রেমমযমর্তি দখা উপাসি ও ৬ এশণেবও হৃদয় 
'াবগলিত হইল । তাঁহারাও অশ্রু বিসর্জন করিতে লাঁগলেন। এমন সময়ে 
পরমানন্দপুরা ও ব্রহ্মানদ ভাবত মহারাজগণ আসমা উপপ্থ ত। তাঁহাদিগকে 
চৈতন্যদেব আতিশয় সম্মান কাঁনতেন। তখন ধীরে ধীরে তাঁহার নন বাহ্য 
জগতে ফিরিয়া আঁসতোঁছল, কান্জেই তাঁহাঁদগকে দোঁখতে পাইয়া সসম্ভ্রমে 
বন্দনা কারলেন। লৌকিক ব্যবহারে তাঁহার কখনও উপেক্ষা ছিল না; অবশ্য 
সহজ অবস্থায় থাঁকলে। 


একাঁদিন শ্রীন্রীজগল্াথদর্শন কাঁবিতে শিয়াছেন; সাক্ষাৎ শ্রজেন্দ্রন্দনরূপে 
প্রীশ্রীজগন্নাথকে দর্শন করিয়া গোপীভাবে ভাবত শ্রীকৃষ্ণচৈতন্যের হাঁদুঘমন 
তাহাতে লন হইল, বাহ্যিক 'অগেয়ান' ( অজ্ঞান) হইলেন। সকালবেলার 


২১ 


৩২২ তত 


ভোগারাতি শেষ হইলে সঙ্গ ভন্তগণ কোন প্রকারে কিপিং বাহ্যজ্ঞান করাইয়া 
কুঠিয়ায় লইয়া আসিলেন। কুঠিয়াতে ফিরিয়াও সেদিন তাঁহার ভাবেব সম্পূর্ণ 
উপশম হইল শা। স্বরুপ-রামানন্দের গলা ধারা বিলাপ আরম্ভ কাঁরলেন. 
এবং গ্রীকৃষ্ণাবয়োগে এ্রামতী রাধারাণীব উৎকণ্ঠা স্ধীধ হৃদয়ে অনুভব করতঃ 
সেই ভাবের শ্লোকসমূহ পাঠ ও সবস ব্যাখ্যা কখিয়া হৃদয়ে গভশর ভাব বান্ত 
করিতে লাগিলেন । 


“এত কাঁহ গৌব হরি দুই জনার কণ্ঠে ধবি কহে 
শুন স্বরুপ রাম বায়। 
বাহা করো কাঁহা যাগ কাঁহা গেলে কৃষ্ণ পাঁঙ্‌ 


দোহে মোর কহ সে উপায় ॥" 


তাঁহার মুখে পবমাত্মা শ্রীকৃষ্ণের মাধুযেরি বর্ণনা ও গোপণগণেব অহৈতুকণ 
নিষ্কাম শুদ্ধ প্রেমের পারিচয় পাইয়া স্বর.প-বামানন্দেৰ অন্তবেও পবমানন্দের 
সণ্টাব হইল। 


“এইমত গোরপ্রভু প্রীত দনে দিনে। 

বিলাপ করেন স্ববুপ রামানন্দ সনে 

সেই দুইজন প্রভুর করে আশ্বাসন। 

স্বরূপ গায় রায করে শ্লোকেব পন ॥ 
কর্ণামৃত বিদ্যাপাতি শ্রীগীতগো বিশদ । 

ইহাব শ্লোকে গণতে প্রভুব করান আনন্দ ॥” 


সমুদ্রতীরবতী কোন পুল্পোদ্যান দেশিষা, একাঁদন তাহার অন্তরে 
বৃন্দাবনের স্মৃতি জাঁগল। রাসলণলাতে শ্রীকৃষ্ণ বাধাকে লইয়া অন্তর্ধান 
করিলে, গোপীগণ ব্যাকুল হইয়া বন বনে ত'হাকে অন.সপ্ধান কাঁবযা ফারতে- 
ছিলেন, চৈতনদেবেব অন্তরে এই ভাবের স্ফুবণ হইল এবং ব্যাকুলভাবে দ্রুত 
উদ্যানের ভিতরে প্রবিষ্ট হইলেন। শ্্রীমদ্ভাগবতেব শ্লোকসমুহ্‌ -ব্যাকুলা 
[বরহিণশ গোগসগণের ভীন্তসকল পাঠ কাঁরতে কাঁনতে তব্‌লতাদিগকে 
চৈতনাদেব শ্রীকৃফেব বার্তা জিজ্ঞাসা কবিতে লাগিলেন। কিন্তু কাহারও নিকট 
শ্রীকৃষ্ণের সন্ধান না পাওয়াতে চিত্ত অতীব কাতব হইল। তখন অ*তরে 
যমুনাতটের স্ফুরণ হওয়ায় তদুদ্দেশ্যে আবার দ্রুত ধাবও হইলেন। 


“এত বাল আগে চলে যমুনার কূলে। 
দেখে তাহা কৃষ্ণ হয় কদম্বের মূলে ॥ 


ভান্তমার্গের চরম অনুভব--লীলা সংববণ ৩২৩ 


সোন্দর্য দেখিয়া ভূমে পড়ে মুছা পাএঞ। 
হেনকালে স্বরপাঁদ মিলিলা আ'সয়া।॥ 
পূর্ব'বং সর্বাশো সাত্বিক সকল। 

অন্তরে আনন্দ আস্বাদ বাহবে ববিহহল ৷ 
পূর্ববৎ সবে মাল কবাইলা চেতন। 
উঠিয়া চোঁদিকে প্রভু করেন দর্শন! 

কাঁহা গেলা কৃষ্ণ এখান পাইন; দর্শন। 
যাহার সৌন্দর্য হেরিল নেত্রমন ॥ 

পুনঃ কেন না দেখিয়ে মুবলীবদন। 
তাঁহার দর্শন লোভে প্রমবে নমন মশা 


চৈতন।দেব শ্রীকৃষ্ণের রুপমাধূরখর বর্ণনাত্বক শ্লোকসনূহ পাঠ ও হাহাব 
বিস্তৃত ব্যাখ্যা কাঁরয়া স্বীয় উপলান্ধ বাহিবে প্রকাশ ববিলেন। নিজমনথে 
বর্ণনা কাঁরয়া তৃপ্তি হইল না. তাই রামানন্দের প্রাতি আদেশ হইণ। বামানপ্দ 
শ্রীমদ্ভাগবত হইতে শ্রীকৃষ্করূপেৰ মাধ্যপির্ণ শ্লোক পা» কাঁবলেন আর 
চৈতনাদেব স্বয়ং সেই শ্লোকেব বদ বগখা কবিরা বসেব বিস্তাব করিতে 
লাগিলেন? তৎপরে নিজে অনুরূপ আবও শ্লোক উচ্চারণ কাবা ভার ও 
রসের পুম্টিসাধনেব জন্য স্বরূপকে অনুবূপ পদ গান কাঁবতে বাঁলিশেন। 
রসজ্ ভাবুক স্ববপ তখন সময বুঝা জয়দেবেব এক প্রাসপ্ গাঁত 
গাঁহলেন, 


“রাসে হরিমিহ বিহিতবিলাসম। 
স্মবাঁতি মনো লন কতপাঁরহাসম, ৷" 


সুললিত স্বরে বিশুদ্ধ তানলয়ে গাঁত পদ “এ ুনিবাম।॥ চেওন্যদেবের 
অন্তরের প্রেমসমুদ্র আরও উথালয়া উঠিল._গানেন সঞ্গে ভান নাচিতে 

লাগলেন। ক্রমে দেহে নানাপ্রকার সাঁত্তক বিকার প্রকাশত হইল । সেই অদ্ভুত 
ভাব ও নত দেখিয়া ভন্তগণেরও আনন্দের টচ্ছবাস উঠিল। তাঁহার 
আদেশানুষায়শ স্বব্ধপ বারংবাৰ সেই পদ গা?হলেন আব [তান সো সংঙ্গে 

নত্য কাঁরলেন। অনেকক্ষণ এইরূপ ন্‌ত্য কাঁবয়াও তাঁহার সংধ মাটন না। 
তখন স্বরূপ গান বন্ধ কাঁরলেন কিন্তু চৈতন্যদেবেব ন, চাঁলিতে লাগল। 
[তিনি “বোল' 'বোল' বালর়া স্বরূপকে গাহিবার জনা বাবংবার অনুরোধ কারিতে 
লাগলেন কিন্তু ভাবের আতিশয্য বুবিয়া স্বরুপ তাঁহাব অন বোধ বক্ষ 
কাঁরলেন না! 


৩২৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


“রামানন্দ রায় তখন প্রভুকে বসাইল। 
ব্জনাদি কার প্রভুর শ্রম ঘুচাইল॥ 
প্রভু লঞ্া গেলা তবে সমুদ্রের তাঁরে। 
স্নান করাইয়া পুনঃ লঞা যাইলা ঘরে॥ 
ভোজন করাইয়া প্রভূকে করাইলা শয়ন। 
রামানন্দ আদ সবে গেলা নিজ স্থান ॥৮ 


এইর পে কৃষ্ণ প্রেমাবেশে অনৎক্ষণ চিন্ত বিহবল থাকলেও রথমান্রাব কালে 
গোঁড়ীয় ভন্তগণ পুরী আগমন কাঁরলে চৈতন্যদেব অন্তবেব ভাব চাঁপয়া 
নিজেকে সামলাইয়া রাখিয়া, পুর্ববং তাঁহাদের সঙ্গে নৃতাগ্শীত, সংকীর্ভন, 
মহাপ্রসাদ ধারণ মহোৎসবাদ কাঁব্যা আনন্দ কাঁরলন। 


“ভক্তগণ প্রভু সঙ্গে রহে চার মাসে। 
প্রভু আজ্ঞা দিল যবে গেল গোঁড়দেশে॥ 
তাঁ সবার সঙ্গে ছিল প্রভুর বাহ্য জ্ঞান। 
তাঁরা গেলে পুনঃ হইল উন্মাদ প্রধান ॥ 
রানি দিন স্ফুরে কৃষ্ণের রূপ গন্ধ রস। 
সাক্ষাদনুভবে যেন কৃষ্ণ উপস্পর্শ॥” 


তখন তাঁহার দৈনাঁন্দন জাবনযান্রাপ্রণালী পূর্ব অভ্যাসবশে আপনা আপা 
যেন কুম্ভকার-চক্রের ন্যায &লিতেছিল। কিন্তু ভাবের আঁতিশয্যে এখন হইতে 
তাহারও বাতিক্রম ঘাঁটতৈে লাগল। বথানপ্নমে ভিন একাদন সকালবেলা 
মান্দবে গেলে সিংহদ্বারে প্রধান দবারপাল তাঁহার চরণ বন্দনা কাঁরয়া অভার্থন। 
কারল। তাঁহার মনে তখন অন্য ভাবের উদয় হইল। তিনি ভাবাবেশে 
দবারপালের হাত ধরিয়া প্রেমস্বরে ব্যাকুলভাবে বলিলেন, “কোথা কৃষ্ণ মোর 
প্রাণনাথ » মোরে কৃষ্ণ দেখাও ।”" ভগবদভন্ত "বারণ তাঁহাব ভাবাবেশ বাঁঝতে 
পারিয়া বলিল, “ব্রজেন্দনন্দন এখানেই আছেন, আমান সঙ্গে আসলেই দর্শন 
পচইবেন।” দ্বাবীর কথায় প্রাণে উল্লাসের সণ্টার হইল, তখন,_ 


“তুমি মোর সখা দেখাও কাঁহা প্রাণনাথ। 
এত বলি জগমোহন গেল ধার তার হাত! 
যেই বলে এই দেখ শ্রীপুরুষোত্তম। 

নেত্র ভাঁরয়া তুমি করহে দর্শন! 

গরুড়ের পাছে রাহি করেন দর্শন। 

দেখেন জগন্নাথ হয় মুরলশীবদন ॥৮” 


ভন্তিমার্গের চরম অনুভব -লখলা সংবরণ ৩২৫ 


চৈতন,দেব প্রাণ ভরিযা পপ্রয়তমকে দশন করিতে লাগলেন ইতিমধ্যে 
শ্রীী এগন্নাথের প্রাত্কালীন 'গোপবল্লভ'-ভোগ লাগিল, ভোগান্তে আরতি হইল 
এবং আরতির শঙ্খ-ঘণ্টা শব্দে চৈতনাদেবেধ মনে কিণ্টিৎ বাহ্যস্ফাতি দেখা দিল।, 
শ্রীপ্াজগন্নাথের সেবকগণ, প্রনাদীমলা আনিয়া তাঁহার গলায় পবাইয়া দিলেন 
এবং সেই ভোগেব প্রসাদ তাঁহার হাতে দিলেন। চৈতন'দেব প্রসাদের কিং 
হাতে দিয়া, অবশিষ্ট গোবিন্দের নিকট দিলেন। প্রসাদের আস্বাদ গ্রহণ 
করিবামান্র আবার চিত্তে প্রেমাবেশ হইল। শ্রীকৃষ্ণের অধবামজের সংস্পশে ই 
প্রসাদের এইরূপ অপূর্ব স্বাদ ভাবিয়া তান প্রেমাশ্র, বিসর্ভন কবিতে 
লাগিলেন। শ্রীন্ত্রীভগন্নাথের সেবকগণকে সম্মুখে দণ্ডামনন দোঁখয়া তখন 
কোনপ্রকাবে ভাব চাপিলেন বটে, কিনতু ঝণ বাব বালি.5 আবম্ভ াপিলন, 
"স.ক্লাতিলভ, ফেলা লব।” শ্রীপ্রাভগন্নথসেনক অতীব বিস্মিত হইয়া 1জ্ঞাসা 
কাঁরলেন, “এ কথার অর্থ কি ০" 


“প্রভু কহে এই যে দিল কৃফ-অধরামৃত। 
ব্রহ্মাদ দুলঁঙ এই নিন্দয়ে অমত 

কৃষ্ণের যে ভূন্তশেষ তাব ফেলা নাম। 

তার একলব পায় সেই ভাগ্যবান ॥ 

সামান্য ভাগ। হইতে তার প্রাপ্তি নাহ হয়। 
কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহ। পায়॥ 
সুক্কীতি শব্দ কহে কৃষ্কৃপা হেতু পুগ্য। 
সেই যার হয় ফেলা পায় সেই ধন্য ॥" 


ভ্রাীজগন্নাথের উপলভোগ দেখিয়া চৈতনাদেব কুঠিয়াতে ফিরলেন, এবং 
সমদ্রস্নানান্তে মধ্যাহ্ন ভিক্ষা গ্রহণ কিয়া বিশ্রাম কারলেন। 'কিশ্তু অন্তরে 
সেই প্রসাদেব অমৃতোপম স্বাদ, কৃষ-অধবামৃতের স্মৃতি দ্রাগরূক থাকার 
তাঁহার মন সাবাদিনই প্রেমে মাতোয়ারা রাহল। 


“সন্ধ্যাকৃত্য পুনঃ নিজগণ সঙ্গে । 

নিভৃতে বাঁসলা নানা কথা রঙ্গে ৷ 

প্রভুর হীঞ্গতে গোবিন্দ প্রসাদ আনিলা। 
পুরী ভাবতণকে প্রভু কিছু পাঠাইলা ৷ 
রামানন্দ সার্বভৌম স্বরূপাঁদগণ। 

সবাকে প্রসাদ দিল করিয়া বণ্টন॥ 

প্রসাদের সৌরভ মাধুর্য কার আস্বাদন । 
অলৌকিক আস্বাদে সবার বিস্ময় হৈল মন” 


৩২৬ শ্রীশ্রীচৈ 5নাদেব 


সকলেই প্রসাদের আম্বাদ পাইয়া বিস্মিত হইলে চৈতন্যদেব বাঁললেন 
“খত, চিন, কর্পর, এলাচি, লবঙ্গ, মারচ, কাবাবাচান, দারাচান প্রভাতি যে 
[সচল মশলাদ্বারা এই দ্ুঝ। প্রস্তুত হইয়াছে তাহা সাধারণ বস্তু; সকলেই 
আহাদেন স্বাদ আানি। কিন্তু এই প্রসাদে যে অলৌকিক দ্বাদ-গন্ধ পাইতোছি 
তাহা ত এই সকল দুঝে নাই। শ্রীকৃষ্ণের অধরস্পশেই প্রসাদ এইরূপ 
অলৌকিক সংস্বাদু হইয়াছে ।" তাঁহার বাক্যে ভন্তগণের হৃদয়ে পরমানন্দের 
স্টার হইল। তাঁহারা উল্লসিত হহধা হরিধবান কবিতে লাগলেন। পরে 
চৈঙন্যদেব হীঙ্গঠত কবলে রামানন্দ রায় শ্রীমদ্ভাগবত হইতে শ্রীকৃষ্ণের 
অধর।মৃতেব মাধুর্য-বর্ণনাত্মক শ্লোক আবাশু কবিলেন, 


“সংরতবর্ধনং শোকনাশনং স্বার তবেণুনা সুষ্ঠ; চুম্বিতম। 
ইতররাগাবস্মাবণং নৃণাং বিতব বীর নস্তেহধরামৃতম 0 


--ভাগবত, ১০।৩১। ৯৭ 


(গোপীগণ শ্রীককে বাঁলযাছিলেন) হে বাব! আনন্দপ্রদ, কৌতৃকক্রণড়া 
বিবধক, শোকধিনাশক, শব্দামান বেণু-সংলগন তোমার অধরামত যাহা 
মখুবোব অন্তব হইতে অন্য (বিষয়) তৃষয নিবারণ কবে - আমাদিগকে 
দান কর। 


শ্লোক শনিযা চৈতনাদেব বিশেষ আনন্দিত হইলেন এবং স্বয়ং অনুরুপ 
শ্লোক আবাঁতু কবিয়া ও বিস্তিতভাবে ব্যাখ্যা কবিষা ভন্তগণকে কৃষ্ণপ্রেমরসেব 
পরিচয় ?দিলেন। অধবামতের মাধুর্য বর্ণনা কাঁরতে কাঁবতে অন্তরে সেই 
রস অনুভবের জন্য উৎকণ্ঠা বৃদ্ধি পাইল, আর অমান তান ব্যাকুল হইয়া 
বিশাপ আরম্ভ কাধলেন। সেই তীব বিলাপ শুনিযা শ্রোতৃধ্ন্দের হদয়ও 
বিগাপত হইল : 


*“এতেক 'ীবলাপ কার প্রেমাবেশে গোঁরহাঁর 
সঙ্গে লইয়া স্বরূপ রামরায় । 
কভৃ নাচে কভৃ গায় ভাবাবেশে মণ যায় 


এইব্‌পে রাতি দন যায় ॥" 


এইন্জবে স্ববুপ ও রাম:নন্দ-সঙ্গো কৃষ্ণ-কথায় রাত্রির অর্ধেক কাটিয়া 
যাইত, পরে তাঁহাকে শযন করাইফা উভয়ে বিদায় লইতেন। রামানন্দ রায় 
আপনার ঘবে গমন কাঁবতেন। স্বরূপের আসন ছিল কুঠিয়ার সংলশন: 
গোবিন্দ কুঠিয়ার দ্বারদেশে শয়ন কারয়া থাঁকতেন। একদিন গভীর রানে 
গোবিন্দ তাঁহার কোন স-ড়াশব্দ না পাইয়া স্বরুপকে খবর দিলেন। স্বরূপ 


ভক্তিমার্গের চরম অনুভব-লীলা সংবরণ ৩২৭ 


কুিরার ভিতরে গিয়াও তাঁহাকে দোঁখতে পাইলেন না। তখন সকলের চিত্ত 
উদ্লিগ্ন হইল ৷ দেউাঁট * জবালিয়া চাঁরাদকে খশজতে আবদ্ভ করিতেন। 
কাশ! মিশ্রের বাড়ীর উদ্যানের যে অংশ কুঠিয়া, তাহাৰ চাঁবাদকে প্রাচারে 
ঘেরা, প্রাচীবের মধো তন দিকে দরজা আছে। তাঁহারা দোখলেন, দবঙ্জার ' 
কপাট ভিতর হইতে অগ্গলবদ্ধই রহিয়াঞ্ছে, প্রাচীরের বাহিরে গেলে অবশাই 
দরভ্রা খোলা থাঁকত। কিন্তু আশ্চযে'র বিষয় ভিতবে খোঁজ কীরিয়া তাঁহাকে 
কোথাও দেখতে পাওয়া গেল না। অগঙা। সকলেই আঁধকতৰ চিন্তিত ও 
বাস্ত হইয়া বাহিরে গিয়া খখুজিতে লাঁগলেন। 


“ইীতিউাতি অন্বোষয়া সিংহদ্বারে গেল; 
গাভীগণ মধ্যে বাইয়া প্রভুকে পাইল ॥ 
পেটেব মধ্যে হস্তপদ কমের আকাব। 
মুখে যেন, পুলক নেতে অশ্রধার॥। 
অচেতন পাড় আছে যেন কম্নাঙ ফল। 
বাহবে জাঁডমা অন্ঙপে আনন্দ বিকল ॥ 
গাভবসব চোৌদিকে শখুকে প্রভুর অঙ্গ। 
দর কৈলে নাহ ছাড়ে প্রভুর অজাসঙজা॥ 
অনেক কাঁবল যন না হম চেতন। 

প্রভূবে উঠাইযা ঘরে আনিল ভন্তগণ॥”' 


ঘবে লইয়া আঁসয়া ভন্তগণ সংকাীতন আরম্ভ কবিলেন এবং ভাঁহাৰ 
কর্ণমূলে উচ্চৈঃস্বরে নাম শুনাইতে লাঁগলেন। অনেকক্ষণ এইরুপে নাম শ্রণন 
কনাইবাব পর বাহ্য চেতনা 'ফারযা আসিল এবং সঙ্গে সহ্গে হসশপদ প্রসারিত 
হইমা দেহের পৃববিং স্বাভাবিক অবস্থা হইল। [তিনি উঠিয়া বসলেন এবং 
উঠিদ্য বঁসিমঘা চমাকতেব শশয় ইাতিউাতি' আারাদিকে ঢ।হয়। দোখিলেন। পে 
ভবাঁবহবল গদগদস্বরে স্ববৃপকে জিজ্ঞাসা করিলেন, “আমা কোথায় আনল * 
আমি বৃন্দাবনে গোপীগণেব সহিত কৃষ্ণেন লালা-হাসাপরিহাস, বঞ্ঞাবস 
দোঁখয়া আনন্দসাগবে ভাঁসতোছলাম। তোমরা জোব কন্যা আমাকে সেখান 
হইতে লইয়া আসয় বাত কাঁবলে।" আতশর দনশীখত চৈওনাদেব স্ববৃপকে 
সান্ত্বনার জন্য ইীঞ্গত কাঁরলে রসজ্ঞ স্বরূপ ভাগবত হইতে কৃষ্ণবিরোগাবধ লা 
গোপশগণেব আক্ষেপধনিস্ডিক শ্লোক শংনাইলেন। সমধ্ব শ্লোক শহশির। 
তাহাব অন্তরের ভাব গাঢ়তর হইল । এই প্রকাবে অহনহঃ প্রিষতম পরমা খরা 
শ্রীকৃষ্ণের দর্শন লাভ কাঁরয়া, তাঁহার সাঁহত 'মাঁলত হইয়া, তাঁহার প্রেমমাধ ব- 


১ দেউটি__মশাল। 


৩২৮ শ্রীশ্তরীচৈতন্যদেব 


রস পান করিয়া প্রেমিক সন্ন্যাস" হীন্দ্রয়গম্য মায়িক জগতের বাঁহরে, বিরজার 
পরপারে, অপ্রাকৃত বস্ময়লোক গোলোকধামের কেন্দ্রস্থানে প্রকট নিতাব্‌ন্দাবনের 
মাধন্মরস, মত?বাসণ ভন্তগণের গোচরীভূত করাইতে লাগিলেন। 

শরৎকালে বিমল চন্দ্রাকরণে পুলাঁকতা ধরণ যখন স্ব*নালোকের ন্যায় 
প্রতীয়মানা হন,- জাতি যুথ মল্লিকা মালতী শেফাঁলর গন্ধে চাঁবাঁদক 
ভরপুর হইয়া থাকে, তখন সকল মনুষ্যের মনেই নিখিল সৌন্দর্যের আকব- 
ভূমি সেই চিবসন্দবে দর্শন-ল।লসা জাগে। ভাবুকের প্রাণ মিলনতৃষ্কায় 
ব্যাকুল হয় । এই শারদীয়া পূর্ণিমা নিশীথেই ভক্তের প্রতি ভগবানের কৃপার 
পরাকান্ঠা--প্রেমমরের প্রেমলীলার রাসক্রীড়া অনুষ্ঠিত হয়। চৈতন্যদেব এই 
সকল রান্রতে নিদ্রা ধাওযা ত দুরেব কথা, শুইতে বাঁসতে এমনাক ঘরের 
[ভিতর স্থির হইযাও থাকিতে পাঁবতেন না। বৃন্দাবনভবে ভাবিত হইয়া 
অন্তরত্গ-সঙ্গে 'কৃঞ্চকথায়’, ভাগবতাঁদ ভাঁওশাস্রোন্ড প্রেমলীলারস আস্বাদনে 
নাশষাপন করিতেন। কোন কোন রাত্রে আবার কৃষ্প্রেয়সশ গোপাঞ্ানার ভাবে 
অন:প্রাণত হইয়া অ*তরঞ্গগণের সত্গে পুরীর উপবনসমনূহে ভ্রমণ কাঁরতেন। 
ভাব যখন গাঢ় আকার ধারণ করিত এবং তান নিজেকে ও পাঁবদশ্যমান 
জগৎকে বিস্মৃত হইতেন, তখন তাঁহার সমাধি-পারিশুদ্ধ অন্তঃকরণে অন্তর্"শায় 
জগংকারণ পবমা্থা সংঁচৎং-আনন্দ শ্রীকৃষ্ণের মাধূর্য-রসময় লশলা স্ফীরত 
হইত। আবাব সেই অলোঁকিক ভাবের উপশম হইলে, তাঁহার শ্লীমুখ হইতে 
এঁ সবের বর্ণনা শুনিতে পাইয়া ভন্তগণের প্রাণেও উল্লাসের সঞ্জার হইত। 

একদিন এইবৃপে শারদীয়। নিশিতে িশানাথের আগমনে ধরণী অপুর্ব 
শ্রী ধারণ কাঁবিলে. ভাবূক সন্নসণ ভন্তগণসহ পুরীর উপবনসমূহে এমণ 
কাঁরতে বাহিব হইলেন। সকলেরই মন অন্তর্মখশ এবং চিত্তে বৃন্দাবনলনলার 
চিত্ৰ পাবস্ফুট হইয়াছে । এক স্থানে বসিয়া তাহারা ভগবদ ধ্যানে মগ্ন হইলেন। 
হঠাৎ স্বর্‌পের চমক ভাঙল । তান চৈতন্যদেবের দিকে দৃষ্টি ফিরাইলেন, 
কিন্তু তাঁহাকে দেখতে পাইলেন না। চারিদিকে ইতস্তওঃ দৃষ্টি সপ্চালন 
করিলেন,._কোথাও তাঁহাকে দেখা গেল না। উঠিয়া অনুসন্ধান কাঁরলেন, 
বাগানের ভিতব খ-ুঁজলেন, পাইলেন না। স্বরূপ অতীব বিস্মিত ও চিন্তিত 
হইয়া ভন্তগণসহ খুজতে বাহির হইলেন এবং চারাঁদকে অন্য লোক পাখাইয়া 
স্বয়ং জনকয়েক ভগ্ডসহ সমুদ্রেব িনাবে 'কনারে অনুসন্ধান কাঁবতে লাঁগলেন। 
এদিকে চৈতনাদেব ভাবাবিষ্ট অবস্থায় সকলের অলক্ষিতে বিদ্যুদ্বেগে বাঁগচা 
হইতে বাহর হইয়া চন্দ্রকরাজ্জবল যমুনাতীরে গোপগণ সঙ্গে শ্রীকৃষ্ণ 
জলকেলি করিতেছেন ইহা দর্শন কাঁরয়া যমুনা জ্ঞানে সমুদ্রে ঝম্প প্রদান 
কারয়াছেন। তখন সমুদ্রে ভটাব টান পাঁড়য়াছিল, তাঁহাব দেহ ভাটার টানে 


ভন্তিমার্গের চরম অনুভব-ল"লা সংবরণ ৩২৯ 


কোনারকের » দিকে ভাসিয়া চালতোঁছল। শ্রীকৃষ্ণের লশলানূভবে তখন তাহার 
অন্তর্দশা, দেহাত্মবৃদ্ধি সম্পূর্ণ বিলীন। কাজেই তিনি বাহাসংজ্ঞাশ্‌ন।। 

রান্রকালে মাছ ধাঁরবার জন্য এক ধাবর সমুদ্রের কিনারে জাল পাওয়া 
বাঁসযাছিল। ভাটার টানে ভাসিয়া গয়া অসাড় দেহ জালে আটকাইলে সে ' 
খুব বড় মাছ মনে করিয়া টানিয়া তারে তুলিয়া আনল। কিন্তু কাছে গয়। 
যখন দেখল মাছ নহে মানুষ, তখন তাহার ভয় ও বিস্ময়ের সীম। রহিল না। 
জালিয়া ভয়ে ভয়ে অসাড় দেহকে জাল হইতে খুলিল এবং এক পাশে বািৰ 
উপর রাখিয়া দিল। দেহ স্পর্শ কারবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শবীরে 
এক প্রবল শিহবণ উপস্থিত হইল। ভীত ধাঁবর নিশ্চয় কাঁরল, তাহাকে 
ভূতে ধাঁরয়াছে। বেচারী জোরে' জোরে ভগবানের নাম লইতে আরম্ভ কাবিল 
এবং তাড়াতাড়ি জাল গুটাইয়া কাঁধে ফেলিয়া ঘরের দিকে ছনটিয়া চলিল। 
কিন্তু ভাল রুপে ইচ্ছামত চলিতে পাবিল না! ক্রমশঃই যেন আবেশেব ঘোর 
বাড়িয়া চলিল। শেষে সে আর নিজেকে সামলাইতে পারিল না, হযাঁসয়া- 
কাঁদিয়া নাচিয়া-গাহিয়া পাগলের মত চলিতে লাগল, মুখে কিন্তু আঁববাম 
হাঁরনাম। 

স্বরূপ সঙ্গিগণসহ চৈতন্যদেবেৰ সন্ধানে সেই দিকেই চালিয়াছেন, 
কয়দ্দুরে গিয়াই জালিয়ার সঙ্গে দেখা হইল । জাঁলয়ার ভাব দোঁখয়া সারূপ 
অতীব 'বাস্মত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, "এইবূপ করিতেছ কেন £ 
আর এই রাস্তায় অন্য কাহারও সাঁহত দেখা হইযাছে ক" জালিয়া 'আঁতিশয় 
কাতবস্বরে ভীত ভাবে বাঁলল, "ঠাকুর আজ আমি বডই বিপদ ঠোথাছি। 
সমুদ্রের কিনাবে জাল পাতিয়া বো রা ত্র মাছ দা, নস নামেন গুণে 
কখনও কোন [বিপদে পাঁড নাই। কিন্তু আজ বড়ই মুস্কিল হইলাছে, আমার 
জালে এক মড়। আটকাইয়।ছিল। তাহাকে টানিয়। ভুলি,৩ই আহার ভিতরের 
ভূত আমাকে চাঁপযা ধাঁরয়াছে। কিছুতেই ছাড়ভেছে না, কত ভগবানের নাশ 
লইতোছ, কিন্তু কছুই ফল হইতেছে না, ববং আরও যেন জোব কাঁবঙডেছে। 
নিজেকে কোন প্রকারে সামলাইতে পারতেছি না। তাই বোজাব কাছে চলিযাছ্ি 
সে যাঁদ ভূতকে ছাড়াইতে পারে ।” স্ববূপ জালিযাকে সান্ননা দিবা বলিলেন 
“তোমার কোন ভয় নাই, আমিও খুব বড় ওঝা’, এখনই ভোমাব ভূত ছাড়াইধা 
দিতোঁছ।” এই বালয়া স্বর প ধীবরেব মাথায অভ্যহদত বাখিলেন এবং 
মন্দ পাঁড়য়া তিন চাপড় দয়া বলিলেন, “ভূত পলাইয়া গিয়াছে।” 

“আমি বড় ওঝা জানি ভুত ছাড়াইতে ৷ 
মন্ত্র পাড় শ্রীহস্ত দিলা তার মাথে॥ 


১ কোনারক-- কোলাক । 


৩৩০ শ্রীশ্রীচেতনাদেব 


তন চাপড় মারি কহে ভূত পলাইল। 
ভয় না পাইও বাল সুস্থির কাঁরল॥ 
একে প্রেম তাতে ভয় দ্বিগুণ অস্থির । 
ভয় অংশ গেলে সেই হইল সস্থর ॥” 


অভয় পাইযা জালিয়া সুস্থিন হইলে, স্বরূপ বলিলেন, “তুমি যাঁহাকে 
জালে পাইয়াছ, তিনি শ্রীনৎ শ্রীকৃষচৈতন্জী মহারাজ--ভগবদূভাবে আবিষ্ট 
হইয়া সমুদ্রে পাঁড়য়া থাকিবেন। তাঁহার স্পর্শে তোমার অন্তরে হারি-প্রেমের 
উদয হইসাছে। ইহা ভূতের আবেশ নহে । আমরা তাঁহাকে দেখিতে না পাইষা 
খ-ুগিতে বাহিব হইযাছি। চল তাঁহাকে কোথায় রাঁখয়া আঁসযাছ আমাদের 
দেখাইযা দাও।” স্ববৃপের বাকে; জালিয়া অতীব বিস্মিত হইযা বালল 
“মহাশয় । এই দেহ অভি দীর্ঘ বিকৃতাকাব,-তাঁহার দেহ কখনও এইরূপ 
হইঠে পাবে না।” স্ববৃপের আগ্রহে জালিয়া তাহাদিগকে লইয়া গিয়া সমুদ্রের 
কিনারে বালুকাব উপর স্থাঁপত দেহ দেখাইযা দিল। প্রাণের আরাধ্য দেবতাকে 
এইবূপ অবস্থা দেখিতে পাইয়া ভন্তগণ কাঁদতে লাগলেন। আত্মসংখরণ 
কাঁবয়া »বরপ আঁত সন্তর্পণে দেহ ধারণ করিলেন এবং ধারে ধারে গাত্রস্থ 
বালি ঝাঁড়যা মুছিয। ও পাবিধানেব আর্দ কৌপশীন পরিবর্তন কবাইয়া নিজের 

শুক বাঁহ্বাস মোয়া তাহার উপরে শযন করাইলেন। সংগা ভন্তগণকে 
ইাঁগ্ত কাঁবলে, তাঁহারা জোবে হবিনাম করিতে লাঁগলেন। সুমধুর সংকীর্তন 
আরম্ভ হইল। স্বর্প ভালরুপে পরণক্ষা কবিয়া বুঝলেন, চৈতন্যদেবেব 
ঘোর অন্তদর্শা। তিনি তাঁহার কণমূলে জোরে জোরে কৃষ্ণনাম শুনাইতে 
আরম্ভ কাঁবলেন, এইভাবে কিছুক্ষণ নাম শহুঠইবার পর দেহে বাহ্যচেতন। 
দেখা দিল এবং সকলের প্রাণ আশ্বস্ত হইল। কিছুক্ষণ পরে চৈতন্যদেব 
নিদ্রোথিতের নম উঠিঘা বসিলেন। কিন্তু তখনও বাহাজগতে মন নামে নাই 
অধ বাহাদশা'। 

“তন দশায় মহাপ্রভু রহেন সর্ককাল। 
অন্তর্দশা বাহ্যদশা অর্ধবাহ্য আর।” 

' অন্তদশাতে (ঞড়সমাধি) ভগবানের সাঁহত পূর্ণ মিলনে, মন বুদ্ধি তাহাতে 
সম্পূর্ণ বিলীন হওয়ায়, দেহায্ব্দ্ধ থাকে না। দেহ স্পন্দনহীন জড়বদ্তুর 
নায় প্রতীত হয়। তখন বাহাক কোন প্রকার চেস্টা বা কথাবার্তা বলা চলে 
না। সেই অবস্থা হইতে কিছু নাচে নামিলে দেহে চেতনা দেখা যায়। অর্ধ বাহ্য 
দশায়ভব সমাধিতে তখনও মন বাহ্য জগতে আসে নাই। হাবভাব, চেষ্টা, 
কথাবার্তা, অন্ত্তের অদ্ভূত উপলাব্ধর বার্তাই প্রকাঁশত হয়। এই অবস্থা 
হইতে আরও নখচে নামিলে বাহাদশা_জাগ্রত অবস্থা-তখন বাহজগতের 


ভান্তুমার্গের চবম অনুভব -লীলা সংববণ ৩৩১ 


জ্ঞান হয়৷ হন্দ্রিয়গণ বিষয় গ্রহণ করে দেহেব অনুভব হয়। অ্ধ-বাহাদশাপ্রাপ্ত 
চৈতন।দেবের 'আধ আধ' বাকাসকল শুনিধা বসজ্ঞ স্বরূপ বুঝিতে পাবিলেন -- 
ভিন ব্রঙ্গে যমুনা-প্লনে দাঁড়াইয়া শ্রীশ্রীবাধাকুষ্ণেব প্রেমলীলা -গোপশগণ- 
সঙ্গে জপকেলি দর্শন কবশঃ উল্লাসত হইয়াছেন। সেই অলৌকিক অতগীশ্দ্য় 
রাজের বাত? শুনিয়া এবং তদ্দর্শনে প্‌লাকতঙ ভাহাব ভাবোজ্জঞল মনোহর 
মুখমণ্ডলের দীশ্তি দেখিষা ভন্তগণেব অপাব আনন্দ হইল। তৎপরে তান 
ক্রমে কমে বাহাদশায 'ফাঁরযা আসি:লেন এবং স্ববংপ ও ভক্তগণেব সেব।- 
শুরা ক9ৎ সুস্থ হইয়া ভগ্তগণ-সঞ্জে কৃঠিযাতত ফাবলেন। 


শেষ সমে এই ভাবে দেহা য়বুদ্ধি বিবাহিত থাকলেও মাড৬৩ সস! 
বদ্ধা জননীব খবব লইবাব এবং তাঁহার পাদপদ্মে ভন্ষিপূর্ণ প্রণাম নিবেদন 
কারবার জন্য মধে। মধো প্রিম অনুগত পণ্ডিত জগদানন্দকে বশ্গদেশে 
পাঠাইতেন। চৈঙনাদব ভগদানন্দকে প্রেমন্ববে বাশিতেন - 


“নদীয়া চলহ মাতাকে কাহও নমস্কাব। 
আমাব নামে পাদপদ্ম ধাঁবও তাঁহাব ॥ 
কাঁহও তাঁহাকে তুমি করহ স্মবণ। 
নিত আসি আম তোমার বন্দিয়ে চরণ ॥ 
যোদনে তোমার ইচ্ছা কবাইতে ভোজন। 
সোঁদনে অবশা আমি কারনে ভক্ষণ॥ 
Fs বাহ আম শোমাব মান্দ্রাতে। 
বং জশব তাবং মাম নাবব ছাড়তে” 


[ৎসবেব দিনে গোপলশলাল শেষে তিনি আশ্রীজগন্নাথদেবের প্রসাদপ 
যে মলাবান বস্ত্র পাইতেন, তাহা পবেবিই নায় স্বামী পবমানন্দ পুরীর 
আদেশানুযাষণ প্রতি বংসব জননীকে পাইতন, তংসচঙ্ছো গ্রীহীজগন্নাথের 
উত্তম উত্তম প্রসাদ পাঠাইতেও ভূঁলিতেন না। এমনাঁক, ভন্তগণের জন)ও 
মহাপ্রসাদ মালাচন্দনাঁদ প্রেম সহকারে প্রতি বৎসর নিয়মিতরূপে পাঠাইতেন। 

একবাব জগদানন্দ নবদ্বীপে শচীদেবীকে দর্শশাল্তে, শাশ্তপররে গিয়া 
অদ্বৈত আচার্যের সাহত সাক্ষাৎ করিষা ফারবার সময়ে বন্ধ আচার্য তাঁহার 
নিকট একটি সংবাদ বালষা দিলেন, চৈতনাদেবকে নিবেদন কাঁববার জনা। 
সংবাদটি এমনই হেস্মালিব ভাষায় বললেন যে একমাত্র গৈতন্যদেব ভিন্ন অন্য 
কেহ উহার মর্ম গ্রহণ কাঁরতে সমর্থ হইবেন না? 


প্প্রভুকে কাহও আমার কোটি নমস্কার । 
এই ‘নিবেদন তাঁর চর.ণ আমার ॥ 


৩৩২ শ্রীশ্রীচৈতন্যদেব 


বাউলকে কাহও লোকে হইল আউল। 
বাউলেরে কহিও হাটে না 'বিকায় চাউল 
বাউলকে কহিও কাজে নাঁহক আউল। 
বাউলকে কহিও ইহা কাঁহয়াছে আউল ॥৮ 


আচার্ষের হে'য়ালি শুনিয়া জগদানন্দের হাঁস পাইল । তান পুরণতে 'ফারবার 
পর চৈতন্যদেবকে যখন উহা শুনাইলেন,_ 


“তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা। 
তাঁর এই আজ্ঞা বলি মৌন রাহলা॥” 


কিন্তু তরজা শুনিয়া স্বরুপের মনে অতাঁব বিস্ময় জন্মিল; তান 
উদকণ্ঠিত হইয়া চৈতন্যদেবকে ইহার অর্থ জিজ্ঞাসা কাঁরলেন। 


“প্রভু কহে আচার্য হয় পৃজক প্রবল । 
আগমশাস্ত্রের বিধি-বিধানে কুশল ॥ 
উপাসনা লাগ দেবের করে আরাধন। 
পূজা লাগি কতকাল করে আরাধন॥ 
পৃজাশীনর্বাহ হৈলে পাছে করে 'বিসজন। 
তরজার কিবা অর্থ না জানে তাঁর মন॥ 
মহাযোগেশবর আচার্য তরজাতে সমর্থ। 
আমিও বুঝিতে নারি তরজার অর্থ॥ 
শুনিয়া বিস্মিত হৈল সব ভন্তগণ। 
স্বরূপ গোসাঞি কছ: হইলা বিমন॥ 
সেই দিন হৈতে প্রভুর আর দশা হৈল। 
কৃষ্ণের বিরহদশা দ্বিগুণ বাড়িল॥” 


শ্রীকৃষ্ণের মথুরাগমনে শ্রীমতীর মনে যেরুপ ব্যাকুলতার উদয় হইয়াছিল. 
এখন হইতে তাঁহার অন্তরে সর্বদাই সেই ভাবের স্ফুরণ হইতে লাগিল। 
মাঁণহারা ফাঁণর মত হইয়া অবলা গোপবালা যে সকরুণ আক্ষেপ কাঁরয়া- 
ছিলেন, তাঁহার দেহমনে যে অত্যদ্ভূত প্রেমবিকার প্রকাশ পাইয়াছিল, ভান্ত- 
শাস্ে যে অত্যদ্ভুত প্রেমোল্মাদ অবস্থার উল্লেখ দেখা যায়, চৈতন্যদেবের মধ্যে 
এখন তাহা মৃর্তিমান হইল । স্বরূপ রামানন্দকে প্রিয় সখাজ্ঞানে অন্তরেব 
ভাব ও মর্মব্থা সময়ে সময়ে প্রকাশ কয়া বালতেন। তাঁহারাও সর্বদা কাছে 
কাছে থাকিয়া, প্রাণপণ সেবা, সপ্রেম বচন, রসপরর্ণ শ্লোক ও সঙ্গততাদির 
চ্বারা তাঁহাকে সান্ত্বনা দিতেন। 


ভক্তিমার্গের চরম অনুভব-লালা সংবরণ ৩৩৩ 


“এই মত দিনে দিনে স্বরূপ রামানন্দ মনে 
নিজ ভাব করেন বাঁদত। 

বাহিরে বিষজবালা হয় অন্তরে অমৃতময় 
কৃষপ্রেমের অদ্ভুত চারত॥ 

এই প্রেমের আস্বাদন তগ্ত ইক্ষু চর্বণ 
মুখ জলে না যায় ত্যজন। 

সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে 
বিষামৃতে একন্র মিলন ॥” 


তাঁহার দেহে-বাকো-মনে প্রকাশত এই অপূর্ব প্রেমের পাঁবচয় ও পররন্গ 
পরমাত্ম। শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্যমাধূর্ষের আস্বাদ পাইনা অন্তরঙ্গ ভন্তরগণ 
আনন্দে ভাসতে লাগলেন। আবার চৈতন্যদেবেব ভগবদাীবরহে ব্যাকুল 
আতিপ্রকাশ এবং আনদ্রা ও অনাহারে ক্ষীণ-কৃশ দেহ দেখির। দুঃখে ভন্তগণের 
প্রাণ বিদীর্ণ হইতে লাগল; তাঁহার এই সময়ের ভাব লক্ষ্য করিয়াই 'চৈতন্য- 
চরিতামত'কার নিম্নোদ্ধৃত শ্লোক এচনা কাঁরয়াছেন _ 


“কৃষ্ণাবচ্ছেদজাতার্ত্যা ক্ষীণে চাঁপ মনস্তনু। 
দধাতে ফ্ল্লতাং ভাবৈর্যস্য তং গৌরমাশ্রয়ে ॥” 


শ্রীকৃষ্ণ-বিচ্ছেদজানত আ্তিতে তনমন ক্ষীণ হইলেও যাঁহার প্রেমভাব ভন্তগণকে 
প্রফনল্লতা দান করে, সেই গৌরাঙ্গ প্রভুর চরণে শরণ লইলাম। 

যাহারা দেহসুখে আসন্ত, তাহাদের নিকটই শারীরক দুঃখকম্ট ভয়াবহ, 
কিন্তু যাঁহার দেহে আত্মবৃদ্ধি নাই. দেহ আছে কিনা সর্বদা এই স্মৃতিও থাকে 
না, তাঁহার আবার দেহের কষ্ট কি? উহাও তাঁহার নিকট পোশাক-পারিচ্ছদের 
তুলা কখনও ব্যবহৃত হয়, কখনও হয় না। তাঁহার জীবনে ভগবদীবরহে' যে 
আর্ত দেখা যায়, উহাই গভীর আনন্দের সেতু। অপরের চক্ষে দুঃখরুপে 

তভাভ হইলেও প্রোমকের নিকট উহা অতুলনীয় আনন্দেরই আভব্যান্ত। 
বিরহের মধ্যেই প্রে মর মাধুর্যরস সমধিক আস্বাদ করিয়া ভন্ত পুলাঁকত হন। 
বাহিরে উহা দুঃখরুপে দেখা গেলেও প্রেমিক ভক্তের অন্তরে তখন ভগ্গবৎস্ফুরণে 
অপার আনন্দেরই প্রোত প্রবাহত হইতে থাকে । এই 'িরহ-ব্যাকুলতাই প্রেমিক 
ভক্তের সাধ্য বস্তু । ভগবান আনন্দময়; তাঁহার হৃদয়ে তাঁহার স্ফুরণের অনুভব 
আনন্দের আকর। বিরহ-ব্যাকুলতা যতই তাঁব্র হয় উপলাব্ধও ততই গভীরতর 
হইয়া থাকে, এমনাঁক পাঁরণামে সেই আনন্দ-সমযুদ্রে ভন্তের পৃথক আঁস্তিত্ব 
পর্যন্ত বিলীন হইয়া যায়। সংসারী জীব 'বিষয়-ভোগ-জানিত আনন্দে ক্ষাঁণক 
আত্মহারা হইলেও পরমূহূর্তে তাহার চণ্টল মন শত কামনার টানে দেহোন্দ্রয়ের 


৩৩৪ শ্রীশ্রীচৈতন্যদেব 


প্রতি ধাবিত হয়। কিন্তু বাসনা-বিহণন, দেহাত্মবুদ্ধ-বিরাহত প্রোমক ভন্তের 
শুদ্ধ মনদ্রমর, প্রীভগবানের চরণকমলে আত্মম*ন হইয়া অনন্তকাল ধরিয়া মধুরস 
পান করে। তাহাতে বিরহ মিলন প্রভাতি নানা ভাবের সণ্টার হইয়া বসেরই 
মাধুর্য বাড়ায়। প্রেমিকের অন্তরে প্রেমময়ের দিব্য স্ফৃর্ত নিবন্তর প্রকট 
থাকায় কখনও আনন্দের অভাব হইতে পারে না। সংসারের যে কোন প্রিয় 
বস্তুতে যতই টান থাকুক না কেন. মানুষ নিজের দেহকে বিস্মৃত হয না - 
হইতে পারে না। ধন নষ্ট হইবার পরেও কৃপণের জীবনধারণের ইচ্ছা থাকে : 
পাঁতহারা সতীঁকেও নিদ্রার কোলে আরামে শয়ন কাঁরতে দেখা যায়; পত্রহাবা 
মাতাও অন্নগ্রহণ করিয়া ক্ষুনিবৃত্ত কবেন। দেহাত্ববাদ্ধ প্রবল থাকায় দৌহক 
সৃখদ:ঃখ আতক্রম করা সাধারণ জীবেব সম্ভব হয় না। দেহাত্মব্দ্ধ-ীবসার্জত 
প্রোমক ভক্তের অন্তরে স্বীয় ভাবানুযায়ী সিদ্ধ দেহের স্ফুরণ হয় এবং 
প্রিয়তম প্রেমময় ভগবান ভিন্ন আর কোন বাহ্য বস্তুর প্রাতি বিন্দুমাত্র আকর্যণও 
তাহার থাকে না। দোঁখতে পাওয়া যায় এই সময়ে চৈতন্যদেবের আহার, নিদ্রা, 
জীবনধারণ ইত্যাদিতে কছুমাত্র উদ্যম বা আকাঙ্ক্ষা ছিল না, ঈশ্বনেচ্ছায় 
উহা স্বভাববশে চলিতেছিল আর ভন্তগণ তখন বিশেষ সাবধানতার সহিত 
তাঁহার দেহের প্রতি ষক্রবান হইয়াছলেন। 

একদিবস গভশব বারি পর্যন্ত স্বরূপ তাঁহাব সাহত ভগবংপ্রেম-প্রসতগ 
করিয়া নিজের বিছ্বানায় গিয়া শয়ন কাঁবশ্নাছেন, গোঁবন্দ কুঠিয়ার দ্বারদেশে 
শুইয়া আছেন। শেষ রানে কাতন স্বরে গোঁ গোঁ শব্দ শহনিয়। স্বরুপের 
নিদ্রাভঙ্গ হইল, চমকিত হইয়া গোঁবন্দকে ডাকিয়া উঠাইলেন। চৈতন্যদেবের 
কুঠিয়ার ভিতর প্রবেশ কাঁরয়া যে করুণ দৃশ্য উভয়ের চোখে পাঁড়ল. তাহা 
দেখিয়া স্বরূ্প-গোঁবন্দ অত্যন্ত বাঁথত হইলেন। তাঁহাব নাক, মুখ, গণ্ডদেশ 
ক্ষতাঁবক্ষত, তাহা হইতে রন্ত ঝাঁরতেছে। 


“দীপ জবালি ঘরে গেলা দেখ প্রভু মুখ। 
স্বরৃ্প-গোবিন্দ দোহার হৈল বড় দুঃখ ॥ 
প্রভুকে শয্যতে আনি শয়ান করাইল। 
কাঁহা কৈলে এই তুমি স্বরূপ পুঁছিল ॥ 
প্রভু কহে উদ্বেগে ঘরে না পারি রাহিভে। 
দ্বার চাহ 'ফাঁর শীঘ্র বাহির হইতে ॥ 
দ্বার না পাইয়া মুখে লাগে চার ভিতে। 
ক্ষত হয় রক্ত পড়ে না পাই যাইতে ॥” 


স্বরূপ বুঝতে পারলেন, চৈতনাদেবের দিব্যোল্মাদ ভাব প্রকাঁশত হইয়াছে, 
দেহের প্রাত বিন্দুমাত্র খেয়াল নাই। ধিাশিম্ট ভন্তগণের সঙ্গে য্যান্ত করিয়া 


ভান্তমার্গের চরম অনুভব_লাীলা সংবরণ ৩৩৫ 


স্বরূপ তদবাঁধ তাঁহার দেহ রক্ষার জন্য আবও সতর্ক হইলেন। দামোদরের 
অনুজ শঙ্কর চৈতন্যদেবের বিশেষ স্নেহের পাত্র ছিলেন এবং শঙ্করের 'নদ্াও 
খুব অল্প ছিল। সেই দিন হইতে স্থির হইল শঙ্কব চৈতনাদেবের কুঠিয়ার 
ভিতরে তাঁহার কাছেই শবন কাঁরবেন। সকল ভর্ডেব সাঁনর্ন্ধ অনুরোধে * 
চৈতনাদেবও ইহাতে সম্মতি দিলেন। তদবাঁধ বারে শঙ্কর তাঁহাৰ পদতলে 
শয়ন কাঁরয়া থাঁকতেন। 


“শঙ্কব কবেন প্রভুব পাদসংবাহন। 
ঘুমাইয়া পডেন তৈছে কবেন শযন॥ 
উঘাড় অঙ্গে শঙ্কর পড়িয়া নিদ্রা যায়। 
প্রভু উঠি আপন কাঁথা তাহাবে জড়ায় ॥ 
নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন। 
বাঁস পদ চাঁপ কবে 'বান্র জাগরণ! 
তাহার ভয়ে নারে প্রভু বাহিরে যাইতে । 
তার ভয়ে নারে ভিত্তে মুখাব্জ ঘাঁসতে 1" 


এইভাবে কৃষণপ্রেম আস্বাদনেই দিবানাশ কাটতে লাগল। ইহার 
কিছুকাল পরে বৈশাখী পার্ণমা উপাস্থিত। পঢুবীঁতে চিরকাল বসন্ত খতু 
বিরাজমান থাকলেও বৈশাখে মধন্ধতুর বিশেষ প্রকাশ হয়। সেই সময়ে 
শ্রীশ্রীজগন্নাথদেবের ফুলদোল চন্দনযান্রা উৎসব 1বশেষ সমারোহে অন, ষ্ঠিত 
হইয়া থাকে। পার্ণমা নিশিতে কৌমদ্দীরাশিতে ধবাতল প্লাবিত কাঁরয়। 
ণনশানাথ পূর্বগগনে সমুদিত হইবা মান্র প্রেমিক সন্নমসঈব অন্তবের ভাব- 
সমুদ্র উদ্বোলত হইল ৷ ঘরে থাকা দায় হইল। অন্তবঙ্গ ভক্গগণ-সঙ্গে পুরীব 
সর্বপ্রধান উদ্যান 'শ্রীশ্রীজগন্নাথবন্লভে' গমন কবিলেন। উদ্যানের ভিতরে 
অবাস্থত প্রফুল্লিত বৃক্ষলতাশ্রেণীব মধ্যে প্রবেশ কাঁবলে সকলের অল্ভরেই 
বৃন্দাবনের স্মৃতি জাগরিত হইল । নানাবিধ কুসুমের সুবাসবাহশ মলয়পবনে 
কোকিলক্ৃজনে ভন্তগণের প্রাণ শিহারতে লাগল । তখন ভাবাবষ্ট চৈ তনাদেবেব 
আদেশে সুগায়ক ভন্তগণ জয়দেবেব সুমধুর পদ গাহতে আরম্ভ কারিলেন। 
শুনিয়া চৈতনাদেব আর স্থির থাকিতে পাবিলেন না, নৃত্য আবম্ভ কাঁরলেশ। 
ভন্তগণসত্ো গোপাঁভ্যবে ভাবত সন্ন্যাসী নাঁচযা গাঁহয়া আনন্দ কারিয়া 
উদ্যানে বেড়াইতেছেন, এমন সময়ে অশোকের তলাঘ সুমধুর হাসিমশ্ডিত 
প্রাণারাম শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন। দর্শন পাইয়াই তাঁহাকে ধরিবার জন্য 
ধাবিত হইলেন। কিল্তু দেখা দিয়া মনোচোরা অদৃশ্য হইয়া গেলেন। তিনি 
প্রাণনাথ-হারা হইয়া বাহ্যজ্ঞানশন্য হইলেন, দেহ ভূমিতে ল-টাইয়া পাঁড়ল। 
অন্তরঙ্গগণের সেবায় কিছুক্ষণ পরে বাহ্য চেতনা পাইলেও চতুর্দিকে 'কৃষ্ণ- 


৩৩৬ শ্রীপ্রীচৈতন্যদেব 


অঙ্গগন্ধ' পাইয়া আবার অচেতন হইলেন। তৎংপরে আবার অর্ধবাহ্যদশাপ্রাপ্ত 
হইয়া কৃষ্ণের অশ্গগন্ধ আস্বাদন করতঃ তাহার মাধুর্য বর্ণনা আরম্ভ কাঁরলেন। 


“এই মত গোর হার গন্ধে কৈল মন চুর 
ভূঙ্গপ্রায় ইতি উতি চায়। 

যায় বৃক্ষলভা পাশে কৃষ্ণ স্ফুরে সেই আশে 
কৃষ্ণ ন৷ পায় গন্ধ মাত পায়৷ 

স্বরূপ রামানন্দ গায় প্রভু নাচে সুখ পায় 
এই মত প্রাতঃকাল হইল। 

স্বরূপ রামানন্দ রায় কার নানা উপায় 


মহাপ্রভুর বাহ্যদশা কৈল ॥? 


ভন্ত-সঙ্গে এইভাবে কৃষ্প্রেম আস্বাদন কাঁরয়া প্ার্ণমানিশি আতিবাহত হইল 
তখন স্বরুপ-রামানন্দ অনেক চেষ্টাচারন্র করিয়া বাহ্যজ্রগতে মন ফিরাইয়া 
আঁনলেন। 


রথযাত্রা সমীপবতর্ঁ হইলে প্রাতিবংসরের ন্যায় সদলবলে গৌড়ীয় ভন্তগণ 
আসিয়া উপস্থিত হইলেন। চৈতন্যদেবের নিয়োজিত জননীর তত্ত্বাবধায়ক 
দামোদর পাণ্ডিত এবার আ'সয়া জানাইলেন, আঁতবৃদ্ধা শচখদেবী সজ্ঞানে 
গঙ্গালাভ কাঁরয়াছেন। মাতৃভন্ত তত্ুজ্ঞ সন্ন্যাসীর হৃদয়ে স্নেহময়ী জননীর 
তিরোভাবে শোকের কিরুপ উচ্ছৰাস উতঠিয়াছিল তাহা জানিতে পারা না গেলেও 
এই মায়িক পৃথিবীর প্রাতি তাঁহার আকর্ষণের প্রধান সংযোগসূত্র যে ছিন্ন 
হইয়া গেল, ইহা স্পষ্ট বুঝিতে পারা যায়। দামোদরের নিকট আরও জানা 
গেল, দেবী বষ্ঠুপ্রয়া প্রাণপণে শাশুড়ীর সেবা ও শেষকৃত্য সুচারূরূপে 
সম্পাদনান্তে স্বামিপ্রদত্ত দায় শোধ করিয়া এখন ভগবদৃভজনে পূর্বাপেক্ষা 
অধিক নিবিষ্ট হইয়াছেন। ইহজগতের দিকে আর তাঁহার মোটেই মন নাই 
এমনাঁক দেহের প্রাতও উদাসীন। 


“বিষ্ণুপ্রিয়া মাতা শচীদেবীর অন্তধানে। 
ভন্তদ্বারে দ্বার রুদ্ধ কৈলা স্বেচ্ছাক্রমে ॥ 
তাঁর আজ্ঞা বিনা তানে নিষেধ দর্শনে । 
অত্যন্ত কঠোর ব্রত কাঁরলা ধারণে ॥ 
প্রত্যুষেতে স্নান কার কৃতাহক হঞা। 
হরি নাম কার কিছু তণ্ডুল লইয়া॥ 
নাম মানত এক তশ্ডুল মৃৎপান্রে রাখয়। 
হেন মতে তৃতীয় প্রহর নাম লয়॥ 


ভন্তিমার্গের চরম অনুভব- লশলা সংবরণ ৩৩৭ 


জপান্তে সেই সংখ্যার তণ্ডুল মাত্র লঞ্া। 
যতকে পাক করে মুখ বচ্ছেতে বাঁধয়া ॥ 
অলবণ অনুপকরণ অন্ন লঞা। 
মহাপ্রভুর ভোগ লাগায় কাকুঁত করিয়া॥ 
বিবিধ বিলাপ কান দিযা আচমনধ। 
মুন্টক প্রসাদ মান্র ভুঞ্জেন আপানি॥ 
অবশেষে প্রসাদান্ন বিলায় ভক্করে। 

এছন কঠোর রত কে করিতে পাবে” 


| _প্রীঅদ্বৈতপ্রকাশ 


যথাসাধা মনকে নীচে নামাইয়া গাখিযা বাহাদশাতে থাঁকয়া, চৈতন।দেব 

আতীপ্রয় গোডীয় ভন্তগণ-সঙ্গে পর্ব পর্ব বাবেন ন্যায এবারেও বথমারাব 
উৎসবে আনন্দ সম্ভোগ কবিলেন। তাঁহাব সহজ স্বাভাবিক অবস্থা দেখিম। 
সকল ভক্তের আনন্দ হইল। কিন্তু বাঁহবে সহজ সবল লোকব্যবহার কাঁবলেও 
তাঁহার অন্তবের ভাস পূর্ব প্রবলই বাঁহল এনং গৌডায়ভন্তগণ দেশে 
ফাঁববার পবেই তাহা প্রবলতর আকাবে প্রকাশ পাইল । 

“লীরাধিকার চেষ্টা গেল উদ্ধবদর্শনে ৷ 

এই মত দশা প্রভুর হয বাত্র দিনে॥ 

নিরন্তর হয প্রভূ বিবহ-উন্মাদ। 

ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময বাদ॥ 

বোক্‌পে রক্সেদ্গম দন্ত সব হান। 

ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্জা ফুলে॥ 


এই মত অদ্ভূত ভাব শরাবে প্রকাশ। 

মনেতে শুন্যতা বাক্যে হাহুতাশ ॥ 

কাঁহা ক'নো কাঁহ। পাঁঙ্‌ বজেন্দ্রনন্দন। 

কাঁহা মোব প্রাণনাথ গ্‌রল'বদন ॥ 

ক'ছহাবে কহিল “কবা জান মোব দেখ । 

ব্রজেন্দ্রনন্দন শিণা ফাটে মোর বুক ॥” 

এই অদ্ভূত প্রেমের উদ্দাম বেগে নববপা ধাবণ অসম্ভব হইয়া পাঁড়ল। 

রামানন্দ, স্বরূপ, গোঁবন্দাদ সেবকগণ প্রাণপণে যত্ন কাঁবয়াও উহা আর রক্ষা 
করিতে পারিলেন না! কিছুকাল পবে, অটচল্লিশ বংসর বসে ( ১৫৩৩ 
খঙ্টাব্দে) চৈতন্যদেখ মানবলশলা সংসবণ কাঁবষা তাঁহার প্রাণনাথ রঙ্গনাথেব 


২২ 


৩৩৮ শ্রীপ্রীচৈতন্যদেব 


সহিত চির-মিলিত হইলেন। কাহারও কাহারও মতে রথযান্ায় কর্তনের 
সময়ে ভাবাবেশে পাঁড়য়া গিয়া দেহে গুরুতর আঘাত লাগে সেই জন্য তানি 
অসহস্থাবস্থায় গুশ্ডিচাবাড়ীর পাশেই অবস্থান করেন। পরে সেখানেই 
ভাবাবস্থায় দেহত্যাগ হয় এবং গ্শ্ডিচাবাড়ীতেই তাঁহার পাবত্র দেহ সমাহিত 
করা হয়! অপর মতে ভাবাবস্থায় শ্রীশ্রীজগন্নাথকে আলিঙ্গন কাঁরয়া তাঁহাতেই 
তিনি সম্পূর্ণভাবে বিলীন হইয়া যান। অন্যেরা বলেন তাঁহার আঁতীপ্রঘ 
গদাধর পণ্ডিতের কুঠিয়াতে ভাবাবেশে দেহত্যাগ করেন এবং সেই স্থানেই 
গোপানাথ বিগ্রহের পাশে তাঁহার পবিত্র দেহ সমাধিস্থ করা হয়। এই সম্বন্ধে 
'ভন্তিরত্কাকর' নামক প্রামাণিক গ্রন্থে এইরূপ াখিতি আছে যে, চৈতন্যদেব 
অপ্রকট হইবার অত্যজ্প পর্বে আচার্য নরোত্তম তাঁহাকে দর্শন কারবার আশায় 
পুরীতে আসেন। কিন্তু নরোভ্তম পেশছিবার পূর্কেই চৈতন্যদেব মহাপ্রস্থান 
করেন। ভগনমনোরথ নরোত্তম শোকাকুল হইয়া গদাধরের কুটীরে উপস্থিত 
হইলে পণ্ডিতের সেবক অশ্রুপূর্ণলোচনে তাঁহাকে চৈতন্যদেবের সমাধিস্থান 
দেখাইয়া বলেন, 


“অহে নরোত্তম এইখানে গোৌরহাব। 

না জান কি পাণ্ডতে কাঁহলা ধীব ধীর ॥ 

দোহার নয়নে ধারা বহে আতিশয়। 

তাহা নিরাঁখতে দ্রবে পাষাণ হৃদয় ॥ 

ন্যাস-শিরোমাণ চেস্টা বুঝে সাধ্য কার। 

অকস্মাৎ পৃথিবী করিলা অন্ধকার ॥ 

প্রবোৌশলা এই গোপানাথের মান্দরে। 

হৈলা অদর্শন পুনঃ না আইলা বাহবে॥” 
__ভান্তিরক্কাকর 


টগগংহার 


চৈতন্যদেবের তিরোভাবের পর তাঁহার প্রিয় অল্তরঞ্গণের কেহ কেহ, আত 
অজ্পকালের মধোই ইহলোক পাঁরত্যাগ করিয়াছিলেন। তাঁহার প্রদত্ত দায় 
জীবাশক্ষার নিমিত্ত যাঁহ্যাদগকে আরও কিছুকাল মানবদেহ ধারণ কাঁরতে 
হইয়াছিল তাঁহাদের জীবনের একমাত্র ব্রত হইল. তাঁহারই স্ম্ণ মনন ও 
লশলাকীর্তন। দেবী বিষ্ুপ্রিয়ার সাধনভজনের মাতা এবং জণবনযাপনের 
কঠোরতা আরও বৃদ্ধি পাইল । তাঁহার সেই 'বস্ময়জনক ৩পস্যা দোঁখয়া 
আঁতবড় পাষণ্ডের হৃদয়ও 'বগাঁলত হইত। বাড়ীর চভাঁদকে উচ্চ প্রাচীরে 
ঘেরা, ভিতবে কাহারও প্রবেশ কারবার উপায় নাই--সদর দরজা ভিতর হইতে 
বন্ধ। মিশ্র-পারবারের অনুগত সেবক ঈশান তখন দেহত্যাগ করিয়াছিলেন । 
দেবীর পদাশ্রত সেবক বংশশঈবদন এবং চৈতন।দেবের নিয়োজিত তত্ব ববায়ক 
দামোদর পণ্ডিত তখনও বর্তমান। তাঁহারাই সমস্ত দেখাশুনা করিতেন । 
প্রয়োজনমত শব্ধ; তাঁহাদের ও পাঁবচাঠরকা বা সৌবকাগণেরই বাড়ীর ভিতরে 
তায়াতের আঁধকার ছিল। প্রাতঃস্নানান্তে দেবী স্বয়ং ভজনমাঁন্দরে প্রবেশ 
করিয়া তৃতীয প্রহর পর্যন্ত রুদ্ধদ্বার গৃহে ভজনে নিরত থাকিতেন। সেই 
সময়ে কেহই তাঁহার নিকটে যাইতে পারতেন না। আহারের পর অপরাহে 
নাঁদর্ট সম"য় দেবীর আদেশে দ্বার অর্গলমনুন্ত হইত। সেই সময়ে বিশেষ 
কৃপাপ্রাস্ত ভন্তগণ আসিয়া তাঁহার প্রীচরণে দণ্ডবৎ প্রণামানন্ঙর প্রসাদকাঁণকা 
গ্রহণ করিতেন। 
দাস গদাধর নামক জনৈক 'বাশিষ্ট ভন্ডতকে, চৈতন্যদেব বঞ্গদেশে ভান্তধর্ম 
প্রচারে সহায়তার জনা নিত্যানন্দের সত্গে দিয়[ুছলেন, মাতৃগওপ্রাণ বালক- 
স্বভাব গদাধর দাস অপার্থব মাতৃস্নেহের আস্বাদ পাইয়া পরে শ্রী্রীমায়ের 
শ্রীচরণ আশ্রয় কাঁরয়া মিশ্রভবনের 'নিকটেই কুঠিয়াতে বাস কাঁরতে থাকেন। 
গঞ্জননীর কৃপাপ্রার্থা হইয়া ক্রমে ক্রমে আরও ভন্ত গদাধর দাসের অনুসরণ 
কাঁরয়াছিলেন। এইরুপে নবদ্বীপে মিশ্রভবনের সন্নিকটে কুঠিয়া বৃদ্ধি পাইয়া 
উহা পরে তপস্বী সাধুমন্ডলীর এক ছাউনীর আকার ধারণ করে। এ সকল 
ত্যাগ ভন্ত, নবদ্বীপবাসন ভন্তগণ এবং দূরদূরান্তর হইতে মাতৃদর্শনে সমাগত 
ভগ্তবৃন্দ সকলেই 'দিনান্তে একবার পরমারাধ্যা জননীর চরণযুগল দর্শন কারয়া 
জীবন সার্থক করিতেন। 
“অক্তঃপুরে ঠাকুরাণন প্রাতঃস্নান কাঁর। 


শালগ্রামে সমর্পিরা তুলসাীমঞ্জরী ॥ 


৩৪০ শ্রীপ্রীচৈতন্যদেব 


শিড়াতে বাঁসয়া করে হরেকৃষ্ণ নাম। 
আতপতস্ড্ল কিছু রাখে নিজস্থান ॥ 
যোল নাম পূর্ণ হৈলে একটা তন্ডুল। 
রাখে সরাতে আঁত হইয়া ব্যাকুল ॥ 
এইরুপে তৃতীয় প্রহর নাম লয়। 
তাহাতে তণ্ডুল সব সরাতে দেখয় 
তাহা পাক কার শালগ্রামে সমাঁপিয়া। 
ভোজন করেন কত 'নিরেদ করিয়া ॥ 
সেবক লাগিয়া কিছ, বাখে পাত্র শেষ । 
ভক্ত সব আইসে তবে পাইয়া আদেশ ॥ 
বাড়ীব বাহরে চাবিদিকে ছানি কারি। 
ভক্ত সব রাহয়াছে প্রাণে মান্র ধাঁর॥ 
কোন ভক্ত গ্রামে কেহ আছে আসপাশ। 
একত্র হইয়া অভ্যন্তরে যান সব দাস॥ 
তাবৎ না কবে কেহ জলপান মাপ্র। 
অননাশরণ যাতে আত কৃপা পা ॥" 
--অনুরাগবল্লন 
গুহেব বাবান্দাতে কাপড়ের পর্দা দেওয়া থাকি৩, দেবী তাহার অন্তরালে 
দণ্ডায়মান হইতেন। 'নার্পন্ট সময়ে ভণ্ডগণ সমাগত হইলে পারচারিকা পর্দা 
উত্তোলন কাঁরত, ভন্তগণ চরণযুগল দর্শন কাঁরয়া সাম্টাঙ্গ হইতেন। 
প্রিয় ভন্তগণের জনা দেবা প্রত্যহ তে।জনান্তে কি পাত্রাবনেষ প্রসাদান্ন 
রক্ষা কারতেন। সেই মহাপ্রসাদ তখন ভন্তগণকে বিতরণ কবা হইত। উহা 
গ্রহণ করিয়া তাঁহাদের আনন্দের সীমা থাকিত না। 
জগঙত্জনণনী তাঁহাব দুক্ল সনতানগণকে শিক্ষা দিবার নিমিত্ত যৌবনের 
প্রারম্ভে পাঁতকে গৃহতাগে অনুমতি দিধাছলেন। এখন তিনি স্বয়ং তাহাদের 
ক্ষার জন্য অগ্রসর হইয়াছেন। মা ভিন্ন অবোধ সন্তানকে আর িখাইবে 
কে! মাতাই পত্রের প্রথম ও প্রধান শিক্ষাদাত্রী। অজ্ঞ সন্তানকে সুপথে 
চালাইবার জনা জগজ্জননী স্বয়ং আচরণ করিয়া ধর্মের আদর্শ প্রাতিষ্ঠা 
কাঁরলেন। 
এতাঁদন হৃদয়ের অন্তস্তলে আত গোপনে মহাদেবী যে আরাধ্য দেবতার 
পূজা কাঁরতোঁছলেন, এখন বাহিরে তাঁহার শ্রীবগ্রহ দারমার্ত প্রাতষ্ঠা কাঁরয়া 
আর্ত-শরণাগত সন্তানগণের জন্য নিত্যকালের আশ্রয় নির্দেশ কাঁরলেন। 
আশ্রিত সেবক বংশীবদনের সহায়তায় মিশ্রগ্‌হের অতি প্রাচীন নিম্ববৃক্ষ 
(যাহার তলাতে নাই ভূমিষ্ঠ হইয়াছলেন বালয়া প্রবাদ) কাটাইয়া দেবা 


উপসংহার ৩৪১ 


বিষযপ্রয়া ভুবনমোহন শ্রীবিশবম্ভর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং স্বায় 
সহোদরকে সেবাইত যুক্ত কারলেন।৯ শাস্নাবাধ অনুসারে মহাসমারোহে 
বিগ্রহ প্রতিষ্ঠার উৎসব সম্পাদিত হয়। সমস্ত ভগ্তগণ একত্র হইয়া আনন্দ- 
উৎসবে মত্ত হইলেন; শ্রীমৃর্তর সৌন্দর্য-মাধূর্যধে সকলের হৃদ মোহিত 
হইল। রা 


সঞ্চার করিয়া বাসি দেবী আরও ডি অঙ৩এলোকে অবস্থান 
কাঁরয়াছলেন এবং কোন কোন ভাগবান ব্যাস্ত তাহার সাক্ষাৎ কপালাশ করিয়াও 
ধন্য হইয়াছিলেন। ধরাধামে অবস্থান কারিলেও ধবার সঙ্গে ঝহাওঃ তাহার 
সম্পর্ক কিছুই ছিল না বলা যায়, তাহার জীবনযাত্রাপ্রণালী ছিল এমনই 
বাঁচত্র! দেবীর দৈনিক কায-ভজন-প্রণালীর কথা পূর্বে কয়েকবার উল্লাখত 
হইয়াছে, উহা দিনে দনে কঠোর হইতে কঠোরতর হইশাছিল। পাঠক উদ্ধত 
বাক্াবলী মনোযোগ-সহকাবে পাঠ করিলে তাহার পরিচয় পাইবেন। কাঁথত 
আছে অদ্বৈতাচার্ধ সেইকাল পর্যন্ত জীবিত ছিলেন। (নিঙানন্দ প্রভু তাহার 
পূর্বেই অন্তর্ধান কারিয়াছলেন।) দেবীর কঠোরতার কথা শ্ীনয়া আচাষেব 
হৃদয়ে নিদারুণ ব্যথা লাগ । অঁতিবদ্ধ জরাগ্রস্ত অদ্বৈতাচার্য স্বয়ং উপস্থিত 
হইতে না পাঁরয়া স্বীয় বিশলস৩ সেবককে পাঠাইয়া দেবকে প্রার্থনা জানাইয়া- 
ছিলেন, কঠোরতা হাস করিবার জন। এবং দেহের প্রতি কাৎ দণণ্ট রাখবার 
জন)। সেই প্রার্থন। বিফল হইয়াছিল কনা বলা ধায় না, তবে যাহার প্রাণমন 
ইত্টে লীন, দেহের প্রাও মমতা তাঁহার সম্ভব নহে। 
শরীশ্রীবি*ব্ভর বিগ্রহ প্রতিষ্ঠার অল্পকল পরেই বংশাবিদন স্বীয় বাঞ্ছিত 

লোকে গমন কারলেন। আশিষ্ঠ ধটিষ্ঠ বাল বালপ্রন্মচারা দামেদর পাঁন্ডত 
তখন বৃদ্ধ হইলেও যুঝার ন্যান উৎসাহণ ও কর্মঠ । তানিই স্বহস্তে দেবীর 
সেবা পরিচর্যার ভার গ্রহণ করিলেন। কারণ, অপর কোন পুরুষের 'দেবশ- 
ভবনে প্রবেশ করিবার আঁধঝার ছিল না। 1দনে দিনে দেবীর বাহ৷জগতেগ 
সঙ্গে সম্পর্ক আরও কাঁণতে লাগিল। তান ধানে-ভঞ্জনেই নঃশেবে 
আত্মসমর্পণ কাঁরলেন। চৈতনদদেব বাস কাঁরতেন 'গম্ভীরা'তে, দেবীব বাসগৃহ 
গম্ভীরতর, গম্ভীরও৩ম হইল! 

"প্রভু অপ্রকটে বিষ্প্রয়া ঠাকুরানী। | 

{বরহসমুদ্রে ভাসে দিবসরজন'ী ॥ 

বাড়ীর বাহির দ্বারে মুদ্রিত করিয়া । 

ভিতরে রাহলা দাসী জনা কতো লইয়া ॥ 


১ তাঁহারই বংশধরগণ এখনও সেবক-পৃজ্জারী। ইহারা শক্তিমন্ত্রের উপাসক । 


৩৪২ শ্ীশ্রীচৈতন্যদেব 


দুই দিকে দুই মই ভিতে লাগা আছে। 

তাহে চাঁড় দাসী যায় আগে পাছে॥ 

ভিতরে পুরুষমান্র যাইতে না পায়। 

দামোদর পাঁণ্ডত যায় প্রভুর আজ্জায় ॥ 

পণ্ডিতের অদ্ভুত শান্ত অদ্ভুত প্রকৃতি। 

মহাপ্রভুর গুণে নিরপেক্ষ যার খ্যাত॥ 

কদাচ কেহ করে অল্প মর্যাদা লঙ্ঘন | 

সেইক্ষণে দণ্ড করে মর্যাদা স্থাপন॥ ) 

নিরবাধ প্রেমাবেশ যাহার শরীবে। 

হেন জন নাহ যে সঙ্কোচ নাহ করে॥ 

গঙ্গাজল ভাঁর দুই ঘট হস্তে লইয়া। 

সেই পথে লঞা যায় নির্লক্ষে চলিয়া ৷ 

প্রত্যহ সেবার লাগ লাগে যত জল। 

প্রায় দামোদর তত আনয়ে একল॥ 

বাহরাচরণ লাগি দাসীগণ আনে। 

কলস লইয়া যবে যায় গঙ্গা স্নানে ॥” 

_অন্রাগবল্লী 
দামোধরকে যে উদ্দেশ্যে চৈতনাদেব পুরী হইতে নবদ্বীপে পাঠাইয়াাছলেন 
তাহা এইভাবে সার্থক হইয়াছিল। কাণ্চনা নাম্নী জনৈকা প্বাহ্মণকন্যা দেবীর 
সমবয়সী । তিনিই আজীবন তাঁহাব প্রিয় সখা ও প্রধানা সেবিকা ছিলেন। 
শোনা যায় দেবীর প্রীতির জন্য কাণ্চনা বহু কষ্ট স্বীকারপ-র্বক পদব্রজজে 
পুরী ?শষা সন্ননসশীকে স্বয়ং দর্শন করিয়া আসিয়া সংবাদ দিতেন। ভাগ্যবতী 
কাণ্চনা ছায়ার ন্যায় সঙ্গে সঙ্গে থাকিয়া আঁত সন্তপণে সেবা করিঘা দেবীর 
দেহ রক্ষা করিয়াছিলেন। কাণ্চনাব উপর দেবীর আতশয় স্নেহপ্রীতি ছিল। 
সেজন্য তাঁহাব অনুরোধ-উপবোধ একেবানে উপেক্ষা করিতে পারতেন না। 
এইভাবে কিছুকাল গত হইল । দেবী ভোরবেলা গঙ্গাস্নান কাঁরয়া 

সেবিকার সঙ্গে কখনও কখনও মান্দিরে শ্রীমৃর্তি দর্শন করিয়া আঁসতেন। 
শ্রীশ্রীবি*বম্ভরের জন্মাতাঁথ দোলপাার্ণমা দিনে প্রভাতে গঞ্গস্নান করিয়া 
আবসয়া মন্দিরে প্রবেশ কাঁরলেন। অপর সকলের প্রতি মান্দর হইতে বাঁহরে 
যাইবার আদেশ হইল। কিয়ৎক্ষণ পরে দ্বার উন্মুক্ত কাঁরয়া দেখা গেল শ্রীমতণ 
মহাসমাধিযোগে প্রিয়তমের সহিত. চিরামালত হইয়াছেন। নবদ্ধীপের 
নয়নাভরাম প্রীবিগ্রহ একাধারে বিষুপ্রিয়া-বিশ্বম্ভর হইলেন! ! 


॥ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তি ॥ 


গরিসিষ্ট 


(১) শ্রীপ্রকাশানন্দ সরম্বতখ 


প্রকাশানন্দ সবস্বতা সন্বন্ধে বিভিন্ন পাঁন্ডতের মতামত নিম্নে উদ্ধৃত 
হইল। 


(ক) ঈশান নাগব বিরাচিত ‘অদ্বৈত প্রকাশ" (শ্রীযুক্ত অচন্যতচৰণ 
তত্বনাধ মহাশয় ১৩০৩ সালের মাঘমাসের সাহত্য-পারযৎ পত্রিকায় সর্বপ্রথম 
এই গ্রন্থের প'রচয় প্রদান করেন ।) গ্রন্থে উল্লিখিত আছে যে ১৪৩ শ্লোকে 
সম্পূর্ণ চৈতন্য ভান্তি বিষযক স্তোব্রকাবঝা 'চৈতন্য চন্দ্রামৃতম* বচয়িত 
কাশীবাসী প্রবোধানন্দ সবস্বতী ও বৈদান্তিক প্রকাশানন্দ সরস্বতী আভন্ন 
ব্যান্ত। 

(খ) ৪০৪ চৈতন্যাব্দে রামদয়াল ঘোষ প্রবোধানন্দের শ্রীশ্রীচৈতন্য 
চ্দ্রামৃত' মুদিত করিয়া তাহাতে সংস্কৃত শ্লোকগুলকে বাংলা পয়।রে 
অনবাদ করিয়া দিয়াছিলেন। তিনিও প্রবোধানন্দ ও প্রকাশানন্দ একই ব্যান্ত। 
বালয়াছেন। বাঙ্গালা ভন্তমালে (কৃষ্দাস বরাচত) প্রবোধানন্দকে 
প্রকাশানন্দের সহিত আভল্ন বলা হইয়াছে ; যথা 

প্রকাশানন্দ সবস্বতী নাম তাঁব ছিল। 
প্রভুই প্রবোধানন্দ বলিয়া রাখিল॥ পূঃ ৩০৭ 
(দ্রম্টবা-- শ্রীচৈতন্য চাঁবতের উপাদান £ িমানালহাবী মজুমদার ২য় সংস্করণ, 
১৯৫৯, পৃঃ ৫৩৯) 
গে) ডঃ আঁসিতকুমার বন্দ্যোপাধ্যায়েব অভিমত হইল 'প্রবোধানন্দ 
সরস্বতী সম্পূর্ণ পৃথক ব্যান্ত।' (বাংলা সাহিতোর ইতিবৃত্ত - ২য় খণ্ড, ২য় 
সংস্করণ, পঃ ৩২৭ নং ১৭) 

(ঘ) ১৮৯৮ খৃষ্টাব্দে আর্থার ভেনিস সাহেব বাবাণসী হইতে 
প্রকাশানন্দ সরস্বতীর 'বেদান্ত সিদ্ধান্ত ম্স্তাবলণ' নামে একখান গ্রন্থ 
ইংরাজী অনূবাদ সহ প্রকাশ করেন। উত্ত গ্রন্থের পুস্পিকা হইতে জালা যায় 
যে প্রকাশানন্দ জ্ঞানানন্দের শিষা। 

(ও) প্রকাশানন্দের জীবনকাল ১৪৮৬--১৫৩৩ খএষ্টাব্দ। অর্থাৎ 
শ্রীচৈতন্যের সমসামাঁয়ক। 

(অদ্বৈতাসদ্ধির ভূমিকা : রাজেন্দ্রনাথ ঘোষ, পৃঃ ৩৮) 


(২) শ্রীজশব 


অনুপমের পুত্র শ্রীজীব গোস্বামী । ভ্রীবল্পলভের অপর নাম অনুপম । 
শ্রীচৈতন্য চারতাখ্যায়ক নরহারি চক্রবতর্শর মতে প্রীব্প ও সনাতনকে শ্রীচৈতন্য 
যখন রামকেলিতে কৃপা কবেন, তখন বল্লভ বা অনুপম এবং তাঁহার পৃন্তর 
শ্রীজীব উপস্থিত ছিলেন-- 
সনাতন কূপ শ্রীবল্লভব তিন ভাই। 
যে সুখে ভাঁসল তা কাহতে সাধ্য নাই ॥ 
কেশব ছত্রীন আদ যত বিজ্ঞগণ। 
হইল কৃতাৰ্থ পাই প্রভৃর দর্শন ॥ 
শ্রীজশবাদি সঞঙ্গোপনে প্রভুরে দোখিল। 
আঁত প্রাচীনেব মুখে এ সব শ্দীনল ॥ 
(ভঃ বঃ প্‌ ৪৫) 
শ্রীপাদ কৃষ্ণদাস কাঁববাজ বিবাঁচিত চৈ তনা। চবি আামতেও বৃপ-সনাতনের 
প্রসঙ্গে শ্রীজীব সম্বন্ধে পাওয়া যায় 
ভাঁব ভ্রাতৃজ্পুত্র নাম গ্রীজীন গোসাঞঃ। 
যত ভাক্ক-গ্রল্থ কৈল তাব অন্ত নাই ॥ 
ভ্রীভাগবত-সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার। 
ভান্ত সিদ্ধান্তেব তাতে দেখাইয়াছেন পাব ॥ 
গোপালচম্প্‌ নামে গ্রল্থ মহাশ্‌ব। 
নিতলণলা-স্থাপন যাহে ভ্রজবসপুব ॥ 
(চৈ চঃ ২।১।৩৭-৩৯) 
অপরস্থানে নিত্যানন্দের আজ্ঞা লইয়া শ্রীজীবেব বৃন্দাবনে আগমন কাহিনী 
বার্ণভ হইয়াছে। (চৈ চঃ ৩19 1২১৮-২২৬) 
(দ্রষ্টব্য শ্রীচৈতনা চবিতের উপাদান ঃ বিমানাবহারী মজুমদার 


২য সংস্করণ, ১৯৫১, পঃ ১৬৫) 


৯০০ 
১১১ 
১১৩ 
১২১ 
৯৪৫ 
১৪৬ 
৯১৪৭ 
১৪৭ 


১৫৬ 


পাঠ্য 
পাঁরব্যাপ্ত 
স্বাধীনভাবে 
কোলে 
নিমাইযের 
ভূমাধিকারণ 
নাম 
আগের 
গাহস্থাধর্ম 
ইতি 
প্রতাঁভবাদন 
যাতিব্য়াং 
আচার্য 
দুইজনেন 
তাৎপর্য 
তাৎপৰ্য্য 
বর্ষ 
নাহি 
কাঁরলেও 
নিজ জীবনে 


২২৮ 


২৩২ 
২৩৮ 
২৩৯ 


